














VP 
নতুন ভাবনার বই ও পত্রিকা 


পত্রিকা 


‘Environ’ 
(on behalf of Nature Environment & Wildlife Socicty) 


-কমপিউটর তথ্য ও প্রযুক্তি’ 


বই 
বিপ্লবীর সংকট-__জ্যোতি ভট্টাচার্য 
সাপের জগৎ-__দীপক মিত্র 
Wetlands and Waterbirds of West Bengal 


‘Royal Bengal Tigers in the 21st Century’ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) 


Rural Development: Panchayat-Volags Interface 
(in association with All India Council for Mass Education & Development) 


ভিশন পাবলিকেশনস্‌ (প্রাঃ) লিঃ 


১১৭ কারনানি ম্যানসন, ২৫এ পার্ক স্ট্রিট, কলকাতা-৭০০ ০১৬ 
ফোন : ২২৯-০০৭৯/০৪২৯, ই-মেইল vispub@cal2vsnl.nctin 





=> 


v aaa 





২২ 


A NAME TO REMEMBER! 







] 


This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 


A name to remember in PRINTING 
N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
‘Telegraphic Address : “PRINTEXCEL” Kolkata 
Telephones : (P.B.X.) 356-6010, 356-6020, 356-6031 
Direct : 356-3333, 356-6040, 356-6090, 356-6100 
Fax : 91-33-3566780 
E-mail : gossain@vsnl.net 





সম্পাদকীয় 


॥ নতুন বছর নতুন আশা ॥। 
থায় বলে মনের বয়স বাড়তে দেওয়া নির্বুদ্ধিতার পরিচয়। 
কিন্তু কোন ব্যক্তি বা বস্তুর স্থায়িত যদি বাড়িয়ে বলা যায় তাহলে 
কি কাজটা খুব বোকামি হবে? বরং উল্টোটাই মনে হয় ঠিক। 

















ony চাটার “দেখ আমি এত বছর সগৌরবে চালিয়ে যাচ্ছি" কেমন যেন হাস্যকর 
কল এডিটর শোনাবে। আসলে এতগুলো কথা বলতে হলো নিজের সাফাই গাওয়ার 
* বুড়োশিব দাশতপ্ত জন্য। গত সংখ্যায় ভুল বছর গুনেছি অর্থাৎ আমাদের পত্রিকার আসল 
বয়স হোল চার অতিক্রম করে 'পাঁচ'-এ পা। 
vie এবারে নতুন আঙ্গিকে অর্থাৎ প্রথম দর্শনে কিছুটা নতুনত্ব আনার 
& ইন্দিরা ভট্টাচার্য 
চেষ্টা করেছি মাত্র। রঙিন পাতা সংযোজনের ইচ্ছা দমন করতে হয়েছে 
সহযোগিতায় { [aden অবশ্য আঙ্গিকে রঙের চাকচিক্য না থাকলেও বিষয়বন্ত 
ইতি : কিন্তু কমপিউটর উৎসাহীদের উদ্দীপনা বাড়িয়ে দেবে। অনেক ভেবেচিন্তে 
: এবারের প্রচ্ছদ নিবন্ধগুলিতে আপনাদের তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান 
Gor মন i যাতে তারিফ পাওয়ার মত হয় তার সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। 
মোদ্দা কথাটা হোল তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার করতে হলে যে সঠিক 
& সুবীর রায় * প্রমথনাথ বসু 





মেধার প্রয়োজন নতুবা FESS হয়ে পড়ার সম্ভবনা থেকেই যায়। সেই 
সম্ভাবনার চিন্তাকে সরিয়ে দিতে পারেন যদি আপনার তথ্যপ্রযুক্তিকে 
ব্যবহার করার মতো সাধারণ শিক্ষা, যাকে এককথায় আমরা বলি সাধারণ 
জ্ঞান বা কান্তজ্ঞান, তা থাকে। আমাদের এবারের বিষয় তাদের জন্য 
যারা এখনও কিছুটা দ্বিধায় ভুগছেন ‘কোন পথে যাব" এই ভেবে। 

নতুন বছরের প্রথম সংখ্যাটির বিশেষ নিবন্ধগুলিও আপনাদের 
মেধাকে দ্বিধামুক্ত এবং সাবলীল হতে সাহায্য করবে। 

নিয়মিত বিভাগের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যাবে ব্যক্তিত্ব 
পাতাটিকে। কোন লক্ষে পৌঁছতে হলে সামনে একটা নিদর্শন দরকার 
হয। এবারের ব্যক্তিত্ব বিভাগের শ্রী ইন্দ্রনীল মজুমদারের সফল হবার 
নিদর্শনকে সামনে রেখে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের 
আর একজন ইন্দ্রনীল হয়তো স্থান-কাল শুধু আলাদা হবে। 

আগামী শারদোৎসবের জন্য রইল পত্রিকার তরফ থেকে আপনাদের 
জন্য শুভেচ্ছা। আমরাও আশা করবো পার হয়ে আসা বছরগুলিতে 
(আপনারা আমাদের যেভাবে সহযোগিতা করে এসেছেন, সেই 
ধারাবাহিকতা বজায় থাকবে__ এই শুভেচ্ছা কামনা করছি। 






o qama সিহে 








মণ্ডলী 













চিন্ময় চট্রোপাধায় * বিশ্বজিৎ রায়টৌধুরী 
* বিক্রম দরকার & সুজাতা সেন 








১৮৮৮১817770 
a= 

























ইনফরমেশন টেকনোলজি ও 
দ্য নলেজ এজ 
শাস্তনু চট্রোপাধ্যায় 





EN ভ্রান ও নলেজ 
ম্যানেজমেন্ট প্রসঙ্গে 








১২ আইটি নিয়ে বিতৰ্ক 


দেবব্রত ঘোষ দ্ভিদার 





১৪ গেরহালির কমগিউটরে নিরাপত্তা. QO পাইরেদি সাবধান 


অনির্বাণ মুখোপাধ্যায় 








২৫ দিলিকন ডায়েরি 
জয়ন্ত গুপ্ত 
চিন্ময় চট্টোপাধ্যায় ২৭ জিসুয়াল eet 5.0 
অনেক কথা সদাশিব দাশগুপ্ত 
২০ তথয বিপ্লবের সঙ্কট? ২৮ চলুন জাভায় যাই 
শান্তনু চট্টোপাধ্যায় কাবেরী মহাপাত্র 


রঞ্জন সেন 





৩০ afer 

৩১ টুকরো খবর 
৩৩ বইসিডি 

৩৪ ওয়েবসাইট 

৩৫ চিঠিপত্র 

৩৭. কাজ চাই কাজ আছে 


8০ শেষের পাতা 








_ ইনফরমেশন টেকনোলজি ও দ্য নলেজ এজ 


শান্তনু চট্টোপাধ্যায় 


ই প্রবেদ্ধর শিরোনাম ইংরেজিতেই লিখলাম। কেননা, 
ইনফরমেশন টেকনোলজি-র মানে কি, তা আপনারা সবাই 
জানেন। “নলেজ এজ”-এর বাংলা পরিভাষা যা সব পেলাম, 
এই ক্ষেত্রে তা ঠিক উপযুক্ত বলে মনে হল না। "তথ্যের যুগ"-_ না 
তাও ঠিক বলে মনে হচ্ছে না। তবে কি “জ্ঞানের বা জ্ঞানময় যুগ" 
না, তাও তো ঠিক নয়। ছেলেবেলায় ইতিহাসে পঞ্চদশ শতাব্দীর | 
রেনেসঁর যুগকে ( Renaissance বা নবজন্ম) “'প্রাণদীপ্ YN (এবং 
তার আগের যুগকে “অন্ধকারময় যুগ” বা “Dark Ages”) বলে 
শিখেছি। তাই আজকের যুগকে “জ্ঞানময় যুগ” বললে মনে হতে 
পারে যে, এর আগে “জ্ঞান” ছিল না, ইত্যাদি, প্রভৃতি নানা প্রশ্ন। 
ভাই ইংরেজি থাক; আপনারা বরং নিজেদের পছন্দমতো বাংলা অনুবাদ | 
করে নিতে পারবেন। 
আই টি সভিই আমাদের জীবনের সব ক্ষেত্রেই এসে গেছে। 
(যেমন রেলপথের টিকিট কেনা, ব্যাক্ষে টাকা জমা দেওয়া বা তোলা, 
বড় দোকানে জিনিসপত্র কেনা সব জায়গাতেই) এমন কি আমাদের 
অনেকের বাসস্থানেও ৷ যেমন ধরুন, আপনি একটি আধুনিক বৈদ্যুতিক 
2 (Iron) বা মাইক্রোওয়েভ কুকার বা রেফ্রিজারেটর বা ওয়াশিং 
মেশিন কিংবা এয়ার কন্ডিশনার ইত্যাদি কিছু একটা কিনেছেন। এই 
সবগুলিতেই অল্লাধিক আই টি-র ব্যবহার হচ্ছে। আমার নিজের af! 
একটা অভিজ্ঞতার কথা বলি। একদিন আমার ওয়াশিং মেশিনে (বেশ 
আধুনিক) জামাকাপড় ভর্তি করে, জল ভরতে দিয়ে, সাবানের গুঁড়ো 
পরিমাণমতো দিতে যাব__ এমন সময়ে খবর এল একজন বিশিষ্ট d 
ব্যক্তি এসেছেন। আমি মেশিনটা বন্ধ করে দিয়ে চলে গেলাম। 
ঘন্টাখানেক বাদে এসে সাবানের গুড়ো দিয়ে মেশিন চালু করে একটু 
অনা কাজে জড়িয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ বাদে খবর পেলাম যে, 
মেশিন থেকে সতর্কবাণী (“শিস' বা ‘সিটি’ জাতীয় আওয়াজ) আসছে। 
তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখলাম সমস্ত ঘরটা সাবান জলে প্লাবিত, 
মেশিন থেকে উপছে পড়ছে__ একেবারে কেলেক্কারী HO | বাড়ির 
সকলের চাপা উপহাস হজম করে, সব ঠিকঠাক করে আমি ওটার 








































“অপারেশন ম্যানুয়াল"টা বের করে (এই প্রথমবার) পড়লাম। কি 
হয়েছিল? আসলে ওটা “অটো রি-সেট” অবস্থায় ছিল। তাই যস্ুটা 
বন্ধ করার সাথে সাথে “অটো রি-সেট” হয়ে ভুলে গেল যে জল 
প্রায় অনেকটাই ভরা হয়ে গেছে। তাই আবার নতুন করে জল ভরতে 
হল। জানি কিছু বিদগ্ধ পাঠক আপত্তি করবেন__ এ কেন হবে, আমার 
WH “Load Cell” বা ওই জাতীয় কিছু আছে। সবিনয়ে বলব যে, 
সব যন্ত্র সর্বতোভাবে একই প্রযুক্তিতে তৈরি নয়__ এই নিয়ে অনাত্র 
আলোচনা হতে পারে | আমি “অটো রি-সেট"' থেকে “ম্যানুয়াল রি- 
সেট” করে দেবার পর এই রকম ঘটনাচক্রে যো নাকি প্রায়ই হয়ে 
থাকে) আর কোনও দিন বিপদে পড়তে হয়নি। আমি বাড়িতে (অন্য 
কোথাও নয়) নিজেকে বেশ “আই টি পণ্ডিত" বলে মনে করি 
তাই এইসব সবাধুনিক যন্ত্রাপাতি কেবল আমিই চালাই! আমাদের 
গৃহসথালীর কাজে সাহায্যকারী যাঁরা আছেন, তাদের দৈনন্দিন ব্যবহারের 
অন্যান্য যন্ত্র বা ব্যবস্থা আছে। একবার আমার গৃহকন্রী (সহধর্মিনী 
আমাকে তিনি “গৃহকর্তা" বলে ঘোষণা করবার অনুমতি দিয়েছেন 
সরকারি বহক্ষেত্রে “Head of the Family" এটা বলতে হয়) 
i (একজনকে ব্যবহার করতে দিয়েছেন। এটা আগে 
(কোনও দিন ব্যবহার করা হয়নি এবং সঠিকভাবে প্রয়োজনমতো 
SSe করা হয়নি। এটাতে “Steam Ironing” -এর ব্যবস্থা আছে_ 
তার জন্যে ঠিক জায়গায় পরিশ্রুত (Distilled) জল দেবার বন্দোবস্ত 
আছে। কি হয়েছিল, তারপর? একটা দামি শাড়ি পুড়ে গেল এবং 
ইসথিটিও বিকল হল। 

{ এইসব ব্যক্তিগত এবং আজেবাজে গল্প করছি কেন? 
(কথা বুবই ' বার জন্য যে এটা “নলেজ 
কথা ভুললে চলবে না। আর হয় যুগের সাথে তাল 

















মিলিয়ে চলতে হবে, নয়তো মেনে নিতে হবে যে, আমি পিছিয়েই 
থাকব-*/ সাবান দিয়ে কাপড় পরিষ্কার করবার জন্য মাটিতে আছড়ে 
ডিম ফেটানোর জন্য চামচ দিয়ে মিনিট পনেরো ধরে চামচ নাড়ব 
ইত্যাদি। তা হলেও কি রেহাই আছে? না। কারণ, বহু প্রতিষ্ঠানেই 
আই টি-র বহুল প্রচার হয়েছে। এইসব সংস্থার সাথে বেচা-কেনা (তা 
রেলপথের টিকিট বা ব্যাঙ্ক বা ডাকঘর হোক না কেন__ তাদের 
সাথে তো আমরা কেনা-বেচাই করি, তাই নয় কি?) করতে হলে 
আই টি-র সম্বন্ধে আমাদের জ্ঞান থাকুক বা না থাকুক, আমাদের 
একটু সচেতন হতে হবে। যেমন, এখন বহু জায়গায় আযকাউন্ট / 
মেস্বারশিপ / কার্ড ইত্যাদি নম্বর (সভ্য / গ্রাহক / উপভোক্তা 
সংখ্যা) লিখতে হয়। এইসব নম্বর অনেক সংখ্যার (দশ / এগারো / 
বারো / তেরো) সংখ্যার সমষ্টি হতে পারে। যেমন__ 
+0110030510592” বা এই জাতীয়। আগে কি থাকত? এক্ষেত্রে 
আবার আমার নিজের জীবনের উদাহরণ দিই। 


আগে ছিল “6183”, আর এখন "01100111112130" বা 
এই ধরনের কিছু। সাধারণত সকলের সুবিধার জন্য এইরকম বহু 
নম্বরের বা সংখ্যার শেষ সংখ্যা হয় “Check Digit”— Bete 


আমি যদি আগের দশ/বারোটা সংখ্যায় কোথাও ভুল করি বা "Check 
Digit”-9 ভুল করি, তখন কমপিউটর বলবে__ “ভুল হয়েছে, 
পরীক্ষা করে দেখ”। কিন্তু এ ব্যবস্থা সব জায়গায় GR অন্তু 
হলেও সত্যি। আমি ভুল করলে আমার জমা দেওয়া টাকা হয়তো 
রামবাবুর নামে (আকাউন্টে) জমা হয়ে যাবে। তাই এই রকম বড় 
বড় সংখ্যা লেখার সময়ে খুব সবাধান হতে হবে। এইসব ছাড়াও 
যখনই কমপিউটরে প্রস্তুত কোনও টিকিট/রসিদ/ প্রাপ্তি স্বীকার ইত্যাদি 
পাব, তখনই ভালো করে দেখ নিতে হবে যে আমার লেন-দেন, ক্রয়- 
বিক্রয় ইত্যাদি সঠিক হয়েছে কিনা। 

এখন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে, আমাদের সকলকেই 
কি এখন নিজস্ব শিক্ষার বিষয় / পারদর্শিতার বিষয় / পছন্দের 
বিষয় বাদ দিয়ে বা পিছনে ঠেলে ফেলে রেখে কেবলমাত্র আই টি-র 
দাসত্ব করতে হবে? অন্য সব কিছু শেষ হয়ে যাক, একমাত্র আই টি- 
ই থাকবে? না, না এবং আবারও না। বিজ্ঞান (বিশেষ করে ফলিত 
বিজ্ঞান) এবং প্রযুক্তির একমাত্র উদ্দেশ্য হল মানুষকে আরও বেশি 
ক্ষমতা দেওয়া এবং মানুষের জীবনযাত্রা আরও সুখকর, আয়াসহীন 
এবং সমৃদ্ধশালী করা। আই টি-ও ঠিক তাই, আপনাকে aI 
আই টি আপনার দাস, উল্টেটা নয়। রাগ করবেন না, একটু ভেবে 
দেখুন যে, সব সময়েই আমরা প্রযুক্তির উন্নতির সাথে তাল রেখে 


আর ২০০ > 








চলছি। সাধারণ কয়েকটা উদাহরণ দেব । আমার ছেলেবেলায় আমাদের 
দেশে প্রথম Zip Fastner এসেছিল। সবাই অবাক। তার কিছু পরে 
এল VELCRO— সবাই আরও অবাক। 'কোলকাতা'থেকে বেশি 
দূরে নয়, কিন্তু যেখানে বিদুৎ পানীয় জল, মলমৃত্র-_ আবর্জনা- 
ময়লা / বৃষ্টির জল নিদ্ধাশন ইত্যাদির কোনও ব্যবস্থা নেই, সেইখানে 
অবাক হয়ে এবং শ্রদ্ধার সাথে দেখলাম যে একদল যুবক যুবতী মাননীয় 
সরকারকে প্রণাম করে নিজেদের চেষ্টায় কত কিছু করেছে এবং করবার 
চেষ্টা করছে। ওঁদের যিনি নেতা (কোনও রাজনৈতিক দলের সাথে 
যুক্ত নন), তার একটা সেলফোন আছে। উনি একটা সরকারি প্রতিষ্ঠানে 
কাজ করেন যেখানে কমপিউটর আছে এবং উনি তার 'সন্ধাবহার' 
(জোর গলায় বলছি) করেন। ওনার প্রচেষ্টার কথা আই টি-র মাধামে 
জানতে পেরে, আমরা (একটা বেসরকারি প্রতিষ্ঠান বা NGO ) 
নিজেদের পয়সা খরচ করে ওঁদের বেশ কয়েকটা সমস্যার সমাধান 
করতে পেরেছি। তা ছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে 
যোগাযোগ করে এখন মনে হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের 
(কোলকাতা-র পার্শ্ববর্তী এলাকার) প্রায় সাড়ে সাত লক্ষ মানুষের 
মানুষ হিসাবে ঠিকভাবে বাঁচবার অধিকার দিতে পারব। যদিও এই 
প্রকল্প এখনও পরিকল্পনার আকারে রয়েছে; তবে তা রূপায়িত হবার 
সন্তবনা খুবই আশামূলক। এই সব ঘটনার পেছনে সেই আই টি-র 
অবদান, যার মাধ্যমে আমাদের যোগস্থাপন হয়েছিল। 


কমপিউটর তথ্য ও প্রযুক্তির বিষয়ে গভীরে না গিয়ে এই সব 
আজেবাজে কথা বলছি কেন? বলছি এই জনাই যে যাঁরা এই প্রযুক্তির 





উপযুক্ত ব্যবহার করেন, তাদের জন্যে নয়, যারা এই প্রযুক্তিকে একটা 

বিড়ম্বনা বলে মনে করেন-__ তাদের সাথে কথাবার্তা বলতে। আমরা 

আমাদের নিজেদের বিষয়ে কাজতো করবই। কিন্তু আই টি-র সম্বন্ধে 

একটু খবর এবং তথ্য জানা দরকার | একটা উদাহরণ দেব? আমাদের 

দেশে বিদ্যুৎ সরবরাহ সর্বপ্রথম OF হয় “কোলকাতায়', ১৮৯৯ সালে। 

প্রথমে সবাই বিদ্যুৎকে ভয় পেত__ নানারকম আকর্ষণীয় বিক্রয় 

কৌশলের সাহায্যে গ্রাহক যোগাড় করতে হত। আজকে সারা দেশে 

সবাই বিদ্যুৎ-সংযোগ চায়, না পেলে আন্দোলন হয়। ধরুন, একজন 

সংস্কৃত বা ধরা যাক ইংরেজি সাহিতো বিশ্রুত পণ্ডিত (শিক্ষক এবং 

গবেষক) দেশ-বিদেশে নাম করেছেন। তিনি, বৈদ্যুতিক প্রযুক্তি সম্বন্ধে 
কিছুই জানেন না (জানবার প্রয়োজনও নেই), কিন্তু তিনি বিদ্যুতের 

ব্যবহার করেন, তিনি জানেন যে, যে কোনও বৈদ্যুতিক যন্তুকে চালু 
করতে হলে তার সুইচকে চালু (On) করতে হবে, বন্ধ (OM) করতে 
হলে সুইচ বন্ধ করতে হবে। এদের মধ্যে অনেকেই জানেন যে, অফিস 
বা বাড়ির কেবলমাত্র একটা অংশে বিদ্যুৎ না থাকলে, হয়তো বা তার 
ফিউজ (Fuse) পুড়ে গেছে, নতুন ফিউজ লাগাতে হবে ইত্যাদি। 
ঠিক, এই রকমভাবে আমাদের সকলকে আইটি সন্বনধ কিচু প্রয়োজনীয় 
তথ্য জানতে হবে। এরপরে এই প্রযুক্তি আমরা কতটা নিজের ইচ্ছাতে 
আরও বেশি ব্যবহার করব (তার জন্যে এসটু বেশি জ্ঞানার্জন করতে 
হবে) সেটা আমাদের হাতে। 

হী শানু চটোপাধ্যায় সি ই এস সি লিমিটেডের একজিকিউটিভ 
ডিরেকুর। a 

















জ্ঞান ও নলেজ ম্যানেজমেন্ট প্রসঙ্গে 


দেবপ্রসন্ন সিংহ 








ন হওয়া অবধি দেখছি জ্ঞানের সীমা নেই। এ রকম 
অংলকার যুক্ত বাক্য ব্যবহারে আমরা প্রাপ্ত জ্ঞানের 
বিশালতা ও সীমবদ্ধতা মেনে নিয়ে ক্রমশ নিজেদের 

জ্ঞানী করে তুলছি। আজ অন্য অর্থে জ্ঞানযোগ যে পরিমাণে 
জ্ঞানগুণে বহু আকার ধারণ করেছে, তাতে জ্ঞান অর্জন করাটাই 
নয়, জ্ঞান আহরণ, বিস্তার, বন্টন তার প্রতিটি কার্যক্রম বা পদ্ধতি 
দিয়ে এক যুগোপযোগী নতুন ব্যবস্থার প্রচলন অনিবার্য হয়ে 
পড়েছে। বিশেষতঃ বাণিজ্যিক জগতে যেখানে ডেটা, ইনফরমেশন 
থাকে কাচা বা তৈরি তথ্য বলা যেতে পারে, যেখানে প্রযুক্তিকে 
ব্যবহার করে জ্ঞান বা নলেজ কে নিয়ে টানাটানি পড়েছে তার 
ম্যানেজমেন্ট অর্থাৎ পরিচালন ব্যবস্থায়। সংক্ষেপে K M বললে 
Knowledge Management, ম্যানেজমেন্টের লোকেরা তাদের 
ঘরানায় একটি নতুন শব্দ বা শাখা এল বলে একটু তৃপ্তি বা 
পাওয়ার হাসি হাসছেন, অন্যদের স্বাভাবিকভাবেই ভুরু কুঁচকে 
উঠেছে। গোড়তেই একটা হট্রাগোল লেগেগেছে, এই ভাট, 
ইনফরমেশন বা নলেজের ফলগুলির সংজ্ঞা, ব্যবহার পার্থক্য 
নিয়ে। তফাৎটা বোঝাতে এইভাবে শুরু করলে যেমন হয়। কাচা 
ময়দা পেলাম, লুচি তৈরি হল আর খেয়ে কি গভীর তৃপ্তি। পেট 
ভর্তি হল, ঢেকুরও উঠল। তার মানে এরকমই বোঝাতে চাইলাম 
কাঁচা তথ্য পেলাম, কোনো মানে নেই একটা খাদ্য দ্রব্য হল, তবু 
বোঝা গেল, কিন্তু তাকে নিয়ে কি করব? আত্মস্থ? পরেও এ 
আত্মস্থ শব্দে আসব। অর্থাৎ শরীরে কাজে লেগে গেল,আমার 
জ্ঞানের ভান্ডারে এই তথ্য অর্থ খুজে পেয়ে জমা পড়ল, অভিজ্ঞতা 
বাড়ল। ভাটা আর ইনফরমেশন নিয়ে শতকথা বলা হয়েছে। 
পিটার ভ্রাকারের মন্তব্য প্রনিধানযোগ্য, যা হল, তথ্যকে 
পরাসঙ্গিকতা ও উদ্দেশ্য দিয়ে ভূষিত করাই হল ইনফরমেশন | এবার 
ব্যবহারকারী বা ইনফরমেশন সৃষ্টিকারী খুজে দিন, জ্ঞানে যখন এই 
ইনফরমেশনটি ব্যবহার করছেন, তা ফলত পরে, এ পুরনো উপমায়, 
শরীরে কাজে লাগবে না আর চৌয়া ঢেকুর তুলবে। 


wra ২০০১ ছু 





মূল কথা, জ্ঞান বা নলেজ, ডাটাও নয়, ইনফরমেশনও নয়; 
অথচ দুটোর সঙ্গেই সম্পর্ক আছে। অনেকেই মনে করেন জ্ঞান 




















আরো ব্যাপক, আরো গভীরে এবং বেশি সম্পদশীল। প্রথমত TITE 
জ্ঞান হচ্ছে গঠিত অভিজ্ঞতা, মূল্যবোধ, প্রাসঙ্গিক তথা এবং দক্ষ 
অন্ত্দষ্টির এক বাম্পীয় মিশ্রণ, যা নতুন অভিজ্ঞতা ও তথ্যগুলির আকশন বা কর্ম 
মূল্যায়ন ও মিলিত করার কাঠামোর যোগান দেয়। ডাটা থেকে NV 
ইনফরমেশন আসে, যেখানে থাকে জ্ঞান বা নলেজ। ডাটা আমরা 

রেজালটস বা ফল 


পেয়ে থাকি রেকর্ড বা কোন কাজ-করবার মাঝে এবং ইনফরমেশন 
কোন বার্তার মধ্যে, তেমনি জ্ঞান পেয়ে থাকি কোন একজন বা 
তার বেশি জ্ঞানবানের কাছ থেকে, যার কাছে সেটা আছে অথবা 
কখনো! সেই জ্ঞান যেখানে লিপিবদ্ধ করা আছে প্রতিষ্ঠনের 
কার্যাবলীর মধ্যে, যা বন্টন হয় সুবিনাস্তভাবে বই, ডকুমেস্টের 
মাধ্যমে, বা পুরাকালের মত ব্াক্তিপরস্পরায়, কথায়, বার্তায়, 
পরবর্তী প্রজন্মে, ঘরানায়। 
জ্ঞান পরিচালনের আগে তাহলে জেনে নিতে হয় জ্ঞানের 
উপকরণগুলি। একটা হল অভিজ্ঞতা, যা অতীতে বহুদিন ধরে 
বহু বছর ধরে মাথায়, কাগজের কথায়, বিধিবদ্ধ অবিধিবদ্ধ 
ব্যবস্থায় তৈরি ফসল স্তপীকৃত রয়েছে। এই অভিজ্ঞতা থাকার 
ফলে জ্ঞানে বুঝতে পারি আগে কি ছিল বা আগে কি ঘটেছে, 
তার ধারাটি কি। জ্ঞানের পরের উপকরণটি হল বিচার। শুধু 
নতুন ঘটনা নয়, পুরনো ঘটনার নতুন প্রেক্ষাপটে ভেবে বিচার 
ও বদলে নেওয়া Awa তৃতীয় উ পকরণটি হল বহুদিনের 
অভিজ্ঞতার ফসলে ও পর্যবেক্ষণে একধরনের চেষ্টা-্রাডির মধ্যে 
সমাধানের পথ বেছে নেওয়া, ইংরাজিতে থাকে বলে Rule of 
Thumb । এই সবজ্ঞা অনেক ক্ষেত্রেই জানকে প্রশস্ত করে। বৃহত্তর 
অর্থ প্রতিষ্ঠান বলতে যা বোঝায়, সে সমাজও হতে পারে, সেই 
প্রাতিষ্ঠানিক জানে মানুষের মূল্যবোধ ও বিশ্বাস একটা জোরালো 
প্রভাব ফেলে। er D ‘ 


জান পরিচালনের অনেক বয়স সংজ্ঞা এসে গিয়ে, আপাতত 
তথ্য প্রযুক্তির ব্যবহারে, অন্যদের সঙ্গে মিলমিশ খাইয়ে, একটা 
সংজ্ঞা এইরকম দাঁড়িয়েছে; জ্ঞান পরিচালন হল প্রতিষ্ঠানে জ্ঞান 
এবং অভিজ্ঞতার পরিচালনা — অর্থাৎ তার সৃষ্টি, আহরণ, রক্ষণ, 
উপযোগী এবং ব্যবহার করা, যাতে প্রতিষ্ঠানের জ্ঞাত কার্যাবলী 
বাণিজ্যিক জগতে প্রতিযোগিতামূলক সুবিধার আরো প্রসার লাভ 
করে । অর্থাৎ জানের সৃষ্টি, আহরণ, রক্ষণ এবং ব্যবহারের একটি 
রাসায়নিক পদ্ধতির ধাপগুলির সেট। এ শুধু প্রযুক্তি বা ডাটা 
বেস বা কমপিউটর নেটওয়ার্ক নয়। জ্ঞান পরিচালনের কাজ 
সোজাসুজিভাবে হল সঠিক জ্ঞান সঠিক লোককে সঠিক সময়ে 
দেওয়া এবং তাতে প্রতিষ্ঠানের এক হিসেবে মান সৃষ্টি বা উন্নয়ন 
করা। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি এই জ্ঞান ও অভিজ্ঞতার 
সাযুজ্যে এসে প্রতিষ্ঠানিক অস্তিত্ব ও পরিবর্তিত অবস্থায় 
যোগ্যতাকে এক অন্য মাত্রা দিচ্ছে। 













































এক, যা প্রকাশ্যভাবে উন্মুক্ত, যা পত্র, সংকেতে ছবিতে বলায় 
তা বিভিন্ন সময়ে লিপিবদ্ধ করে একের জ্ঞান অন্যের মাথায় খুব 
ভালোভাবেই ঢুকেছে এবং কর্মেও প্রতিফলিত হয়েছে। যেটা 
পাওয়া যায়নি, সেটা হল অকথিত বা উহ্য জ্ঞান, তা রয়ে গেল 
অভিজ্ঞতার আলোকে কারুর অবিধিবন্ধ ব্যবস্থায় পাওয়া এবং 
দেওয়া। প্ৰতিষ্ঠানিক জ্ঞানভান্ডারে বই তথ্য কৌশলী তথ্য হিসেবে 
এসে, মূল্যবান জ্ঞান হিসেবে জমা পড়েছে। সময় এবং খরচার 
হিসেব, তার বিচার, সেই জ্ঞানের সুবিধা, যে ছিনিষপত্র কেনাতেই 
হোক বা কোন পদ্ধতির রি-ইঞ্জিনিয়ারিং করাতেই হোক, তাতে 
যে জ্ঞান অভিজ্ঞতাকে আরো পুষ্ট করে তাতে সন্দেহ নেই। 
এরপরও রয়েছে কথায় কথায় বা জ্ঞানে জ্ঞানে ছড়িয়ে যাওয়া 
নিজস্ব শিক্ষাও শিক্ষণ পদ্ধতি; কি করব বা কি হচ্ছে, তার মধ্যেও 
যদি বোকার ঘাটতি থাকে, তাতেও বই জ্ঞান কমিয়ে আনে এই 
ঘাটতি। 

জ্ঞান সৃষ্টি ও আহরণ, যা জ্ঞান পরিচালনের প্রথম ধাপ যে 
সমুদ্রের সমস্ত নুড়ি কুড়িয়ে আনতে হবে তা নয় । বস্তুত এখানেও 
সেই জ্ঞানই বলে দেয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক দিক থেকে, কি 
জ্ঞান নেবে, কি জ্ঞান বারে বারে খুঁজে বের করে, আরো নতুন 
জ্ঞান সৃষ্টি করব। আগে যা বলা বল, ও প্রকাশ্য বা উহ্য দুইই। 
এরজন্য অনেক কমপিউটর টুলও বেরিয়ে গেছে। যেমন ভেরিটর 
Scarch 97, ফ্লালত্রামের Knowledge Network, বা 
Excahibur এর Sovereign Holl’ Inquery বা Autonomy 
বর Agentwary জ্ঞান পরিচালনের দ্বিতীয় ধাপ হল এই জানের 
সংরক্ষণ 
জ্ঞান ভান্ডার রে নান তাহলে 












জ্ঞান বদল শুধু কি জ্ঞান হবে, তা নয়, কিভাবে তা হবে তাও 
জানায়। সঠিক প্রশ্ন করে তথ্যের এই আদান প্রদানটি সম্পাদন 
করা যায়। এই প্রশ্নাবলীর প্রশ্রগুলি কি হবে তাও প্রতিষ্ঠান তার 
অভিজ্ঞতায়, জ্ঞানের আলোকে বদলায়। জ্ঞান পরিচালনের শেষ 
ধাপটি হল নতুন প্রথা প্রবর্তন করা, বিকশিত হওয়া এবং 
ATES করা (Innovate Evolove and Transform)! 
পরিবেশ এবং অর্থনৈতিক পরিবর্তনের ফলে, শ্রাপ্ত জ্ঞান তার 
প্রাসঙ্গিকতা আর মান হারায় এবং প্রতিষ্ঠান তারসেই সময়ের 
পরিচালনে নিজেকে প্রস্তুত করতে নতুন কৌশলে, নতুন গবেষণাও 
উন্নয়নের কার্যক্রমে আসতে হয়, যা তাদের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত 
RAEE আরো প্রসারিত করে এবং সৃষ্টিমূলক কাজে নিয়োজিত 
বাখে। জ্ঞান পরিচালনের সমাধানের পাঁচটি ক্রিয়া আছে। এগুলি 
হল : (১) Intermediation (অধ্যবর্তীকরণ) — যথাযথ জ্ঞান 
প্রদানকারী এবং জ্ঞান অন্ধেষণকারীর মধ্যে জ্ঞান বন্টনের 
একধরনের দালালি বা মধ্যবর্তীভূমিকা নিয়ে ঠিকমত জ্ঞান বন্টনে 
উপযোগী করে তুলে । (3) Externalisation (বাহ্যিকরণ) এতে 
বাইরের জ্ঞানের জ্ঞান আধার থেকে সবচেয়ে কর্মক্ষম সম্ভাবা 
পথে জ্ঞান তুলে বদল করা, সুলতা তা জ্ঞান বিনিময়ের জন্য। 
(2) Internalisation আত্মস্থকরণ) — বাহ্যিক জ্ঞান 
আধারথেকে জ্ঞান উৎপাটন করে বা তুলে, সেই জান ছেঁকে 
জ্ঞান আহরণকারীর কাছে আরো প্রাসঙ্গিক জ্ঞানে এনে দেওয়া। 
যাতে এই জ্ঞানের অস্থাপক তার কাছে ঘীশক্তিসম্পন্ন হয়। (৪) 
Measurement (পরিমাপ) — এটা হল জ্ঞানের পরিচালনের 
সমস্ত কর্পোরেট জ্ঞানের মাথা, নক্সা বা সংখ্যা কত তা নিয়ে 
জড়িত এবং আজ সুসম্পন্ন করার বিচার নিয়েও | 

পরিশেষে বলি, জান পরিচালন নিয়ে বিস্তর ব্যবহার গবেষণা 
শুরু হয়েছে। ভাল KM সমাধান কি, তার বৈশিষ্ট্য কি. সে নিয়ে 
সুনিদের মতামতের তালিকা দীর্ঘ হচ্ছে। KM রূপায়ণে কি কি 
সমস্যা, তাও শ্রেণিবন্ধ করে সমতা সমাধানের পথ বাতলানো 
হচ্ছে। এর ১১০১৯৮০৯৮৮7 





Q- 


তপু নিযে কিছু এলোমেলো কথা 


অনির্বাণ মুখোপাধ্যায় 


| ই সংখ্যার অন্যত্র একটা গল্ভীর নিবন্ধ লিখে কিছুটা দম বেড়িয়ে 
(গুল হু মাছ৷ ameter 

অবস্থা ভীষণ করুণ হয়ে যাবে। তাই আজকে লিখতে বসেছি 
কিছু ARR কথা। কিছু কিছু ঘটনার কথা লিখব, কিছু নতুন প্রযুক্তির 
কথা লিখব আর পারলে কিছু নতুন যন্ত্রপাতির কথা লিখব — যা 
আমাদের সাধারণ ধ্যান ধারণার বাইরে ।পাঠক-পাঠিকদের কিন্তু পড়তে 
অসুবিধা হতে পারে কারণ লেখাটিতে একটি বিষয়ের সঙ্গে অন্য 
বিষয়ের কোন মিল নেই। 

প্রথমেই বলি, গত সংখ্যা এবং এ সংখ্যা মিলে একটা নিবন্ধে 
জানিয়েছি যে বাড়ির কমপিউটারে কি কি সাবধানতা নেওয়া উচিত। 
কিন্তু কি কি বিশেষ সফটওয়্যার দিয়ে নিজের কমপিউটরকে রক্ষা 
করার চেষ্টা করতে পারেন — তা নিয়ে কিচ্ছু বলিনি। কয়েকটি 
এমনই সফটওয়্যারের নাম এখন লিখছি। 

O আমাদের অগোচরে আমাদের কমপিউটরে ঢুকে গোয়েন্দগিরি 
করে — এমন সফটওয়্যারের নাম হচ্ছে spyware | এই সব 
spyware অনেক সময়েই কমপিউটবেব fee আসা 
বিজ্ঞাপনগুলোর মাধ্যমে আসে। আপনার সার্ করার প্রবণতা, 
কোন ধরনের সাইটে সাধারণত আপনার যাতায়াত ইত্যাদি খবরাখবর 
বিজ্ঞাপনদাতার কাছে পাচার করে এ ধরনের স্পাইওয়্যার। এই 
ধরনের স্পাইওয়্যার-এর সঙ্গে লড়াই করার একটি খুব ভাল 
সফটওয়্যারের নাম হচ্ছে স্পাইব্রকার। তবে সফটওয়্যারটি win- 
dows 2000 এর সঙ্গে খুব একটা ভাল কাজ করে না। 

© Ad-Aware হচ্ছে এই ধরনেরই আর একটি ভাল সফটওয়্যার 
যা আপনার মেশিন থেকে স্পাইওয়্যারগুলোকে হটিয়ে দেয়। তবে 
মনে রাখবেন, তাতে করে আসল সফটওয়্যারটিও মাঝে মাঝে কাজ, 
না করতে পারে — বিশেষ করে স্পাইওয়্যারটি যদি আসল 




























কাজই করবে না Cookie না পাঠাতে দিলে। ব্রাউসার থেকে কুকি 
চালাচালি বন্ধ করা যায়, কিন্ত তাতে অনেক কাজের সাইটে ঢোকা 
যায় না। এক্ষেত্রে সবচেয়ে ভাল উপায় হচ্ছে কুকি-কে ঢুকতে দিন 
এবং তার পরেই বেচারিকে মৃত্যুদন্ড দিয়ে দিন। Cookie Pal এই. 
পরিস্থিতিতে ভালই কাজ করে কিন্তু সফটওয়্যারটি বিনা পয়সায় 
পাওয়া যায় না। তবে বিন পয়সায় পাওয়া যায় এমন অন্ত হচ্ছে PC 
Mazine’s Cookie Cap. 

যা ভয় দেখিয়েছিলাম — ব্যাপারটা ঘোরতর ভাবে এলোমেলো। 
এই এলোমেলোভাবে এসে পড়লাম Nanotechnology বলে একটা 
প্রযুক্তিতে। প্রযুক্তিটি হচ্ছে কোন বস্তুর এক বিলিয়ান ভাগের 
একভাগ মাপের ছোট্টো (কত ছোট 22) জায়গাটাকে খুঁটিয়ে দেখার 
বিজ্ঞান। এই হচ্ছে সেই প্রযুক্তি যার সাহায্যে বিজ্ঞান ভবিষ্যতে 
আরো ভালভাবে Cancer-0F মোকাবিলা করতে পারবে । মানুষকে 
আরো দীর্ঘজীবী করতে পারবে। এই লাইনের বৈজ্ঞানিকরা কোন 
পদার্থকে আরো সুদৃঢ় করতে পারেন, অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হয় 
এত ছোট চিপ বোধহয় তৈরি করতে পারেন, তারা এমন রোবট 
তৈরি করতে পারতে পারেন — যা মাথার চুলের থেকেও পাতলা 
এবং যা কোন একদিন ডাক্তাররা আমাদের শরীরে ঢুকিয়ে দিয়ে, 
দূর নিয়ন্ত্রণের সাহায্যে মানব শরীরের ভেতরের খারাপ কলকজা 
ঠিকঠাক করতে পারবেন (যাকে ভবিষ্যতধর্মী ভাষায় বলা যায় 
আনবিক অন্তপ্রচার বা molcculer surgery)! আজকের 
আমেরিকাতে এখনই গোটা পঞ্চাশেক নতুন nanotechnology 
কোম্পানি আছে। সিলিকন ভ্যালিতে আরো গোটা বিশেক নতুন 
কোম্পানি গজাচ্ছে। কেউ কেউ বলছেন যে, এর পরের বিশ্বব্যাপী 
শিল্প favs এই1/0/11০470198)-র সাহাযোই হবে। এর সাহায্যে 
আগামী এৰ দশকের মধ্যে চিকিৎসা বিষয়ক কারিগরি একটা অন্য 










পারি না। একটা ছোট উদাহরণ দিয়ে এই প্রসঙ্গ শেষ করি। 
গবেষকরা ন্যানোটেকনোলজির 

এমন হার্ড ডিস্ক ড্রাইভ তৈরি করেছেন যাতে 

গুণ বেশি তথ্য রাখা যায়। এতে করে 


নেই এবং একান্তভাবে আপনার কিছু দেখার সুযোগ নেই বাড়ি বা 
অফিসের ঘরের tats বাইরে। 


এক কাজ করতে পারেন, অলিম্পাস কম্পানির FMD-700 Eye- 


Tervideo goggles পরে দেখতে পারেন ।কমপিউটরে স্কিনে যা আসত, 
তা আপনার &০8৪)০৮-এর মধ্যে ভেসে উঠবে, 2 স্ক্রিনে আর আসবে 
না এবং আপনার মনে হবে দূর থেকে একটা বিরাট পর্দায় ছবি দেখছেন। 
মানে আপনার সঙ্গে চলস্ত একান্তভাবে আপনাকে দেখাচ্ছে এমন একটা 


ইচ্ছে’ পর্দা। অবশ্য জিনিসটা পরে হাঁটলে হোঁচট এবং তারপর _। 
জিনিসটা খুবই হালকা এবং চোখ আর পর্দার দূরত্ব কমানো বাড়ানো 
যায়। AH কমপিউটরে তো লাগানো যায়ই, তার সাথে আরো অনেক 
কিছুর সঙ্গেই লাগানো যায়, যেমন টিভি, ভিসিআর, ডিভিডি প্রেয়ার, 
'ভিসিডি প্লেয়ার, গেমিং মেসিন ইআদি। 
আমরা অনেক সময়ে জানি না বাড়ির বাচ্চারা কোথায় লুকিয়ে 
আছে বা খেলাধুলো করছে। অনেক সময়ে বয়স্ক নিকট আয্মীয়রা 
রাস্তায় বেড়িয়ে ফিরতে দেরি হলে আমাদের দুশ্চিন্তা হয়। এখন একটা 
নতুন ঘড়ি জাতীয় জিনিস বেড়িয়েছে,যার দ্বারা স্যাটেলাইট বা বেতার 
নেটওয়ার্কের সাহায্যে কোনও মানুষ তার বাড়ির বাচ্ছাদের বা বয়স্কদের 
গতিবিধির ওপর নজর বাখতে পারেন নিজের ঘরে বসে। Ap- 
plied Digital Solutions বলে একটা কোম্পানি ডিজিটাল SICA 
বলে একটা এই ধরনের যন্ত্র বার করেছে যেটা GPS (Geographi- 
cal Positioning System) প্রযুক্তিতে কাজ করে | UH যে পড়েছে 
তার গতিবিধির ওপর তো নজর রাখেই, সঙ্গে ব্যবহারকারীর শরীরের 
তাপমাত্রা, পালস ইত্যাদি সব সময়ে মেপে যায় এবং কোন একটা 
সেন্টাল কমপিউটরে পাঠিয়ে যায়, যাতে করে শরীর খারাপ হচ্ছে 
কিনা সেই খবরও দূর থেকে রাখা যায়। 
এই ধরনের একটি WEA নাম Walk Mate, যা আমেরিকার 
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা কলেজের চৌহন্দির মধ্যে মহিলাদের 
আয্মরক্ষার্থে ব্যবহার করা হয়। এ যন্ত্র থেকে এমন সিগন্যাল বেরোয় 
যে, ব্যবহারকারী ঠিক কোন জায়গায় অবস্থান করছে, তা কমপিউটরের 
স্কিনে ম্যাপের মধ্যে সব সময় দৃশ্যমান থাকে। কোন বিপদে পড়লে 
ব্যবহারকারী একটা বোতাম টিপলেই প্রথমত VE বিরাট শব্দ করবে, 
নিয়ন্ত্রণ কক্ষের কমপিউটরের স্ক্রিনে alert দেবে এবং কমপিউটর 
থেকেও শব্দ হবে সকলকে সচেতন করতে। এই যন্বে ভিফেন্স বলে 
একটা অতিরিক্ত সফটওয়্যার চালানো যায়, যার দ্বারা অভিবাবক 
নিজের বাড়ির চারদিকে একটা মায়া রেখা (Virtual boundary) 
দিয়ে রাখতে পারেন এবং ব্যবহারকারী (বোচ্চাও হতে পারে আবার 
যা বেড়ালের গ ঝোলানো থাকতে পারে) এ রেখা অতিক্রম 
বেজে উঠবে এবং ব্যবহারকারী ঠিক 





B- 


আই টি নিয়ে বিতর্ক 


দেবব্রত ঘোষ দস্তিদার 


আই টি শব্দটি বেশ পরিচিত হয়ে উঠলেও এখনো এই নিয়ে নানা অহচ্ছ ধারণা রয়েছে। 


ত শতাব্দীর বাটের দশকে কমলিউটরের 

ব্যবহার শুরু হয়। এই সময়ে বেশি 

সংখ্যক লোকেরই কমপিউটর সম্বন্ধে 
কোনো সঠিক ধারণা ছিল না। অনেকেই মনে 
করতেন যে এই কমপিউটর দিয়ে যেসব কাজ 
মানুষের অসাধ্য তা সবই করা AVA! 
কমপিউটর কি করতে পারে আর কি করতে 
পারে না সে সম্বন্ধে সঠিক ধারণা না থাকায় 
সকলেই এই কমপিউটর থেকে দূরে থাকতে 
চাইতেন। কিন্তু গত শতাব্দীর আশির দশকে 
পার্সোনাল কমপিউটরের আবির্ভাবের পর 
আজ ঘরে ঘরে টেলিভিশনের মত 
কমপিউটরও দেখা যাচ্ছে। এর পর নশ্বইএর 
দশকে কমুনিকেশনের প্রভূত উন্নতির ফলে 
এখন স্কুল কলেজের ছাত্র-ছযত্রীরাও ইনটারনেট 
(Internet) নিয়ে কাজ করতে ataa 
করেছে। পার্সোনাল কমপিউটর এবং 
কমুনিকেশনের সুযোগ সুবিধে বেডে যাওয়ায় 
আজকাল কমলিউটরের পরিবর্তে ইনফরমেশন 
টেকনোলজি (আই টি) এই শব্দ দুটির ব্যবহার 








বেড়ে গেছে এবং এর ফলে আই টি নিয়ে 
সকলেই দু-কথা বলতে পারেন। আই টি নিয়ে 
কিছু বলতে না পারাটা অনেকেই মনে করেন 
তাঅশিক্ষিতের পর্যায় পরে।কিন্ত অনেকেরই 
থাকেন তাতে আমাদের মনে করিয়ে দেয় 
পাঁচজন অন্ধ ব্যক্তির হাতীর বর্ণনার গল্পটি। 

এবারে পশ্চিম বাংলার কারিগরি শিক্ষার 
জন্য জয়েন্ট পরীক্ষার তালিকায় ছাত্র-ছাত্রীদের 
নাম বেরোবার পর একটা অস্থৃত ব্যাপার লক্ষ্য 
করা গেছে। এই সব ছাত্র-ছাত্রীদের 
অভিভাবকরা অনেকেই আই টি বিষয়ে 
পড়ানোর আগ্রহী হননি। এর কারণ হিসেবে 
তারা বলেছেন যে এখন আই টির বাজার 
খারাপ । তাহলে মনে করতে হয় অন্যান্য বিষয়ে 
বাজার ভাল। এ কথা কি সত্যি? এই প্রশ্নের 
উত্তরে তারা বলছেন যে অন্যান্য বিষয়ের 
বাজার ভাল না হলেও তারা ভাবছেন যে মূল 
বিষয়ে পড়লে ছাত্রদের ভবিষ্যত ভাল হব৷ 
মুল বিষয় বলতে তাঁরা মনে করছেন 


ইলেকট্রিক্যাল, কেমিক্যাল ইত্যাদি। সেখানে মূল 
বিষয় হিসেবে Se, পদার্থ বা রসায়ণ পড়ার 
কথা ভাবছেন না। এই ব্যাপারটা সত্যিই খুব 
FES | একথা সকলেই জানেন যে আশাহত 
আই টি-র সংক্রান্ত বিষয়েই হচ্ছে। এখন প্রশ্ন 
হচ্ছে যারা মনে করছেন কমপিউটর, 
ইলেকট্রনিকস না পেলে আই টি ছাড়া অন্যান্য 
যে কোনো বিষয়েই পড়ানো যেতে পারে তারা 
কি জানেন আই টিতে এখানে কি পড়নো হয়? 
আমার মনে হয় না তাদের সে সম্বন্ধে কোনো 
সঠিক ধারণা আছে। আগেই বলেছি 
কমপিউটর এবং কমউনিকেশনের অগ্রগতির 
ফলেই আই টির আবির্ভার। ফলে আই টি 
বিষয়ে যে সব কলেজে পড়ানো হয় সেখানে 
থাকে পঞ্চাশ শতাংশ কমপিউটর সংক্রান্ত 
বিষয় এবং বাদবাকী ইলেকট্রনিকস, 
কমুনিকেশন, ওয়েব টেকনলজি, ই-কমার্স 
ইত্যাদি বিষয়ে। কাজেই অভিভাবকেরা এই 
বিষয়ে নিশ্চি হতে পারেন যে ভবিষ্যতে 
কমপিউটর এবং ইলেকট্রনিকসের ছাত্র-ছাত্রী 





























5. Uppsala University 
6. National University of Ireland, 
আরও উন্নতির ফলে আই টির ছাত্র-ছাত্রীরা | আরও কিছু বিষয় পড়ানো হয়। ক্রমে সেই | Galway 
সব চাইতে আগে চাকুরী পাবে। নতুন বিষয়টি যে বিষয়ের উপর নির্ভরশীল 
এবারে আলোচনা করা যাক আর এক | ছিল তার থেকে অনেকটাই আলাদা হয়ে গেছে। 
ধরনের বিতর্ক নিয়ে। শিক্ষা জগতের কমপিউটর এবং কমউনিকেশনের 
অনেকেরই ধারণা আই টি আলাদা বিষয় উন্নতির ফলেই আই টি (ইনফরমেশন 
হিসেবে কারিগরি শিক্ষার arte হওয়া উচিত টেকনোলজি)-র আবির্ভাব। কাজেই আই টি 
নয়। এর কারণ হিসেবে সেখানো হয় যে এই বিষয় পড়ানোর সময়েও এই দুটি বিষয়ের 
বিষয়ের সব কিছুই কমপিউটর বিষয়ে পড়ানো বথেষ্ট প্রভাব পড়েছে। তবে ভবিষ্যতে যে 
হচ্ছে বা ভবিষ্যতে অন্তর্গত করা হবে, এই সব বিষয়ে আই টি-র প্রভাব পড়বে সে 


বিষয়গুলিরও কিছু অংশ আইটি-র অন্তর্ভূক্ত 
করা হবে। এই ভাবেই আই টি একটি 
স্বয়ংসম্পূর্ণ বিষয় হিসেবে দেখা যাবে এবং 
এমনও হতে পারে যে আই টি থেকে আবার 
কোনো নতুন বিষয় তৈরি হয়ে পড়ানো শুরু 
হবে। এই ভাবেই ক্রমশ অনেক নতুন নতুন 
বিষয় গড়ে উঠছে তখনই হয়ত এই ধরণের 
বিতর্ক চলবে। 


7. Institute fur Informatik den 
Universitit Zeirich 


পড়ানো হয় না। একথাও সত্যি নয়। নীচে 
অন্যান্য কোথায় এই বিষয়ে পড়ানো হয় তার 











IE 


কিন্তু শেষ করতে পারি নি।এ সংখ্যাতে 
শেষ করার ইচ্ছে থাকলেও স্থানাভাবে 
শেষ করা গেল না। অজানা লোকেরা আপনার, 


| গে 


আমার কমপিউটর কি কি ভাবে অপব্যবহার 
করতে পারে তাই নিয়ে লিখছিলাম গত 
সংখ্যায় প্রশ্ন উত্তরের মাধামে। সেই ভাবেই 
এগিয়ে যাচ্ছি এবারেও | 


লুকানো ফাইল এক্সটেনশন বিপদ কোথায়? 
উইনডো-এ হাইড ফাইল এক্সটেনশন ফর নোন 
ফাইল টাইপ (Hide file extensions for 
known file type) বলে একটা অপশন 
"i আছে। এই অপশনটি চালু করলে বিভিন্ন 
ফাইল-এর এক্সটেনশনগুলি উইনডোস A 
দেখায় না, এই ব্যাপারটির অপব্যবহার করে 
কিছু ভাইরাস প্রস্তুতকারক নতুন ধরনের 
ভাইরাস লিখছেন গত এক/দেড় বছর ধরে। 
এই ভাইরাসগুলি ই-মেইল-এর ফাইল 
আটাচমেন্ট হিসাবে আসে। দেখে মনে হয় 












প্যাকেট থেকে ডাটা (যা ব্যবহারকারীর নাম, 
পাসওয়ার্ড বা এ ধরনের ব্যক্তিগত তথা হতে 
পারে) ছৌ মেরে উঠিয়ে নেওয়া যেতে পারে। 
এইভাবে কয়েকহাজার পাসওয়ার্ড (ধরুন তুলে 
নিয়ে hacker ভয়াবহ আঘাত হানতে পারে এ 
ব্যবহারকারীদের কমপিউটরের ওপর। এই 
ধরনের আক্রমন DSL বা did up লাইন 
ব্যবহারকারীদের থেকে কেবল, মোডেম 
ব্যবহারকারীদের ক্ষেত্রে বেশি প্রোযোজা,কারণ 
এক অঞ্চলের সকলেই এক কেবল মোডেম 
পরিসেবকের মাধ্যমে [.30-এ যুক্ত। 


সুতরাং, বেঁচে থাকার চেষ্টা করতে গেলে কি 
foun উচিত? 


অনির্বাণ মুখোপাধ্যায় 




























e আপনার কমপিউটর ভাল ভাইরাস 


সুরক্ষা বাবস্থা রাখুন। যদি আপনার 
কমপিউটারের মাধ্যমে আপনি 
ইন্টারনেটে বিচরণ করেন. তো এই 







'নিতেপারেন। এই ধরনের সফটওয়্যারের 
সংখ্যা প্রচুর। তবে Nortans’s Anti 
Virus (NAV) 2001, Mcafee, PC- 
Cellin, Innoculate-IT ইত্যাদি রক্ষা 
কবচ সারা পৃথিবীতে প্রসিদ্ধ। এই ধরনের 
প্রতিটি সফটওয়্যারের অবশাই নানা 
সুবিধা/অসুবিধা আছে। এই নিবন্ধে তা 
নিয়ে লেখা সম্ভব নয়।তবে এগুলো জেনে 
ব্যবহার করা আরো ভাল। ব্যক্তিগত আমি 
জেনে বুঝে ‘e-scan বলে একটি 
সফটওয়্যার ব্যবহার করি। অবশ্য কেন 
করি সেই কারীগরি তথ্যের মধ্যে এখন 
যাচ্ছি না। কেবল বলি, অন্য যেকোন 
সফটওয়্যারের তুলনায় আমি ‘e-scan— 
এ নিজেকে অনেক নিরাপদ মনে করি। 
যদি পারেন ফেয়ারওয়েল ব্যবহার 
করুন। ফেয়ারওয়েল সব সময়ে ভাইরাস 
থেকে আপনাকে বাচাতে পারে না। ঠিকই 
কিন্ত বেশির ভাগ সময়ে হ্যাকারদের 





তাপস কুমার ঘটক 


বহু চচ্চিত জি আই এস নিয়ে আলোচনা। 


রা বিশ্বে তথ্য প্রযুক্তির সম্প্রসারণের 

সঙ্গে সঙ্গে এর ব্যবহারিক প্রয়োগের 

CTS বেড়েই চলেছে। গত দশকে 
যে সমস্ত প্রযুক্তির ব্যবহার অনেক ছোট ছোট 
জায়গাতেও চমক সৃষ্টি করতে পেরেছে, তার 
মধ্যে অত্যাধুনিক ভৌগলিক তথ্য প্রযুক্তি এই 
দাবী করতে পারে। আশ্চর্যের বিষয় 
সফটওয়্যার নির্মাণ ক্ষেত্রে যে সমস্ত ভারতীয় 
সংস্থা বিশ্বের ওপরের সারিতে স্থান করে 
নিয়েছে তারা কেউই এগিয়ে আসেনি এই 
প্রযুক্তিটির ব্যবহারে | Autodesk-এব 
AutoCad, Are info, Map-info-র কিছু 
বহুজাতিক সংস্থা নব্বই-এর মাঝামাঝি এর 












সরকার তার পরিচালনাহীন কয়েকটি সংস্থার 


কিছুর অবস্থান বোঝাতে হলে আমায় ওর 
ডানদিকে বা তার বাঁদিকে অথবা পূবদিকে 
কিছুটা গিয়ে উত্তরের তিনটি গলি পেরিয়ে 
সিনেমা হলের পেছনে” এইভাবে বলে থাকি। 
তার মানে দেখা যাচ্ছে “ডান”, “বা”, “পূব, 
“উত্তর”, “পেছন”, বা “সামনে”, এই শব্দ 
গুলি প্রত্যেকটিই ভৌগলিক অবস্থান নির্ণায়ক। 
কোন ম্যাপ বা নকসারক্ষেত্রে আমরা আরও 
একটু বিজ্ঞান ভিত্তিক পরিভাষা ব্যবহার করি। 
যেমন — X-Y Grid বা latitude 
longitute কাজেই দেখা যাচ্ছে এই ভৌগলিক 
অবস্থানগত পরিমাপ দিয়ে যে কোন জিনিসকে 
বোঝানো যায়। আর তার সঙ্গে যে জিনিসটিকে 
বোঝানো হচ্ছে সেটা কি — “লাল ফুল", 
“নাকি কালো বাড়ি”, অথবা “একটি পুকুর" 
না “নার্সিংহোম” তা হলো জিনিসটির তথা 
ভিত্তিক পরিচয়। এই যে. ভৌগলিক অবস্থান 
এবং তথ্য ভিন্ডিক পরিচয়-এর সংযুক্তি করণের 
সে প্রযুক্তি ভৌগলিক cae | পশ্চিমবঙ্গ 


সাহাব এই তথ্যপ্রযুক্তি ব্যবহার করছে পুর 
ক্ষেত্রে আজ প্রায় বছর খানেক 


| দিয়েছেএর পরিচালনায় ক্ষেত্রে সরকারি রকম 








ie 
৬০ 5 
R 
শিক্ষাগত পরিমাপ, 
পানীয় জলের সুবিধা, 


এর সংক্রান্ত তথ্যাদি, পরিকাঠামোগত সুবিধে 
সবই এর মধ্য ধরা থাকছে। পুরসভার পুর 
প্রতিনিধি এবং অন্যান্য কর্মীরদের সহযোগে 
এই পরিকল্পনার রূপদান এগিয়ে চলেছে। বেশ 
কিছু দেশী এবং বিদেশী সংস্থা এর মধ্যে যুক্ত 
আছে। এই পরিকল্পনাটির আর একটি বিশেষ 
সাফল্যের দিক হলো পুর সভাকে পরিচালনার 
দিক থেকে স্বংস্বয়ং সম্পূর্ণকরা। আজ থেকে 
একবছর আগে যে পুরসভার কমপিউটব 
ব্যাবহারের কোন প্রকল্পই ছিল না — সেখানে 
তাদেরই উৎসাহে এবং তাদেরই পরিচালনায় 
এই প্রযুক্তির ব্যবহার আজ কার্যকরী হয়ে 
উঠেছে। পরিচালনার ক্ষেত্রে — কর আদায়, 
পরিকাঠামোগত সুযোগ সুবিধার ব্যবস্থা, স্বাস্থয 
পরিষেবা, এই সবের তথ্য আজ নকসার 
মাধ্যমে পুরপিতাদের (Councilor) কাজে 
আসছে এবং তারা এর প্রতিকারের সমযোগ্য 
ব্যবস্থা করতে পারবেন বলে ভাবছেন। 
এই নতুন প্রযুক্তি রাজ্য জুড়ে এক নতুন 
আশার অঙ্গীকার করেছে. এক নতুন দিগন্ত খুলে 


সহযোগীতা নিয়ে এই প্রযুক্তিকে সাফোলের সঙ্গে 
আরও এগিয়ে নিয়ে যেতে হবে। 





ভারতে দুরশিক্ষা 


গুরুদাস নাগ 
আমাদের দেশেও দৃরশিক্ষা ক্রমেই সাবালক হয়ে উঠছে॥ 










ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন 

ইউনিভার্সিটি স্থাপিত হয়। ১৯৯০ 
সালে কমনওয়েলথ লার্নিং-এর উদ্যোগে সাউথ 
এশিয়ান রিজিওনের জন্য STRIDE-43 
পতল হয়। এটি এই এলাকায় দূর শিক্ষার জনা 
প্রয়োজনীয় ম্যানপাওয়ার তৈরি করে। ২০০০- 
এর জানুয়ারি থেকে নতুন যে কোর্সগুলি ইগনু 
চালু করেছে সেগুলি হল_ 





\ ৯৮৫ সালে পার্লামেন্ট আইন অনুযায়ী 





৬ আডভাল্স ডিপ্লোমা অফ ইনফরমেশন ==? 
টেকনোলজি হট 4 


৩ ব্যাচেলার ডিগ্রী অফ ইনফরমেশন 
টেকনোলজি 

৩ সার্টিফিকেট পার্টিসিপেটরি প্রোগ্রাম sate 

মাস্টার ডিয়ী ইন ট্রারিজন 









Remote স্টাডি সেন্টার চালু করা হয়েছে। | দেওয়া যেতে পারে। ইগনুর মতো মুক্ত 
দক্ষিণ ২৪ পরগণা বা উত্তরবঙ্গে এখনও এই | বিশ্ববিদ্যালয়ে-__ যেখানে প্রচুর ছাত্র সেখানে 


৬ ম্যানেজমেন্ট ধরনের স্টাডি সেন্টার চালু করা যায়নি। এই দুই ধরনের মিডিয়ামই নেওয়া যেতে পারে। 
পাশাপাশি ২০০০-এর জুলাইয়ে যে কোর্সগুলি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে শিক্ষা দেবার | দূর শিক্ষার ছাত্রছাত্রীরা যেসব অসুবিধার 
চালু হয় সেগুলি হল_ জনা দূরদর্শন চ্যানেল ২৪ ঘন্টা চালু করা | মুখোমুখি হচ্ছেন সেগুলির মধ্যে প্রধান হল 


৬ সার্টিফিকেট ইন কনজিউনার স্টাডিস | হয়েছে। আমাদের দেশের পোস্টাল সার্ভিস | উপযুক্ত স্টাডি মেটিরিয়ালসের অভাব।আবার 
সার্টিফিকেট ইন লেবার ডেভেলপমেন্ট | এখনও খুবই অনুন্নত অবস্থায় পড়ে আছে। | উপযুক্ত স্টাডি মেটিরিয়ালস পাওয়া গেলেও 
৬ সার্টিফিকেট ইন উইমেন এনপাওয়ারমেন্ট | স্পিড পোস্ট-এর মাধ্যমে নির্দিষ্ট জায়গায় চিঠি | যথাযথ সময়ে সঠিক জায়গায় পোছয় না(ডোক 
এন্ড ডেভেলপমেন্ট পৌছায় না, কুরিয়ার সার্ভিসও সময়োপযোগী | ব্যবস্থার গোলযোগের কারণে)। লাইব্রেরি 
সকলের জন্য (মহিলা, তপশিলী জাতি, | হয়নি। তাই দূর শিক্ষা ব্যবস্থার জন্য আজ | পরিষেবাও খুব খারাপ। Remote জায়গায় 
তপশিলী উপজাতি, বিকলাঙ্গ শিশু প্রভৃতি) | Hata প্রয়োজনীয় পরিকাঠামো। মোবাইল ভ্যানের মাধ্যমে এই পরিষেবা দেবার 
শিক্ষার কথা মাথায় রেখে ইগনু Remote ম্যানেজমেন্ট, কমপিউটর বা ট্যুরিজম | পরিকল্পনা নেওয়া হচ্ছে। 
জায়গায় ‘স্টাডি সেন্টার" স্থাপন করেছে। এই | কোর্সগুলি আজ যথেষ্টই সাফল্য পেয়েছে। আবার পাশাপাশি ইগনুব কোর্স 
স্টাডি সেন্টারগুলি চালানোর জন্য ডিসট্যান্দ | ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস | মেটিরিয়াল কনটেন্টগুলি ভালো হলেও 
লার্নিং ফেসিলিটেটর নিযুক্ত করা হয়েছে। | চ্যান্সেলরের মতে “Electronic Enabled | একেবারে আপডেটেড নয়। তাই আমার মনে 
এদের কাজ হল Remote জায়গায় গিয়ে | Learning System’ চালু করা আজ ভীষণ | হয়, এ ব্যাপারে অনলাইন সার্ভিস চালু করা 
সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা। এগুলি | জরুরী। এর মানে এই নয় যে ‘Low Cost | গেলে কোর্সের কনটেস্টগুলি আপডেটেড করা 
ভলাস্টিয়ারি অর্গানাইজেশনের মাধ্যমে চালানো | Medium’- বাদ দেওয়া। ‘Low Cost | যেতে পারে । আসলে মুক্ত শিক্ষার জন্য শুধু 
হবে। আপাতত পশ্চিমবঙ্গে ১০টি এই ধরনের | Medium'-এরই ‘High Cost Medium’ | কনটেন্টগুলো উপযুক্ত হলেই চলবে না; সেটা 













oa. 








ছাত্রছাত্রীরা কতটা গ্রহণ করতে পারছে সেটার 
সম্বন্ধেও সম্যক ধারনা থাকা দরকার । 

বেশিরভাগ ছাত্রছাত্রীকে কোনরকম পূর্ব 
অভিজ্ঞতা ছাড়াই কোর্সশুলিতে ভর্তি করা 
হচ্ছে। Credit (নিয়মিত কয়েক ঘন্টা 
পড়াশুনা করা)-এ তাদের নিয়মিত যে 
ধরনের পড়াশুনা করা দরকার সেটি করছেন 
না। এছাড়াও এই ধরনের শিক্ষায় শিক্ষার্থীদের 
এক ধরনের স্বাধীনতা থাকে, যাতে তারা এক 
বছরের কোর্স চার বছরেও শেষ করতে 
পারেন। 

মুক্ত শিক্ষাব্যবস্থা জানার জন্য উপযোগী 
দেশের মধ্যে ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, 
অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ঘানা পাকিস্তান 
প্রভৃতি দেশও আছে। এই মুক্ত শিক্ষা বাবস্থা 
সর্বপ্রথম চালু হয় সমাজতান্ত্রিক দেশগুলিতে। 
সমাজতান্ত্রিক দেশগুলির লক্ষ্য ছিল সকলের 
জন্য শিক্ষার ব্যবস্থা করা। ক্রমে সমাজতান্ত্রিক 
বাবস্থার বিপর্যয়ের ফলে এটি উন্নতশীল 


কমপিউটর 
তথ্য ও প্রযুক্তি 


‘Computer Tothyo 0 Projukti 


দেশগুলিতেও ছড়িয়ে পড়ে। 

মানুষের জীবনযাত্রা Sa ব্যস্ত হয়ে 
পড়ার সঙ্গে সঙ্গে উপযোগী শিক্ষা ব্যবস্থার 
প্রয়োজনীয়তা দেখা দেয়। এই মুক্ত শিক্ষা 
ব্যবস্থা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জনাই নয়; 
পাশাপাশি বিভিন্ন অফিসে কিংবা বিদ্যালয়ে 
বা অন্য কোন সংস্থায় কর্মরত ব্যক্তিদের 
জন্যও উপযোগী তারা নিজেদের প্রয়োজনে 
এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। 

ক্রমশ ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার 
প্রসারের ফলে এই ধরনের শিক্ষার প্রচণ্ড 
ব্যাপ্তি ঘটেছে। প্রধানত যে ব্যান্ডউইথের 
সাহায্যে এই শিক্ষাব্যবস্থার প্রসার ঘটছে _ 
আমাদের দেশে অনেক জায়গায় আজও তা 
পৌোছয়নি। আমেরিকাতে ইন্টারনেট-টু-এর 
মাধ্যমে অনেক তাড়াতাড়ি উপযুক্ত শিক্ষা 
শিক্ষার্থীদের দেওয়া যায়। ক্রমশ ই-কমার্স চালু 
হওয়ার ফলে শিক্ষাক্ষেত্রেও এর প্রভা পড়ছে। 
আমেরিকায় অনেক বিশ্ববিদ্যালয় আবার 





ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। যদিও 
এগুলি কতটা ভালো সেই নিয়েও আজ প্রশ্ন 
উঠেছে। তবুও ‘সকলের জন্য শিক্ষা'_ এই 
এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, 
তা বলাই বাহল্য। আমাদের দেশে এখনও 
শতকরা ৭০ জন মানুষ দারিদ্রসীমার নিচে 
বাস করছেন। আগামীদিনে এইসমন্ত মানুষ 
কতটা ইন্টারনেট পরিষেবা পাবেন সে 
সম্বন্ধেও প্রশ্ন উঠছে। ‘Low Cost 
Medium’ এবং ‘Mass Media’ শিক্ষার 
ব্যাপারে আমরা নিজেদের যুক্ত করতে 
পারি তার ওপরই নির্ভর করছে এর সাফল্য 
পরিশেষে বলা যায় যে, সকলের শিক্ষা এখন 
আর শুধুমাত্র দেওয়াল লিখন নয়, এটি বাস্তব 
সত্য। 





জী ওরুদাস নাগ ন্যাশনাল ইনফরমোটিক- এর 
সায়োন্টিফিক আযাসিস্টাপ্ট। a 


1 would like to subscribe to ‘Computer Tothyo O Projukti’ 


‘A Monthly Bengali Magazine on Computer 


(12issves) 
(24 issues) 
(36 issues) 


Computer Tothyo O Projukt! 
Vision Publications (p) Lid. 


25A, Park Stroet, Kolkata - 700 016. 


115 & 117 Kamani Marsion 


Rs 100 
As 175 
Rs 250 


Pay by Cheque/Bank Draft. 


O 2 years O 3 yeas 


Enclosed herewith is my Cheque/Draft No .... 


for 


Rs... 


Cheques/Drañts are to be drawn in favour of 
“VISION PUBLICATIONS PVT. LTD." a/c or by cash. 








ত ১৫ বছর ধরে ICE অথাৎ Information, 

Communication এবং Entertainment উন্নতিকরে চলেছে। 

মাধ্যম বিভিন্ন তথ্যপ্রযুক্তি হাতিয়ার করে স্বপ্নের জাল বুনেছে 
স্বপ্নের সওদাগর হয়ে বিল গেটস থেকে শুরু করে আজিম 
প্রেমজী__ সবাই আমাদের আরও সুন্দর জীবনের পথে নিয়ে গেছেন। 
হঠাৎ করেই স্বপ্ন ভেডেছে। ডট কমের রঙিন বুদবুদ হঠাৎই ফেটে 
গেল এবছরের গোড়াতেই। তথ্যপ্রযুক্তির দিকপালরা ভরসা দিলেন 
আর বছর খানেক সবুর কর, আবার ফিরে আসবে সেই সুদিন। হঠাৎ 
বিপর্যয় গত ১১ 
সেপ্টেম্বর, ২০০১ RA 
আমেরিকা আক্রান্ত হল। 
ভেঙে পড়ল ওয়ার্ল্ড ট্রেড 
সেন্টার। বিশ্বে অথনীতি | 
আক্রান্ত হল সঙ্গে সঙ্গে। 
কোন সমস্যার দুটো 
সমাধান হয়। একটা 
তাৎক্ষণিক আর একটা 
সুদূরপ্রসারী । দীর্ঘদিন ধরে 
আমেরিকা তাৎক্ষণিক 
সমাধান করেছেঙ্গ 
রাশিয়া আফগানিস্তানে ||. 
ঢুকে পড়েছে সুতরাং মদত 
দাও সন্তাসবাদী জঙ্গীদের। | 


বিপদ। বিশ্ব জুড়ে ত্রাস__ এই বুঝি যুদ্ধ বাধে। শেয়ার বাজার পড়ছে। 
টাকার দাম কমছে। জিনিসপত্রের দাম বাড়ছে। আরও আরও অনেক 
লোকের চাকরি যাচ্ছে। সেনসেক্সে স্টক পড়েছে ১৭.৫ শতাশে। 
FMCG শেয়ারের দাম পড়েছে মাত্র ৪ শতাংশ অথচ ICE শেয়ারের 












ভবিষ্যতের কমপিউটর 


চিন্ময় চট্টোপাধ্যায় 
উৎপাদন বেশি চাহিদা কম। 


দাম পড়েছে ৩২ শতাংশ। আমেরিকার ফাইবার অপটিক্যাল 
নেটওয়ার্কের মাত্র ৫ শতাংশ ব্যবহার হচ্ছে ইদানিং। আবার সেই 
একই প্রশ্ন এসে যায়-__ সবকিছু ছেড়ে আই টি অর্থাৎ তথাপ্রযুক্তির 
শেয়ারের উপরেই সবচেয়ে বেশি চাপ এল কিভাবে? 

খুব ধুমধাম করে হিউলেট প্যাকার্ড (HP) কিনে নিল কোম্পাক 
কমপিউটর কোম্পানি। সারা বিশ্বের চোখ এখন আগামী দিনের New 
HP কোম্পানির ওপর। বিশেষ করে ভারতে এবং আরও অনেক 
দেশ থেকে বেশ কয়েকজন (প্রায় ৫০০০) সুদক্ষ তথাপ্রযুকিতবিদ 
হাবালেন। 
কোম্পাক-এর কথামতো 
এছাড়া কোন উপায় ছিল 
না। 

যতভাবেই তথ্য- 
প্রযুক্তি কোম্পানিগুলো 
চেষ্টা করছে afry 
রক্ষার__ তত বেশি চাপ 
আসছে বিশ্ববাজার থেকে। 
মাইক্রো প্রসেসর চিপ 
তৈরিতে আঘাতটা পড়েছে 
সবচেয়ে জোরালোভাবে। 
বাজারের ক্রমবর্ধমান 
চাহিদা অনুযায়ী 
সেনিকন্ডাকটর শিল্প এত 
বেশি উন্নত হয়ে উঠছিল 
২] যে, হঠাৎ চাহিদা কমে 

| যাওয়ায় আয় কমে গেছে, 
L ৫০ থেকে ৭৫ শতাংশ। 
সিলিকন ভ্যালিতে আই বি এম-এর বিশতম জন্মদিনে দিনকয়েক 
আগে সুখ-দুঃখের কথা বলতে বসেছিলেন মাইক্রোসফটের বিল গেটস, 
HP কার্ল ফিউরিনা, ইন্টেলের আ্যান্ডুগোভ। বেচারি আনু গ্রোভ_ 
1 যত বেশি আশা করেছিলেন ঠিক ততটাই হতাশ। হিসেবমতো 
আগামী কয়েক বছর ১৫ থেকে ১৭ শতাংশ ব্যবসা বৃদ্ধির কথা ছিল। 

































মোবাইল ফোন থেকে শুরু করে সবকিছুতে আজকালে 
সেমিকন্ডাক্টর চিপ লাগে। হঠাৎ কি হল? IDC অথ ইন্টারন্যাশনাল 
ডাটা কপোরেশন-এর সমীক্ষা অনুযায়ী ২০০০ সালে পি সি-র চিপ 
তৈরির থেকে মোট আয় ছিল ৫০ বিলিয়ন মার্কিন ডলার। আর 
এবছর অর্থাৎ ২০০১-এ এই আয় দীড়াবে মাত্র ৩৮ বিলিয়ন ডলার। 
৫০ বিলিয়ন ডলারের ওপর শতকরা ২০ শতাংশ বাড়বে বলে ভাবা 
হয়েছিল।ভুলনায় কমে গেল ২৪ শতাংশ। প্রায় ৪০ শতাংশ লোকসান। 
বাড়তি উৎপাদন যা হয়েছে তা বিক্রি হওয়ার আগেই নতুন 
জেনারেশন-এর চিপ এসে যাবে বাজারে ।ঠিক এই জায়গাতেই এগিয়ে 
যাবে 7100। ফার্মা কিংবা ক্রাসিক্যাল কোম্পানিগুলো টুথপেষ্ট কিংবা 
সাবান-_ বিক্রি না হলেও আগামীদিনে নতুন বিকল্প বাজারে এসে 
গিয়ে পুরনো পন্য অকেজো করে দেওয়ার সম্ভাবনা নেই। 
ই-কমার্স-এর প্রচলন বাড়ছে। সামগ্রিকভাবে কমপিউটর কেনার 
পরিমাণ কমলেও পরিকাঠামোগত পরিবর্তনের জন্য 
কোম্পানিগুলোতে কমপিউটর-এর চাহিদা বাড়ছে। অর্থনৈতিক অনটন 
আর চাহিদা এর মাঝে পড়ে যতটা কমে চলে এই হিসেবে নতুন 
কমপিউটর কেনা হচ্ছে। কিন্তু কোন সমঝোতা নেই যখন তথ্যপ্রযুক্তি 
সুরক্ষার প্রশ্ন আসছে। ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ রাষ্ট্র কিংবা বহুজাতিক 
সংস্থা সবার মধ্যে ভয় এনে দিয়েছে। ভাইরাস আক্রমণ, হ্যাকিং 
ইত্যাদির হাত থেকে বাঁচতে শতকরা ২০ শতাংশ খরচ বাড়ানো 
হয়েছে। সুতরাং তথ্যপ্রযুক্তিবিদদের এনক্রিপশন প্রযুক্তিতে যাওয়ার 











{| একটা কোক লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েকমাস 
ই-কমার্স কিভাবে জনপ্রিয় হয় তা নজরে রাখা অবশ্য 
কর্তব্য। 

সামগ্রিক মন্দার বাজারে আশার আলো মাঝে 
মাঝেই দলে আবার নিভে যাচ্ছে। গত বছরেও এই 
সময়ে ৫ বছরের হিসেব চলত এখন চলে ১২ মাসের 
হিসেব | Yardeni.Com হল IDG News Service- 
এর একটি ওয়েবসাইট পরিবেবা। Yardeni.Com 
তাদের একটি সমীক্ষাতে তথ্যপ্রযুক্তি দুনিয়ার ৪১০০ 


পরিকাঠামো সফটওয়্যার, হার্ডওয়্যার 
J নেটওয়ার্কিং uga সবকিছুই ধরা । হতাশার 
মধ্যে কিছুটা আশার আলো। এই একই সমীক্ষাতে 
ধরা পড়েছে আরও অনেক তথ্য। অধি 

সংস্থা পরিকাঠামোগত পরিব 








এড়িয়ে যাওয়ার জন্য 'আউট কামিং"-এর রাস্তা বেছে নিয়েছে। মোট 


৭ শতাংশ খরচ বৃদ্ধির ২৭ ভাগ বৃদ্ধি হবে 'আউট গোয়িং'। কল 
সেন্টার হল বহু প্রচলিত একটি ধারণা। কল সেন্টারের আধুনিকিকরণের 
খাতে খরচ বাড়বে। 

শতকরা প্রায় ৪৭ শতাংশ কোম্পানি তাদের পরিকাঠামোগত 
পরিবর্তন নিয়ে আসতে চায়। ফলে খরব বাড়বে আগামী বছরের 
বাজেটে। 

Ed Yardeni-এর এই Yardeni.com দেখে অতিরিক্ত আশা 
করার প্রয়োজন নেই। খোদ Yardeni সাহেবের মত__ তার সমীক্ষার 
অধিকাংশ সাফলাই নির্ভর করছে ই-কমার্সের জনপ্রিয়তার ওপরঙ্গ 
যদিও তাদের আরও একটি সমীক্ষা বলছে আগামী ২০০২ সালের 
মধ্যে শতকরা ২২ শতাংশ বৃদ্ধি পাবেন অনলাইন পারচেজ। 

ইতিমধ্যে "স্মার্ট কার্ড চালু হলে বাড়িতে বসে অনলাইন পারচেন্দ 
আরও সহজ হবে। এছাড়া টিভি, অডিও কিংবা ওয়াশিং মেশিন থেকে 
এয়ারকন্ডিশনার সবকিছু ইলেকট্রিক wees চাহিদা বাড়ার যথেষ্ট 
সম্ভাবনা আছে। তথ্যপ্রযুক্তির উন্নতিতে সরাসরিভাবে না হলেও এর 
একটা প্রভাব পড়তেই পারে। পরিশেষে বলা যাক আগামী কয়েক 
মাস যুদ্ধ হবে, কি হবে না-_ তার উপর তথ্যপ্রযুক্তির ভবিষাৎ 
দাড়িয়ে আছে। 


ত্র চিন্ময় চটোপাধায় হংকং ব্যাড়ের রেকর্ডস একজিকিউটিভ। 0 


ra ২০০১ E> 








তথ্য বিপ্নব্রে সঙ্কট ? 


শান্তনু চট্টোপাধ্যায় 


'অনেক কথায় এবার তথ্য বিপ্লবের FET ওপর আলোকপাত। 










দেশে এবং বিদেশে। নাম বলব না, ইত্যাদি 
প্রভৃতি। 

আরও খারাপ খবর-_ বেশ কয়েক বছর 
ধরে মেধাবি ছাত্ররা আই টি পড়তে যেতেন। 
এবারে নাকি তারা গতানুগতিক প্রযুক্তি (ঠিক 
বাংলা প্রতিশব্দ জানি না, ইংরেজিতে যাকে 
“Brick and Mortar” বলে) বিযয়ে, 


বাদ প্রচারের মাধ্যমে দৈনিক / 
সাপ্তাহিক / মাসিক / সাময়িক বা 
পর্যাবৃন্ত প্রকাশন অথবা ইলেকট্রনিক 
মিডিয়া মানে টি ভি, ইন্টারনেট ইত্যাদি) 
আমরা সবাই এখন জানি যে ১) মার্কিন 
যুক্তরাষ্ট্রে জাতীয় আর্থিক অবস্থার সংকোচন 
(Economic Recession) হচ্ছে এবং তার 


সাম্মানিক পাঠক-পাযিকাবৃন্দ, তিষ্ঠ, ধৈর্য 
ধরুন। আমরা সবাই বিজ্ঞাপনের চাকচিকো 
(Media Blitz) অভিভূত হয়ে যাই। আমরা 
প্রায় সবাই মনে করি যে, আমরা সব কিছু 
জানি এবং সেই বিশ্বাসের ওপর ভিত্তি করে 
আমাদের সন্তানদের /ছাত্রছাত্রীদের এবং 
অন্যান্যদের পরিচালিত করি। আমরা যে 



















ফল হিসেবে সারা পৃথিবীতেই এই রকম বিষয়েই পারদর্শী হই (বা না হই) না কেন, 
একটা সংকট দেখা যাচ্ছে। ২) উত্তর আমরা মনে করি আমরা সব-জাস্তা। 
আমেরিকা এবং ইউরোপে আই টি-তে নিযুক্ত এবারে 'অনেক কথায়, বহু বিতর্কিত 


পরযুক্তিবিদদের মধ্যে ভাবতীয়বা কথা এবং জ্ঞানী ঠকবাজদের “জ্ঞানগর্ভ 


কর্মকুশলতায় এবং সংখ্যায় সবচেয়ে বেশি। গবেযণা'"-র বিরুদ্ধে বলব। প্রথমে বলব যে, 
তাই তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন, কেননা মাননীয় শ্রযুক্ত অর্মত্য সেন যে বছর 
বনু প্রতিষ্ঠান কমীদের সংখ্যা কমাচ্ছে এবং “নোবেলের নামে দেওয়া অর্থনীতি”-তে 
RALI বন্ধ হয়ে গেছে। ৩) ১০,০০০ থেকে পুরদ্ধার পেলেন, তার আগের বছরে যারা 
১৫,০০০ আই টি বিশেষজ্ঞ আমাদের দেশে ওই পুরদ্ধার যৌথভাবে পেয়েছিলেন, তাদের 





ফিরে এসে চাকরি খুঁজছেন, আরও নাকি নিজেদের প্রতিষ্ঠান কয়েক মাসের মধ্যেই 
আসবেন।৪) আমাদের দেশে পৃথিবী বিখ্যাত | যেমন--- মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / | দেউলে (Bankrupt) হয়ে উঠে গেল! 
সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো যাদের চাকরি | মেটালারজিক্যাল / সিভিল / মাইনিং | অর্থনীতি একটা বিজ্ঞান কিনা, তা নিয়ে প্রশ্ন 
দিয়ে চিঠি দিয়েছিলেন, তাদের বলছেন যে, | ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন। শোনা খবর : | তোলার ধৃষ্টতা আমার নেই। আমি 
“কবে আপনাদের চাকরিতে যোগদান করতে | 'কোলকাতা'র এক খ্যাতনামা বিশ্ব-বিদযালয়ে | অর্থনীতিবিদ নই। আমার পরলোকগত পিতা 
হবে, তা এখনই বলতে পারছি না; কেউ | নাকি এখন মেধাবি ছাত্ররা যারা উপরোক্ত | অর্থনীতির ছাত্র ছিলেন এবং এ বিষয়ে 

বিষয়ে পড়বার সুযোগ পাচ্ছেন না, তারাই 

শুধুমাত্র আই টি পড়তে রাজি হচ্ছেন!!!খবর 






























শ্রদ্ধেয় মুজতবা আলির ভাষায় “SSAC 
পণ্ডিত" । চাকরির জনা আমাকে “স্টক 
মার্কেট", ইকোনমিক আযানালিসিস' ইত্যাদি 
অনেক কিছু পড়তে হয়। এই বিষয়েও আমি 
কিছু বলব না। কেবল একজনের বক্তব্যের 
সারমর্ম বলব আর একটা প্রশ্ন রাখব। 
মাননীয় শ্রী জগদীশ একজন নামকরা 
অর্থনীতিবিদ মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি 
নামকরা বিশ্ববিদ্যালয় এবং গবেষণাকেন্দ্রের 
সাথে যুক্ত। উনি বলেছিলেন যে, অর্থনীতি 
এমন একটা বিষয়, যেখানে যার খুশিমতো 
একটা geu (Hypothesis) বা নক্সা 
(Model) তৈরি করা যায়। সেটা ঠিক কি 
ভুল তা প্রমাণ করা দুসাধ্য ; কারণ অর্থনৈতিক 
অবস্থার নিরূপণ বহুরকম কারণের দ্বারা 
যেমন TANG থেকে শুরু করে বদমায়েস 
লোকেদের fora উদ্দেশ্যসাধন 
(Manipulation for Personal Gain)-এর 
দ্বারা পরিচালিত হয়। খবরের কাগজে 
পড়েছিলাম যে উনি নাকি এই কথাও 
বলেছেন যে, আমার স্পষ্ট বাক্য এবং সত্য 
কথা বলার জন্য নোবেলর নামে দেওয়া 
অর্থনীতির পুরদ্ধার উনি কোন দিনও পাবেন 
না। এবারে আমার প্রশ্ন এই প্রশ্ন অবশ্য 





অলঙ্কার করে আছেন। তবে কেন মাঝে মাঝে 
তাদের মতো SAS দেশে এই রকম 
অর্থনৈতিক বিপর্যয় হয় এবং তাদের এত | 
ও প্রতারণা হয়েই চলেছে__ ওখানেতো সব 
আলি Rawa দৃষ্টি রাখা এবং 


FP, toy TIS 


নিয়ন্ত্রণ (Strict Monitoring and 
Control) চলছে। তবে কেন Barings 
Bank (Neelson-এবর কেরামতি) বা 
Maxwcll-এর আত্মহত্যা ইত্যাদি ইত্যাদি 
হচ্ছে। উত্তর পাইনি। আপনারা উত্তরটা 
জানলে দয়া করে এই অধমকে জানাবেন। 

খোলাখুলি বলি, যখন খবরের কাগজ, 
ইলেকট্রনিক মিডিয়া ইত্যাদিতে “Hype” 
দেখি, তখন কেবলই মনে হয় এসব বিজ্ঞাপন 
পাঠক/দর্শকদের ক্রমাগত ভুল বুঝিয়ে 
প্রতারণার চেষ্টা করছে। পাশাপাশি তখন 
বাবার কাছে থেকে শেখা তন্রটাও যেন দিনের 
আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে যে, অর্থনীতি 
বা বাজারের একটা কালচক্র বা আবর্তন 
(Business Cycle) সবসময় থাকবেই।আর 
এখন পর্যন্ত অর্থনীতির বিষয়ে আমাদের জ্ঞান 
খুবই সীমিত। তাই এই উত্থান-পতন নিয়ে 
বিশেষত উৎসাহিত বা উত্তেজিত হবেন না। 
পতন হতে পারে, কিন্তু তারপরেই উত্থান 
হবেই। 

এবারে একটা কথা নিবেদন করব__ 
উপরোক্ত সব BTS কথা “Media” যা 
বলেন তাই নিয়ে কিছু ভাববেন না। আপনার 
নিজের যে বিষয় পছন্দ হয় এবং যে বিষয়ে 
আপনার পারদর্শিতা আছে সেটাই পড়ুন। 
সমস্ত বিষয়েই উত্থান-পতন আছে__ আর 
তা থাকবেই, এমনকি “'গতানুগতিক'"" 
'বিষয়েও। আর মনে রাখবেন বদমায়েস 
লোকেরা কিংবা উচ্চগ্াহীরাও কিন্তু স্বমহিমায় 
থাকবেন। 

আজকে শুধু আই টি নয়, অন্যান্য 
গতানুগতিক" বিষয়েও মার্কিন যুক্তরাষ্ট্রে 
এবং তার ধাক্কায় ইউরোপ ও অন্যান্য 
অহাদেশেও সম শিল্প-প্রযুক্তি, ব্যবসা- 


কিছুদিন চলবে। আবার চাকা ঘুরতে 
থাকবে-_ আবার প্রায় সবই উঠে দাড়াবে 
কাজেই একেবারে ভেঙে পড়ার কোনও 
কারণ নেই। যাদের আই টি ভা 
আই টি-র প্রয়োজনীয় AAT 






লাগে, 
ছে 
(প্রত্যেক বিষয়েই দক্ষতা লাভের জন্য 
নিজস্ব আগ্রহ এবং কতকগুলি নিপুণতার 





প্রয়োজন আছে) তারা আই টি-কেই আকড়ে 
ধরে থাকতে পারেন। 

এপ্রসঙ্গে আমার নিজের কথা কিছুটা বলা 
যাক। আমি জানতাম যে, মোটামুটি পারদর্শী 
গায়ক বা চিত্রকর আমি বে 


পারব না।আর এটা আমি ছেলেবে 









জানতাম; কারণ এই দুটির কোনটা! 
আমার আগ্হতো ছিলই না, এমনকি 
প্রয়োজনীয় নিপুণতাও ছিল না । আমার যে 
বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল, সেটা বেছে 
'নিলে ভারতবর্ষে থেকে বিশেষ সাফল্য লাভ 
করা যেত না। সেক্ষেত্রে বিদেশে থাকতে হত, 
যা আমার একেবারেই পছন্দ ন 
বিষয়টা উপরোক্ত বিষয়ের বেশ কাছাকাছি 
ও যেখানে খালি হাতে (ছবি-টবি আঁকতে 
হবে না) এবং যে বিষয়ে দেশে থেকেই 
মোটামুটি ভালো গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হবে, 
সেটাকেই বেছে নিয়েছিলাম। বাবা 
চেয়েছিলেন যে আমি অর্থনীতি বা ইংরেজি 
সাহিত্য (ওনার পছন্দ এবং অধ্যয়ন ও 
শিক্ষকতা করার বিষয়) নিয়ে পড়ি, ওনার 
মতো সরকারি কাজে (সোজা কথায় আই এ 
এস, আই এফ এস বা অন্যকিছু নয়) যোগদান 
করি। সৌভাগ্যবশত আমি আমার ঠিক করা 
বিষয়ে পড়তে গেলাম। বাবা দ্বিমতগ্রস্থ; তিনি 
ঠিক করতে পারছেন না আমি ঠিক করছি 
না ভুল করছি। পরে, অনেক পরে বিভিন্ন 
(লোকের মুখে আমার “সাফল্যের” (একদম 





অক্টোবর ২০০১ চু 











বাজে কথা, আমি TE সাধারণ লোক) 
কথা শুনে, অত্ান্ত আনন্দিত হয়ে বলেছিলেন 
“তুমি ঠিকই করেছ, আমি খুব খুশি, ....... 
" নিজের জীবনের গোপন কথা 
সর্বসাধারণের কাছে বলছি, কেননা আজকের 
ছাত্রছাত্রীদের বোঝাবার জন্যে যে, নিজের 
আগ্রহ, পারদর্শিতা এবং পারিপার্দ্দিক অবস্থা 
সব কিছু ভালো করে ভেবে, চিন্তা করে, 
তারপরে ঠিক করতে হবে কি পড়া দরকার। 
আই টি নাকি অন্য কিছু। 

BAIS উপদেশ দেওয়া আমার 
অভিপ্রায় নয় এবং তা আমার রুচিতেও 
বাধে। তবুও, একটা কথা বলতে বাধ্য হচ্ছি 
যে ১) যে বিষয়েই পড়াণ্ডনো করি না কেন, 
তার মৌলিক ও সামগ্রিক (Fundamental 
/ Basic and Comprehensive) জান 

আই” নি 


হুম্থতর পথ, অপেক্ষাকৃত সংক্ষিপ্ত পথ-__ 
এগুলো ঠিক লাগসই বলে মনে হল না 
মার্জনা করবেন), আমি সাফল্য অর্জন 
করব, এটা মনে করা ঠিক নয়, যদি না আমি 
একজন সৌভাগ্যবান ব্যক্তি হই (হ্যা, 
সোচ্চারে বলছি যে আমি আজকে 
ভাগ্যে/অদৃষ্টে বিশ্বাস কৰি )। কাজেই, ধরুন 
আমার আগ্রহ ইতিহাস পড়তে ও তাই 
পড়েছি, এখন আমি তিন মাস/ছয় মাস/এক, 
আই টি শিল্পপরযুক্তিতে কাজ করতে পারব 
নাঃ যদি না আমার প্রয়োজনীয় নিপুণতা / 
প্রবণতা না থাকে এবং কাজ করতে করতে 
আই টি-র সম্বন্ধে বেশ গভীর এবং মূলক 







আসবে, আমিই প্রথমে বলিদান হব। তখন 
মনে হবে যে, আমি ইতিহাসের অধ্যাপক 
বা অমুক এতিহাসিক প্রতিষ্ঠানে কাজ করলে 
কত ভালো হত-_ হয়তো বেশ নামডাকও 
হত। সময় বদলায়, যুগ বদলায়। আমার 
ছাত্রাবস্থার শেষে যখন কর্মক্ষেত্র 
“ম্যানেজমেন্ট ট্রেন” হিসাবে বেসরকারি 
প্রতিষ্ঠানে যোগদান করি, তখন আমি যা 
টাকা-পয়সা পেতাম মোটামুটি তা ছিল 
বিশ্ববিদ্যালয়ের লেকচারারদের চারগুণ ও 
সদ্য আই এ এস-এ যোগদানকাবী 
অফিসারদের প্রায় তিনগুপ। আজকে এইসব 
অনেক বদলে গেছে। আমাদের অনেকেরই 
মনে হয় যে সরকারি কাজ করলে অনেক 
কম পরিশ্রম করে, গাড়িতে লাল আলো 
জালিয়ে, হাজার হাজার সভা-সমিতির 
উদ্বোধন করে, উৎকোচ না নিয়েও (মনে 
রাখতে হবে যে বহু সরকারি কর্মচারী “নিন 
থেকে 'উচ্চতম"" পদস্থ উৎকোচ নেন না 
বাচুরি/জোচ্ছুরি করেন না এটা আমি হলফ 
করে বলছি) বেশ ভালোভাবে থাকতে 
পারতাম__ সব সময়ে কঠিন চাপের পীড়ন 
(Tension), বিনিদ্র রজনী যাপন, এইসবের 
শিকার হতাম না। তবে, সবেপিরি একটা 
প্রবাদবাক্য এ প্রসঙ্গে বিশেষভাবে 
উল্লেখনীয় “The grass is always 
greener on the other side” বাংলায় 
এর সঠিক অনুবাদিত বাকা জানি না, তাই, 
নিজেই বানিয়ে বলছি__ “আমি সব সময়েই, 
মনে করব যে, আমার বন্ধু বা প্রতিবেশী 
বেশ আরামে আছে, আমারই কেবল 
BR" ST 
TI ARE RN 


a 


জানাতে ভুলবেন না। 


1১ 











পাইরেসি সাবধান 


রঞ্জন সেন 
সফটওয়্যার পাইরেসি থেকে কিভাবে বাঁচবেন সে ব্যাপারে কিছু টিপস। 


ফটওয়্যার পাইরেসি বলতে সোজা 
মন্দ আমরা যা বুঝি তা হল-_ | করছে বা অন্যকে বিক্রি করছে__ তারা | সুবিধাও আছে। 

এমন সফটওয়্যার ব্যবহার করা, যা | সরাসরি সফটওয়যাবটির নির্মাতাদের | কমপিউউরটি « 
ব্যবহার করার অধিকার আপনার নেই। | আর্থিকভাবে বঞ্চিত করছেন। আর আইনত | সুরক্ষিত। বৈধ আ 
কারণ আপনি এর জন্য কোন পয়সা | এটি wots অপবাধ। আইন অবশা 
দেননি।কপি করা বা এটাকে 
কোনভাবে কাজে লাগানো 
বা বিতৰণ করা 
কোনদিনই বিনা পয়সায় 
করা যায় না। 







যারা সেটির নকল করে নিজেরা ব্যবহার আইন মেনে চলাব অবশ্য একটা 





























এটাকে চুরি কেন বলা £3 ওয়াব্যান্টি পাওয়া যায়, 
হবে? এর উত্তরে বলা যায় | 2০ } B | খাবাপ লেও 
ক্যাসেট বা সি ডি ক্ষেত্রে | ED 
তার নির্মাতাকে না জানিয়ে 


এ কাজটি করলেও তাকে 
পাইরেসিই বলা হয়। যদি |: 
সবাই গান কপি করে কিংবা 
ফিল্মের নির্মাতাদের না]. 
জানিয়ে কোন প্রিন্টের 
ভিডিও কপি কবে_ 


সুরক্ষার বাবস্থা নেন। 
সাধারণভাবে এই সুরক্ষার 
দু'রকম পদ্ধতি আছে_ 
কি ডিস্ক’ অথবা “সি fe") 
যা ডঙ্গলস নামে ড্রাইভ বা 
$ | হার্ডওয়্যার ডিভাইসে 
গিয়ে দেখবেন সিনেমা। & > খাকে। ডঙ্গলসশুলি 


সফটওয়্যার সংস্থাগুলি তাদের পণ্যটির | “বাণিজ্যিক উদ্দেশ্যে পাইরেসি' এবং | আপনার সিরিয়াল অথবা প্যারালাল পোর্টে 
নির্মাণ, পরিকল্পনা, গবেষণা ইত্যাদির জন্য | 'ব্যক্তিগত ব্যবহারের জন্য পাইরেসির | সংযুক্ত থাকে। এগুলির সাহায্যেই 
বহু টাকা ব্যয় করে। এটি বিক্রি করে তারা | ব্যাপারে পরিদ্ধার কোন দিক নির্দেশ করেনি। | সফটওয়্যারটি চালিত হয়। এগুলি প্রায়শই 
লাভ করতে চাইবেন সেটাই স্বাভাবিক তা | তাই আমাদের নিজেদেরই অধিকারের সীমা অনির্ভরযোগ্য এবং অসুবিধাজনক হয় এবং 
নাহলে ব্যবসা করার অর্থই হয় না। কিন্ত | সম্পর্কে সচেতন থাকতে হবে। তাড়াতাড়ি ভেঙে যায়। 







অক্টোবর ২০০১ চু 








প্রোগ্রামের খোজ করুন। বেশিরভাগ 
বাণিজ্যিক প্রোগ্ামেরই ভালো 
শেয়ারওয়্যার এবং fema প্রোগ্রাম 
ইন্টারনেটে পাওয়া যায়। এগুলির মধ্যে 
রয়েছে স্টার অফিস, পেন্টশপ-প্রো, 
উইন-আম্প প্রভৃতি। 

কোন পাইরেটেড সফটওয়্যার থেকে 
আপগ্রেড করাও বেআইনি। আপগ্রেড 
করতে হলে সংশ্লিষ্ট সফটওয়্যার সংস্থার 
অনুমতি নিতে হবে। সম্প্রতি কিছু সংস্থা 
লাইসেন্স কপি আপগ্রেড করার অনুমতি 
দিচ্ছে। বৈধ সফটওয়্যার ব্যবহারে আগ্রহ 
বাড়ানোর জন্য এটা তারা খুব সম্ভাতে 
করারই অনুমতি দিচ্ছেন। আপনার 
কমপিউটর যদি আপনি একাই ব্যবহার 
করেন এবং আপনি যদি এমন সফটওয়্যার 
ব্যবহার করেন যা আপনি কেনেননি__. 
তাহলে তা ব্যবহার করার আগে অবশাই 
একবার পরীক্ষা করে নেওয়া দরকার। এ 
ব্যাপার। এতে বহক্ষেত্রে আকর্ষণীয় | ব্যাপারে আপনাকে সাহায্য করার জন্য 
আর্থিক ও অন্যান্য সুবিধা পাওয়া যায়। | বেশ কিছু সাইট রয়েছে। 
সমতুল্য। যদি সফটওয়্যারটি দেশে না পাওয়া যায় এক কপি লাইসেন্সভ সফটওয়্যার 

ব্যাক-আপ নেওয়ার জনা আপনি কোন | তাহলে সেটি আপনি বিদেশ থেকে | কিনে নিয়ে তা বিভিন্ন মেশিনে ব্যবহার 
সফটওয়্যারের বা গেমের বহু কপি করতে | করাও বেআইনি। একটি সফটওয়্যার কপি 
পারেন। কিন্তু মনে রাখবেন এই ব্যাক- z 

পক সা ব্যবহার করা। 
| য় কিন্তু আপনি যেটা সেটার | কোন ‘si কর্মীরা পাইরেটেড 





Mp3 সি ডি নিয়ে আজকাল অনেক, 
কথা শোনা যাচ্ছে। এ ব্যাপারটা একটু 
পরিষ্কার করে বলা ভালো। কোন গান বা 
সুর বিনা অনুমতিতে কোন কিছুতে সঞ্চিত 
করে ব্যবহার করাই পাইরেসি। তা সে যে 
মাধ্যমেই করা হোক না কোন। এই 
পরিপ্রেক্ষিতে বলতে গেল MP3 সংগীত 
সি ডি বেআইনি। যদি কোন লাইসে্প্রাপ্ত 
শিল্পীর সংগীত সি ডি ইন্টারনেট বা অন্য 
কোন উৎস থেকে সংগ্রহ করে কপি করা 
হয় তাহলে তা নিঃসন্দেহে বেআইনি। কিন্ত 
যেসব সংগীত সরাসরি Mp3 মিউজিকে 
গৃহীত হয়েছে তাতে এই সমস্যা নেই। 
যেমন MP3.com থেকে মিউজিক 
ডাউনলোড করা যায়। 

বৈধ সফটওয়্যার সবসময় নথিভুক্ত 
কমপিউটর সফটওয়্যার ডিলারের কাছ 
থেকে কেনা দরকার। সরাসরি সংস্থার 
সঙ্গে যোগাযোগ করাও খুব ভালো 


এছাড়াও সুরক্ষার আর একটি জায়গা 
বয়েছে। তা হল ইন্টারনেটের মাধ্যমে 
'সফটওয়্যারটিকে সক্রিয় করে রাখা; যেমন 
মাইক্রোসফট অফিস XP! এটার সাহায্যে 
সফটওয়্যার পাইরেসি কিছু সময়ের জন্যও 
রোখা যায়। বস্তুত একটি বিশেষ প্রক্রিয়া 
ছাড়া মাইক্রোসফট-এর অফিস XP ব্যবহার 
করা যাবে না। 

বৈধ লাইসেন্স ছাড়া যে কোন 
সফটওয়্যার ব্যবহার করাই বেআইনি। 
আপনার প্রতিবেশীর গাড়ির নম্বর নিজের 
গাড়িতে লাগিয়ে ঘুরলে যেরকম বেআইনি 
কাজ করা হবে, এটাও অনেকটা সেরকম 
ব্যাপার | যদিও ইন্টারনেটে এমন বেশ কিছু 
সাইট রয়েছে যাতে দেওয়া টুকরো টুকরো 
অংশের সাহায্যে আপনি একটি 
সফটওয়্যাবের ইভযালুয়েশন কপি 
ভালোভাবেই চালাতে পারেন | অথবা কোন, 
সফটওয়্যারের শেয়ার ওয়্যার কপির 
সিরিয়াল নন্বরও পেতে পারেন। কিন্তু এটা 
ব্যবহার করা বেআইনি এবং পাইরেসির 

































































সিলিকন ডায়েরি 


জয়ন্ত গুপ্ত 


ইন্টারনেট গড়ে তুলছে এক পাল্টা ABLES | 


¢ উন্টার কালচার’ কথাটার কোন | সংক্রান্ত একটি 
যুৎসই বাংলা প্রতিশব্দ খুঁজে | বলেছেন। লুইস-এব সমীক্ষার আওতায় 
মধ্যে কিশোর-কিশোরীরাই স 





পেলাম না।তাই ইংরেজিটাই রাখলাম। কিছু 
মার্কিন বুদ্ধিজীবি ইন্টারনেটকে এখন 
কাউন্টার কালচার বলে অভিহিত করছেন। 
যেমন 'লায়ারস আকার' এবং 'দ্য নিউ নিউ 
থিংস'এর লেখক মাইকেল লুইস কিছুদিন 
আগেই ডবলিউ ডবলিউ নর্টন থেকে ছেপে 
বেড়িয়েছে লুইসের নতুন বই-_ “নেক্সট 

দ্য ফিউচার জাস্ট হ্যাপেন্ড"। বইটির 
বিষয়বস্তু হল সমাজে ইন্টারনেট-এর প্রভাব, 


বেশি।কমপিউটরের পর্দার সামনে বং 
বদলে যায় তাদের মানসিকতার ধরন। 
নতুন প্রজন্মের মধ্যে ইন্টার 


















এক্সচেঞ্জ কমিশন তার বিরুদ্ধে 












নির্ভর করেই গড়ে উঠছে একটা পাল্ট 
সংস্কৃতি। এটাকে আমরা একটি বিশেষ 
কালপর্ব বা সময়ের একটা যুগলক্ষণ বা চিহ্ন 
হিসেবেও ধরে নিতে পারি। যেমন, 
৫০-এর দশকে ছিল বিট কবিতা এবং 


উত্তাল। আশিতে এম টি ভি আর নানা 
ধরনের নাচা-গানা-হাঙ্গামায় অভ্যস্ত হল যুব 
© সংস্কৃতি। আর এখন জগৎজোড়া জাল আর 


|| সেই জালে ধরা পড়া তু তথ্য, ছবি. বার্তা, 








একজন হল মার্কাস আনশ্ডি। আইন 
মামলা-মোকদ্দমার ব্যাপারে তার তুখোড় 
জ্ঞান। আইন gatia তার ব্যাপারে 
জ্ুদ্ধ। ১৫ বছরের ছেলেটি তাদের খদ্দের 
কেড়ে নিচ্ছে। অন্যদিকে তাদের সাজানো 
মামলাও দিচ্ছে কাচিয়ে। ইন্টারনেট আননন্ড- 
এর কাজের সুবিধা করে দিচ্ছে। ইংল্যান্ডের 
ওল্ডহ্যামে ১৪ বছরের ড্যানিয়েল শেলডন 
ইন্টারনেট থেকে পাইরেটেড বই 
ডাউনলোড করে নিয়ে পড়ছে। 

লুইসের মতে ইন্টারনেট এসে তথা 
আহরন এত সহজ করে দিয়েছে যে বাই ও 
প্রতিষ্ঠানের কর্তৃত্বের ক্ষেত্র সন্ধুচিত হয়ে 





wara ২০০১ E> 








না। এ যেন এক ঝাক নামগোত্রহীন মানুষ 
ব্যবসা-বাণিজা-শিক্ষা-প্রতিষ্ঠানের সাজানো 
গোছানো সাম্রাজো ঢুকে পড়ে সবকিছু 
তছনছ করে দিচ্ছে। 

ইন্টারনেট আসার আগে আর্থিক 
প্রতিষ্ঠানগুলি যে যে ক্ষেত্রে বিনিয়োগ 
করতো এখন তার ধরণও বদলেছে। 
বেসরকারি নতুন উদ্যোগগুলিতেও তারা 
বিনিয়োগে আগ্রহ দেখাছে। ইন্টারনেট, 
তাতে ব্যবহৃত প্রযুক্তি এবং তার সাহায্যে 
সৃষ্ট প্রতিষ্ঠানগুলি সমাজের চলতি 
ভূমিকাকেও্ড নতুনভাবে সম্প্রসাবিত 
করেছে। ভেঞ্চার ক্যাপিটালের সম্পর্কে 
বলতে গিয়ে লুইস বলেছেন “was a 
little backwater of a handful of 


















পড়ছে। ছোটরাই শুধুমাত্র তাদের দক্ষতা | বিষয়ে খুব একটা ওয়াকিবহাল নন। বাবা- 
এবং প্রতিভা সম্বল করে অবতীর্ণ হচ্ছে | মায়ের এই সীমাবদ্ধতা কিন্তু তাদের 
বড়দের ভূমিকায়, সমানে সমানে পাল্টা | সডানদের নেট-আসক্তি আরও বাড়িয়ে 
দিচ্ছে তাদের সঙ্গে। তারা হয়ে পড়ছে বহু | দিয়েছে প্রবলভাবে । লেবেড-এর মত 
আগেই MA বয়স্ক। এটা শুধু নবীন বনাম | ছেলেমেয়েরা ইন্টারনেটকে তাদের প্রতিবাদ 
প্রবীনদের দ্বন্দ হিসেবে দেখলে ভুল হবে। | এবং আত্ম প্রকাশের একটা মাধ্যম হিসেবে 
ইন্টারনেটে তারা নিজেদের এমনভাবে | বেছে নিচ্ছে। এর সাহায্য তারা কৈশোরের 
উপস্থাপিত করছে যে তাদের সঙ্গে পূর্ববর্তী | অনেকটা পথই একধাপে রাতারাতি 
প্রজন্মের ফারাক পরিদ্ধার। afera করে হয়ে উঠছে রীতিমতো 
পঞ্চাশের দশকে রক এন" রোল-এর | প্রাপ্ত মনন্ক। 

ব্যাপারে দুই প্রজন্মের প্রতিক্রিয়ার তফাৎ লুইসের মতে, এবা UT 
হয়েছিল। ১৯৫৫ সাল নাগাদ মার্কিন | ভবিয্যতমুখী। এদের জীবনের লক্ষ্য স্থির 
কংগ্রেসে রক 'এন' রোল বন্ধ করা যায় | এবং একমুখী। এর কারণ হল, এদের 
কিনা এ নিয়ে বিতর্কও হয়েছিল প্রবল। এই | শৈশবেই ঢুকে পড়েছে বাজার | গোড়া 
বিতর্কটাই যেন এখন আবার অনা চেহারায় | থেকেই এদের মধ্যে এসে গেছে পণ্যাসক্তি। 
ফিরে এসেছে। ইতিমধ্যেই কিছু লোক, | পাশাপাশি ইন্টারনেট তাদের আর্থিক | people. Thats a fundamental shift in 
প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্রও ফতোয়া জারি | স্বনির্ভরতাও বাড়াচ্ছে। তাদের অভ্যস্ত করে | capitalism.” পেনসন ফান্ড, ইঙ্গিওরেল 
করেছে __ অমুক অমুক ওয়েবসাইটে | তুলছে আর্থিক লেনদেনে । ঠেলে দিচ্ছে | ফার্ম, বিশ্ববিদ্যালয়, এনডাউমেন্ট ফান্ডণ্ডলি 
বাচ্চাদের ঢোকা বারণ। লুইসের মতে বয়স্ক | বাজারে | কমে আসছে শৈশব এবং | যেভাবে এতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে 
অনেকের চোখেই ইন্টারনেট টিনসরা রক | তারুণ্যের হেসে-খেলে বেড়ানোর দিন।অল্প | তাতে বিনিয়োগকারীদের দৃষ্টিভ ঙ্গীর 
'এন' রোল নাচিয়ে আর বিট কবিদের মত | বয়সে সাফল্যের বদলে তাদের যা দিতে | পরিবর্তনও ধরা পড়েছে। এই রিস্ককে তারা 
ছোটদের মাথা খাওয়ার পক্ষে যথেষ্ঠ | হচ্ছে তা হয়তো অনেক বেশি। কিন্তু এদের | ধরে নিচ্ছেন তাদের পোর্টফোলিওর অংশ। 
অবশ্য এর পাশাপাশি তিনি এও বলেছেন | এ নিয়ে কোন মাথাব্যাথা নেই। 

ইন্টারনেটের এই চমক কিন্তু এক দশকেই | নতুন এই প্রজন্ম ব্যবসা এবং 
মিলিয়ে যাবে তবে এখনও অবধি উঠতি | প্রতিষ্ঠানের চলতি ব্যাকরণও তছনছ করে 



































এবারে রইল গত সংখ্যার আলোচনার CIRT | 


আযকটিভ ইনডেক্স বাছাই 


যেসব আপ্লিকেশনগুলির স্ট্যান্ড আলোন ইনডেক্স রয়েছে 
সেখানে আপনি খুব সহজেই আক্টিভ ইনডেক্সগুলিকে বাছাই করে 
নিতে পারেন। যদি কোন USE স্টেটমেন্ট একটির বেশি ইনডেক্স 
খোলে তাহলে সেটি ডিফল্ট সাহাযো ফক্সপ্রো তালিকার প্রথমে 
থাকা বিষয়টিকে নিয়েই কাজ শুরু করবে। 

একটি ইনডেক্স থেকে অন্য একটি 





আপনি যদি কম্পাউন্ড 
ইনডেক্সেরই একটি ট্যাগ নাম 
এইরকম 









USE CUSTOMER 


SET ORDER TO TAG CUSTNAME 








পাশাপাশি আপনা: 








ইনডেক্সে যেতে হলে বদলাতে হবে 
সেটিকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা। এজন্য 
ব্যবহার করতে হবে SET ORDER | 
এব সাহায্যে এই কাজটি বেশ 
ভালোভাবেই, করা! যায়। নিশ্মোক্ত 
স্টেটমেন্টটির সাহায্যে দুটি স্ট্যান্ড 
আতালোন ইনডেন্সসহ CUSTOMER 
খোলা যায়। এবং SET ORDER 
স্টেটমেন্টের সাহায্যে CUSTID এবং 
CUSTNAME থেকে stifa 
ইনডেন্সটি বদলানো করা যায় - 

USE CUSTOMER INDEX 
CUSTID, CUSTNAME 
SET OER T 







বিষয়টি আরও পরিদ্ধার করার জন্য আপনাকে ইনডেক্সের নামটি 
নির্দিষ্ট করে বলতে হবে। এক্ষেত্রে ইনডেক্সটি তালিকার কোন জায়গায় 
রয়েছে সেটি খুব জরুরি নয়। যদি USE স্টেটমেন্টের সাহায্যে ইনডেক্স 
ফাইল খোলা সম্ভবপর না হয় তাহলে SET INDEX ব্যবহার করুন। 
এর সাহায্যে ইনডেক্স তালিকা নির্দিষ্ট করা এবং নিয়ন্ত্রক ইনডেক্স 





























এবং স্ট্যান্ড আ 
ইনডেক্সই থাবে লে বিষয়! 
জটিল হয়ে পড়তে পারে । অবশ্য জটিল 
হয়ে পড়া অস্বাভাবিক কিছু নয়। নিচের 
দেওয়া স্টেটমেন্টির সাহায্যে আপনি 
আবার CUSTOMER.DBF সহ 
CUSTOMER.CDX ইনডেক্স খুলতে 
পাড়বেন। 

CUSTOMER.CDX ছাড়াও কিন্ত 
ফক্সপ্রো CUSTZIP নামে আর একটি 
স্ট্যান্ড আলোন ইনডেক্স খোলে 

USE CUSTOMER INDEX 
CUSTZIP 

| শেষ করার আগে একটা প্রয়োজনীয় কথা 
বলি যে,সবসময় মনে রাখবেন আপনি 
কিন্ত স্টাকচারাল ইনডেক্সকে কখনই নির্দিষ্টভাবে চিহ্নিত 
করতে পারেন না। আসলে ফক্সপ্রো স্থয়ংক্রিনয়ভাবেই সেটি 
খুলে দেয়। এছাড়াও স্ট্রাকচারাল ইনডেক্স নয়, CUSTZIP 
একটি ইনডেক্স স্ট্যান্ড আলোন ইনডেক্সের আগে থাকে। 
এই কারণেই CUSTZIP রেকর্ড দেখার ক্রমটিকেও নিয়ন্ত্রণ 
করে। 





=) 
শ্রী সদাশিব দাশওপ ares লিমিটেডের সিস্টেম ম্যানেজার। 0 


অক্টোবর ২০০১ চু 





JAVA চলুন জাভায় যাই 


কাবেরী মহাপাত্র 
এবারের সংখ্যায় রইল বিভিন্ন ধরনের টেক্সট নিয়ে আলোচনা। 


প্রপার্টিজ 


হ্যালো টেক্সট : 
FRR 3-7 হ্যালো টেক্সট আযপলেট সেটিং 


হ্যালো টেক্সট-এর সাহায্যে একটি টেক্সট-এর এক বা একাধিক 
প্যারাগ্রাফ দেখা যায়। একটি টেক্সট-এর কোন 
রঙিন করে হ্যালো এফেক্ট দিয়ে G 









Name Description 
HoloColor The halo color Yellow 
HaloThickness The thickness of the halo 4 
























বিশেষ অংশ কে 
পদ্ধতিতে ব্যবহৃত হয় এই র। 
উদাহরণ--১ 
HaloTextl.biml আপলেট-এর সাহায্যে ৪টি অনুচ্ছেদের একটি 
করে লাইন দেখা যায়। পয়েন্টারটি প্যারাগ্রাফের ওপর রাখলেই 
টেক্সটটি হাইলাইট করা যাবে। হাইলাইট-এর রঙ টেক্সট-এর রঙ-এর 
তুলনায় একটু কম উজ্জ্বল। এরফলে হ্যালো এফেক্ট-এর সাহায্য 
টেক্সট আরও বেশি ঝলমলে হয়ে ওঠে। 


প্যারাগ্রাফ ক্লিক করলেই ব্রাউজারে ARS URL চলে আসবে। 





এমবস টেক্সট 

Emboss Text-43 সাহায্যে একটি পাতায় মুদ্রিত এক বা একাধিক 
প্যারাগ্রাফ দেখা যায়। পটভূষিটির সঙ্গে মানানসই করে তোলার জন্য 
টেন্সট-এর রঙটিকে ঠিক করে নিতে হবে। অথবা পাতাতে টেক্সটিকে 
পরিদ্ধারভাবে দেখানোর জন্য পটভূমির রঙটিকে মানানসই করে 
তুলতে হবে। পটভূমিতে কোন ছবি ব্যবহার করলে ওই ছবিটি থেকেই 
এমন একটি রঙ বেছে নিন যাতে টেক্সট-এর রঙটি আরও আকর্ষণীয় 


What's happening on NBC! - সা 


ভে tho ARC wii. সেট করা থাকে। একইরকমভাবে এমবসিং বা 
A গভীরতা 
CBS news, weather and entertainment. টিটি 


Today is 31-Oct-98, the time is: 8:56:41 PM babar: FF 
উদাহরণ-_২.: 


EmbossTexuhunl আপলেটের সাহায্যে তিনটি প্যারাগ্রাফের 
একটি করে লাইন দেখা যায়। পয়েন্টারটিকে প্যারাগ্রাফের ওপরে 
HaloTex2.huml আপলেটেও চারটি অনুচ্ছেদের একটি করে রাখলেই টেক্সটটি ভেসে উঠবে। হাইলাইট করার জন্য যে রঙটি ব্যবহৃত 
r হবে তা টেক্সটের রঙের তুলনায় অনুজ্ছুল হবে। ফলে মাউজ করলে 
Gates আরও উজ্জ্বল দেখায়। 
প্যারাগ্রাফটিতে ক্রিক করলেই ব্রাউজার নির্দিষ্ট URL টিকে লোড 
করে নেবে। 














এনগ্রেভ টেক্সট 

GATS টেক্সট আযপলেটের সাহায্যে পাতায় এনগ্রেভ হওয়া টেক্সট 
এর একটি বা দুটি প্যারাগ্রাফ দেখা যায়। টেক্সট-এর রঙটিকে 
পটভূমির তুলনায় একটু বেশি ঘন করে নিতে হবে। অথবা কাজ 
হবে তার ঠিক উল্টেটা পটভূমিতে যদি কোন ছবি ব্যাবহার করা 
হয় তাহলে সেটিকে আরও জীবস্ত করে তোলার জন্য এমন একটি 
রঙ ব্যবহার করুন যা ছবিটির রঙের তুলনায় অপেক্ষাকৃত ঘন। 
এনগ্রেভ এফেন্ট-এ রঙের ঘনত্ব জানার ব্যাপারটা Intensity 
প্রপার্টির সঙ্গে সংযুক্ত। আর গভীরতা আনার ব্যাপারটা করা হয় 
Depth প্রপার্টির সাহাযো। 


ডেপথ ফেড টেক্সট উদাহরণ-১ 

EngraveTextl-html-এর সাহায্যে পাচটি প্যাকাথ্াফের 
একটি করে লাইন দেখা যায়। এগুলি আাপলেটের মধ্যেই থাকে। 
এ কাজটি করা হয় লে আউট প্রপার্টির সাহাযো। একটি 


Quake li Gdzie Online) 
Age of Empires NASCAR Racing 


প্যারাগ্াফের ওপর পয়েস্টারটিকে নিয়ে গেলেই টেক্সটটি 
হাইলাইট করা যাবে। 








প্যারাগ্রাফে ক্রিক করলেই ব্রাউজারে নির্দিষ্ট UR টি চলে আসবে। 


ডেপথ ফেড টেক্সট উদাহরণ-২ 
TheEngraveText2.html-এক সাহায্যে চারটি প্যারাগ্রাফের একটি 
করে লাইন দেখা যায়। টেন্সট- 
একটু ঘন হবে। এরফলে টেক্সটটি একটি পাতায় ভালো 









ae পটভূমির রঙের তু 


হাইলাইট করা যাবে। হাইলাইট করার বঙুটি উজ্জ্বল হলে টেক্সটটি 
আলোকিত হবে। 


প্যারাগ্রাফে ক্রিক করলেই ব্রাউজারটি নির্দিষ্ট URL লোড করে C 








7 n Default 





N 
HoloColor 


Intensity The intensity of the colors used $ 
to create the engraved effect 


The depth of the engrave effect 1 





























a 
ঠিক লাইন 


এবারের ব্যক্তিতে ফক্স রেডিও সিইও ইন্দ্রনীল মজুমদার | 


ইনস্টাইন, ফ্ৰাস্কালন, জে সি | তিনি আমেরিকার টেক্সাস 
বোস, এডিসন, ইত্যাদি খুব | ইনট্ুমেন্টস থেকে টেলিফোনে 
ছোটবেলা থেকেই তার | জানলেন তিনি RACAS এর 
অনুপ্রেরণার জায়গা হয়ে | জন্য আ্যানালগ ডিজাইন | 
উঠেছিলেন। শৈশবের স্মৃতি মেদুরতায় আক্রান্ত | চ্যালেঞ্জ পুূরদ্ধার পেয়েছেন | 
হলেই বরেণ্য এই সব বিজ্ঞানীদের নাম মনে | তখন ভেবেছিলেন তার সঙ্গে 
পড়ে যায় ফক্স রেডিওর সি ই ও ইন্দ্রনীল | কেউ রসিকতা করছে। 
মজুমদারের রেলওয়ে কলিসন আডরেডেন্গ |. RACAS এর অধ্ো 
সিস্টেমের (RACAS 2001) উত্তাবক | রয়েছে নানা ধরনের উচ্চ 
হিসেবে যার নাম এখন অনেকেই জেনে | ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ নিয়ন 
ফেলেছেন। ডাক্তারদের বাড়ির ছেলে ইন্দ্রনীল। | বাবস্থা, ইনটারফেস, RF লজিক এবং | সব থেকে খুশি হবেন। RACAS এর 
তাই মানুষের প্রাণ বাঁচানোর তাগিদ অনেকটাই | মাইক্রোকস্টোলার প্রোডাক্টস। জার্মানি এবং | কার্যাকরিতা প্রমাণের সুযোগ দিলে তিনি এই 
তার বংশগতিতে আছে। কিন্তু ট্রেন দুর্ঘটনা | জাপানে দুর্ঘটনা প্রতিরোধ একটি রুটিং সিস্টেম | ব্যবস্থার মধ্যে কথাও আনবেন। অদূর 
এড়ানোর জন্য অনন্য এই উল্লাবনটি ঘটানোর | ব্যবহার করা হয় যার পিছনে থাকে একটি | ভবিষ্যতে আমরা হয়তো দেখবো বন্যায় ভেঙে 
আগে কেউই ভাবতে পারেননি মানুষের প্রাণ | কার্যকর নেটওয়ার্ক পরিচালন ব্যবন্থা। যাওয়া কোন রেললাইন ধরে যখন কোন ট্রেন 
বাচানোর ব্যাপারটি নিয়ে তিনি এত Reais মতে RACAS দুর্ঘটনা | ছুটে আসছে তখন বেজে উঠবে ট্রেন চালকের 
সিরিয়াসলি 'ভাবেন। এড়াতে একটা চমৎকার ব্যবস্থা। ভারতীয় রেলে 
ইসটিটিউশন অফ ইঞ্জিনিয়রস থেকে | এখন শুধুমাত্র ট্রাফিক নয়ন ব্যবস্থার দুর্ঘটনা 
ইলেকট্রনিকস এবং কমিউনিকেশন | এড়ানোর একমাত্র ব্যাকরণ। এখানে কলিশন 































RACAS-43 উল্তাবনও হত না। এই 

দায়বদ্ধতা থেকেই তিনি চান ভারতীয় রেল 

করা যেতে পারে। এতে দুর্ঘটনা প্রায় | কর্তৃপক্ষ এই ব্যবস্থা ব্যবহার করুন। | 
১৯৮৫ সালে বিড়লা ই্ডান্তিয়াল আন্ড | একেবারেই ঘটবে না। ইন্ত্রনীলের দৌলতে আমাদের এই নিয়মিত 
টেকনোলজিক্যাল বিভাগটিতে এমন একজন মানুষের কথা 
লেখার সুযোগ হল, যিনি শুধুই প্রতিষ্ঠা বা 

আর্থিক কোন লাভের জন্য কাজ করেন না। 








ই-হাঁলচাল 


নোবেল জয়ী থেকে নেট জয়ী, এবার এ বিভাগে সবাই। 


সংস্থার সি ই ও এবং তথ্যপ্রযুক্তি 
বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করলেন। 
তার বক্তৃতার মূল বিষয় ছিল 'দ্য ইকনমি 
অফ দ্য ফিউচার" । বিখ্যাত বই ‘ফিউচার 

লেখার সূত্রে সারা দুনিয়ার 
সমাজবিজ্ঞানীদের মধ্যে ঝড় তুলে 
দিয়েছিলেন তিনি। আজকের কমপিউটর 
বিপ্লব, ক্লোনিং, কেবল টি ভি শাসিত 
জীবনযাপনের আগাম ছবি তিনি আগেই 
তার বইয়ে এঁকেছিলেন। 


গুপ্তের মধ্যে এই সমঝোতাপতর স্বাক্ষরিত 
টি কাপ 








জন্য মাইক্রোসফট রাজ্যে তৈরি করবে 
একটি উৎকর্ষ কেন্দ্র। তথ্যপ্রযুক্তির 
সাম্প্রতিক গতি প্রকৃতির সম্পর্কে নিয়মিত 
রাজ্যের সরকারকে অবহিত করবে 
মাইক্রোসফট | আইবিএম, উইপ্রো'র পর 
রাজ্যে এবার এলো মাইক্রোসফট। 


অফিস এক্স পি 

মাইক্রোসফটের অফিস এক্স পি স্যুট 
এখন নটি ভারতীয় ভাষায় পাওয়া 
যাচ্ছে। এগুলি হল-_ হিন্দি, মারাঠি, 





করবে। হিন্দিতে তারা নতুন তিনটি 
'টাইপফেস তৈরি করেছে। তামিল ভাষার 











Pasi | 


জন্য তৈরি হয়েছে আরও একটি নতুন 
টাইপফেস। এই টুল কিটটির দাম পড়বে 
৩৮০০ টাকা । অফিস এক্স পি-র সাহাযো 
কোনো ডকুমেন্ট নিয়ে যাওয়া, পাস 
ওয়ার্ড সে 1, হাইপার লিঙ্ক তৈ 
করা এবং হিন্দিতে ওয়েব পেজ তৈ 
কাছ করা যাবে। 


ইনটারনেট টু 


'ইনটারনেট এবার পা দিতে চলেছে 
দ্বিতীয় পর্বে। একশো আশিটি 


ডবল 






বিশ্ববিদ্যালয়কে নিয়ে গড়া হয়েছে একটি 
কনসরশিয়াম। এটি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান 
এবং সরকারের সহযোগিতায় এগিয়ে 
থাকা নেটওয়ার্ক নির্মাণ এবং তার 
প্রায়োগিক দিকটি খুঁটিয়ে দেখবে। এই 
প্রকল্পে জড়িতরা সরাসরি অথবা 
GigaPoPs এর মাধ্যমে আমেরিকার 
বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা অবস্থায় দ্রুত 
সংযোগজালে আবদ্ধ থাকবেন। এই 
কাজটি করা হবে ব্যাকবোন নেটওয়ার্ক 








নেট প্রেম 


এশিয়রা তাদের জীবনে ইনটারনেটকে 
বরণ করে নেওয়ার ব্যাপারে তুলনামূলক 
ভাবে বেশি আগ্রহী। সম্প্রতি এশিয়া 


গত বছর তারা হার্ডওয়্যার বিক্রি করেছে 
পরায় পঁচান্তর হাজার কোটি টাকার মত। 

অন্যদিকে ভারত এক্ষেত্রে ব্যবসা করেছে 
মাত্র দশ হাজার কোটি টাকার মত। গত 

বছরই চিনের হার্ডওয়্যার বাজারে বৃদ্ধি 

হয়েছে ১৭.৮ শতাংশ । সেক্ষেত্রে ভারতের 
স্টুডিও। বিভিন্ন বিষয়ের ওপর জানতে বৃদ্ধি মাত্র ৬ শতাংশ। উইপ্রোর 

চাইলে কেউ চলে যেতে পারেন সাইটটির চেয়ারম্যান আজিম এইচ প্রেমজির মতে 





ইনটাবআ্যাকটিভ ক্লাস রুমে। সমগ্র এর একটা বড় কারণ হল চিনা সরকারের 
বিষয়গুলিকে মোট ছয়টি ভাগে ভাগ করা ব্যাপক পৃষ্ঠপোষকতা । উৎপাদিত পণোর 
হয়েছে। এছাড়াও রয়েছে আলফ্রেড একটা বড় অংশই দেশের শিল্পের বৃদ্ধির 


নোবেলের ওপর একটি জীবনী। বিভিন্ন স্বার্থে তারা কিনে নেন। আর এখানে 


% সময়ে যারা নোবেল পুরস্কার পেয়েছেন কালো বাজারেরই রমরমা | 
প্যাসিফিক সাইবার লাইফস্টইলস-এর তাদের কাজকর্মের এক বিস্তৃত ছবি এখান 
করা একটি সমীক্ষায় এই তথ্য ধরা 











থেকে পাওয়া যাবে। 
পড়েছে। ইন্টারনেটে রোমাঞ্চ সবচাইতে 
বেশি ভালোবাসে দক্ষিণ কোরিয়রা। 
ভারতীয়রা অনলাইনে ভোট দিতে চিন ও ভারত 
সবচাইতে বেশি পছন্দ করেন। চিনারা হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় 
অনলাইন শিক্ষাতেই বেশি আগ্রহী। ক্ষেত্রেই ভারতকে অনেক পিছনে ফেলে 
অক্ট্রেলিয়রা সাধারণভাবেই নেট নির্ভর। gI qrr 
প্যাসিফিক এশিয়ার দশটি অঞ্চলে 
সমীক্ষার মধ্যে দিয়ে ধরা পড়েছে এই 


বিস্ময়কর তথা। ভারত, অস্ট্রেলিয়া, হংকং 
মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ 








কোরিয়া এবং থাইল্যান্ডের মোট আট 
হাজারেরও বেশি মানুষের মধ্যে সমীক্ষা ইন্টারনেট ইনডেক্সে নিয়েলসন/নেট 
চালিয়ে এই তথা পাওয়া গেছে। সমীক্ষায় এই তথ্য জানা গেছে। 
আমেরিকা, কানাডা অস্ট্রেলিয়া 
২১২ টিন নিউজিল্যান্ড সর্বত্রই একই ছবি __. 
নোবেল জয়ী এগিয়ে গেছে চিন। ভারতীয় তথ্যপ্রযুক্তি. মেয়েরাই এগিয়ে। যদিও এই সমীক্ষাতেই 


ফিজিক্স, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, শিল্প আগে চিনের তুলনায় অনেক জানানো হয়েছে, ইউরোপের নেটিজেনদের 
সাহিত্য, অর্থনীতি, বিশ্বের শাস্তি প্রতিষ্ঠায়. সুবিধাজনক অবস্থানে ছিল। এখন কিন্তু মধ্যে ৬০ শতাংশ পুরুষ। আবার পাশাপাশি 
অবদান ইত্যাদি নানা ক্ষেত্রে যারা পৃথিবীর ছবিটা একেবারেই উলটে গেছে। গার্টনার নেটে সবচাইতে বেশি সময় থাকেন 





সবচাইতে আকাঙ্ছিত 'নোবেল' সম্মানটি কোরিয়া, মাসে প্রায় ১৭ ঘন্টা ১৫ 
পেয়েছেন তাদের সম্বন্ধ বিস্তারিত তথ্য নিনিট। সংখ্যার দিক থেকে অবশ্য 
এবার রয়েছে নোবেল চ্যানেল ডট কম মার্কিনিরাই এগিয়ে। এর পরেই আছেন, 
সাইটটিতে । এটি নোবেল কমিটির জাপানিরা, তারপর জার্মান এবং তারপর 
সরকারি ওয়েব সাইট। আলোচ্য দক্ষিণ কোরিয়া। এক্ষেত্রে সবার শেষে 
সাইটটিতে রয়েছে একটি আকর্ষণীয় লার্নিং mmga 0] 





শেখা আর শেখানো 


শেখা ও শেখানোর বই-সিডি নিয়ে এবারের এই বিভাগ । 


বিশেষজ্ঞদের জন্য C# নিয়ে 
নথিভুক্ত প্রশিক্ষক যারা হতে চান “হাউ টু: যাইক্রোসফট-এর আগামী উইন্ডো 
টেকনিক্যাল সার্ভিসেস-এর, নেট প্লাটফর্মে আগামী 





প্রশিক্ষক শিক দেন ওপর তার নো 
নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন তার 
বিস্তারিত ব্যাখ্যা এই দরকারি বইটিতে 
রয়েছে। যেসব বিশেষজ্ঞরা নিজেদের প্রশিক্ষকের 
ভূমিকায় দেখতে চাইছেন তাদের এই বইটি 
বেশ কাজে লাগবে। সফটওয়্যার 
ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের সম্ভাবনার 
কথা মোটামুটি সবাই জানেন। সেই কারণে 





কাজের ক্ষেত্রেও বাড়বে। এর সাহায্যে 


তারা মাইক্রোসফট-এর নতুন নেট 
্্যাটফর্ম-এর জনা নানা ধরনের 
আ্যাপ্লিকেশন করতে পারবেন। আলোচা 
বইটিতে C # প্রোগ্রামিং বোঝার জন্য 
বিস্তৃত খুঁটিনাটি ব্যাখ্যা করা হয়েছে। 
বইটির প্রথম তিনটি অধ্যায়ে রয়েছে C # 
সম্পকে একটি সামগ্রিক পরিচয়। C A 
এর সঙ্গে অন্যান্য নেট ফ্রেমওয়ার্ক এবং 
অন্যান্য প্র্যাটফর্ম-এর তুলনামূলক 
আলোচনা এই অংশে পাওয়া যাবে। 
চতুর্থ অধ্যায় থেকে শুরু হয়েছে এই 
ল্যাঙ্গুয়েজটির প্রতিটি বৈশিষ্ট্য নিয়ে 
আলোচনা) গ্রন্থকার পরিষ্ধার করে 
বলেননি তার বইটি C ? এর কোন 
ভার্সান নির্ভর । কিন্ত প্রশ্নোত্তর পর্ব এবং 
নেট স্ম্পকিত অধ্যায় থেকে মনে হচ্ছে 
তিনি নেট ফ্রেমওয়ার্ক এস ডি কে র বিটা 
ভার্সান অনুসরণ করেছেন। 

নাম : দ্য কমপ্লিট গাইড টু 0:% প্রোগ্রামিং 
লেখক :ভি কে জৈন 

প্রকাশক : ড্রিমটেক প্রেস, নয়া দিল্লি, ২০০১ 
দাম : ২৯৯ টাকা 





ডাকের সঙ্গে 


শিশুদের জন্য 


ভিজনি মিকি, গু 





শৈশব। ইনটারনেটের গতিময় এবং 
বিচিত্র দুনিয়ার সঙ্গে ছোটদের পরিচয় 
করিয়ে দিতে হলে ডোনাল্ড ক 
গুফির থেকে ভাল বন্ধু আর বে 
পারে? 

শিশুদের ইনটারনেট সম্পকে আগ্রহী 
করে তোলার সমস্ত উপাদানই এতে 
রয়েছে। ডিজনির বিভিন্ন চরিত্রগুলিই 
Baw হয়ে উঠছে এখানে। সার্চ ইঞ্জিন 
থেকে নেটের চ্যাট রুমে কিভাবে বন্ধুদের 
সঙ্গে গল্প করতে হয় সব কিছুই ছোটরা 
এখান থেকে খেলাচ্ছলেই শিখে যাবে। 
ইনটারনেটের গোড়ার বিষয়গুলি থেকে 
শুরু করে ধাপে ধাপে এগিয়েছেন এটির 
নির্মাতারা ইনটারনেট এখন ছোটদের জ্ঞান 
ভান্ডারের এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি, 
ছোটবেলা থেকেই এই বিষয়টির সঙ্গে তার 
পরিচয় করিয়ে দিতে ইনটারনেট এ-টু জেড 
খুবই কাজে লাগবে। 
যোগাযোগ : এগমন্ট ইমাজিনেশন 
ফোন : ০২২-৬৯২৪৭০০ 
দাম : ১৫০ টাকা 














নেট টিউটোরিয়াল 


টেক-রেফারেলস-এর জন্য এই সাইটগুলি আপনাকে সাহায্য করতে পারে 


তথ প্রযুক্ত শিক্ষার ব্যাপারে টিউটোরিয়াল খুঁজছেন? তাহলে আপনাকে এই সাইটটিতে 
আসতেই হবে। এই সাইটটি বস্তুত একটি টিউটোরিয়াল ডিরেক্টরি। এখানে আপনি পাবেন 
নেটওয়ার্কিং প্রোগ্রামিং থেকে শুরু করে ওয়েব নির্মাণ, লিনাক্স, ম্যাক হার্ডওয়্যার সংক্রান্ত ১৬০০ 
নি্দেশিকা। এছাড়াও রয়েছে "টিপস আন্ড ট্রিকস, ‘FAQS ব ইত্যাদি নানা বিভাগ। যেগুলি ভি 
আপনাকে নেট শিক্ষার সুলুক সন্ধান জানতে সাহায্য করবে। 


আমাদের কর্মস্কৃতিতে কমপিউটর তার নিজের গুণেই তার আসনটি পাকা করে নিয়েছে। 
J কাজের গতি বাড়ানোর জনা আপনাকে নতুন নতুন প্রোগ্রামিংয়ে দক্ষ হয়ে উতে হবে। কিন্ত 
| শিখবেন কোথায়? এই সাইটটিতে এলে পাবেন তারই বিস্তারিত ষৌজখবর। ভিস্যুয়াল বেসিক, 
জাভা, C, C++, C#, ASP, Perl, Java Script, XML— কোথায় কি শিখবেন তার বিশদ 
বিবরণ এখানে পাবেন। বেশিরভাগ টিউটোরিয়ালই নবীশ এবং মধ্যবর্তী স্তরের শিক্ষার্থীদের 
জন্য। কিন্তু এর পাশাপাশি রয়েছে দক্ষ এবং এগিয়ে থাকাদের জানার সীমানা আরও বাড়িয়ে 
এ নেওয়ার জন্য কয়েকটি টিউটোরিয়াল। 








মনে যে কোন প্রশ্ন এলেই চলে যান CNET Help.com- | তথ্যপ্রযুক্তি ক্ষেত্র সম্পর্কে 
আপনার যে কোন প্রশ্নের উত্তর দেবার জনাই সাইটটি তৈরি। এদের নির্দেশিকাটি বিভিন্ন নির্দিষ্ট 
বিভাগে বিভক্ত। তাই প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার কাজটিও সহজ হয়ে যায়। সফটওয়্যার, 
হার্ডওয়্যার, গেমস, ইন্টারনেট, ওয়েব নির্মাণ, ইলেকট্রনিক্স ইত্যাদি নানা বিষয়ের টিউটোরিয়াল 
সংক্রান্ত তথ্য এখানে পাওয়া যাবে। সাইটটি খুবই সুবিন্যন্ত। তাই নির্দিষ্ট বিষয়টি বার করে 
নেওয়ার কাজটিও সহজ। “টিপস আযান্ড ট্রিকস’ এবং অন্যান্য টুলস নিয়ে আলোচনাও রয়েছে। 





_| আপন যে কোন বিষয় নিয়েই কাজ করতে পারেন। বিচিত্র হতে পারে আপনার জিজ্ঞাসার 
ক্ষেত্র। কিন্ত এই সাইট নির্মাতাদের দাবি তারা নির্দিষ্ট ক্ষেত্রের নির্দিষ্ট প্রশ্নের জবাব দ্রুত 
আপনাদের কাছে হাজির করবেন। এই সাইট-এর জেনারেল ‘help’ এবং ‘hot-to' বিভাগ 
দুটি টিউটোরিয়াল সন্ধানীদের খুবই সাহায্য করবে। এখানে পাওয়া যাবে প্রায় হাজারটি 
"টিপস are ট্রিকস'। 20৮. ৮০ We 

দি ২১ বশর নি 
হতে পারে 80041015901 সাইটটির ওয়েব ইনডেক্স এবং সার্চ ইঞ্জিন খুবই শক্তিশালী | 
১৯২৬৮ nk nal 

















হাজির জবাব 


এই সমাধান সূত্গলি আপনার কাজে লাগলে আমাদের ভালো লাগবে । 


আমি এবছর কমার্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছি। এখন 
পার্কস্তিটস্থিত সি এম সি লিমিটেড-এ *ই-ডাস্ট' কোর্স করছি। 
আপনার কয়েকটি সমস্যার কথা আপনাদের জানাচ্ছি। উত্তর 
দিলে উপকৃত হব। 
আপনারা ১৯৯৯-এর ডিসেম্বর মাসের সংখ্যাতে লিখেছিলেন 
যে, কিভাবে ই-মেইলের মাধ্যমে ফ্যাক্স পাঠানো যায় এবং 
তার মধ্যে দুটো ওয়েবসাইট ঠিকানা দিয়েছিলেন। আবার 
এও বলেছিলেন যে, এই ওয়েবসাইটগুলির মাধ্যমে বিনা 
পয়সায় ফ্যাক্স পাঠানো যায়। কিন্ত এই ঠিকানা দুটি ইন্টারনেট 
ঠিকানায় টাইপ করলে যে ম্যাসেজটি আমায় দিচ্ছে সেটি 
হল-_ "দিস পেজ ক্যান নট বি ডিসপ্টরেড”। প্রসঙ্গত যে 
দুটি ঠিকানা আপনারা সেসময় দিয়েছিলেন সে দুটি হল-_ 
http: /www.easyfax.net 
http : // www.faxme.co.ok 
তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এই যে, 
আপনারা যদি দয়া করে আমার এই সমস্যাটির সমাধান 
করে দেন তাহলে আমি খুব উপকৃত হব। 
এছাড়াও আপনাদের কাছে আরও কয়েকটি অনুরোধ আছে 
সেগুলি হল__ 
১) যদি আপনারা কমপিউটরের মাধ্যমে “কমপিউটর 
সংক্রান্ত” পড়াশুনোর জন্য কিছু ওয়েব ঠিকানা প্রকাশ করেন 
তাহলে আমার মতো অনেক ছাত্রছাত্রীর উপকার হবে। 
২) কোন ওয়েব ঠিকানায় গেলে ভালো লেখকের ভালো 
বইয়ের সন্ধান পাওয়া যাবে। 
$ সুহ্িয় রায়, দমদম, কালিকাতা-৭৪ 
আপনার সমস্যার সম্পর্কে জানাই যে, “easy fax"? এবং 
“fax me" দুটো সাইটেই সম্প্রতি নানা ধরনের বিধিনিষেধ 
বা সীমাবদ্ধতা লক্ষ্য করা যাচ্ছে। তাই ওই সাইটগুলির 


মাধ্যমে ফ্যাক্স পাঠানোর নানা আছে। মোডেমে 
সাধারণত ফ্যাক্স পাঠানোর থাকে। এব্যাপারে 
মোডেমের ড্রাইভার সি ডি ব্যবহার করতে পারেন। 


পাশাপাশি আপনার অন্যান্য অনুবোধের ব্যাপারে 
বলছি যে, এ ব্যাপারে নানা তথ্য জানানোর 


wy ges ওয়েবসাইট রয়েছে যেমন 








www, tutorialsearchengine.com 
www.whatis.com | এছাড়াও আপনি ইয়া, 








এবার এখান থেকেই আপনি যে নির্দিষ্ট বিষয়টি 
চাইছেন সেই বিষয়সংক্রান্ড সাহটগুলির ব্যাপারে 
পাবেন॥ একইরকম ভাবে আপনি পাবেন বই ও লে 
নাম, প্রকাশকদের ঠিকানা এবং বইটির দামও 
পারবেন। 'আযামজন ডট কম'-এও যেতে পারেন। কিছু 
বই অবশ্য কলকাতায় পাওয়া যায় না। সেক্ষেত্রে কলকাতার 












এবং প্রশিক্ষকরাও এব্যাপারে আপনাকে সাহায্য করতে 
পারেন। 


আমার একট্রি পেন্টিয়াম-গ্রি কমপিউটর আছে, তাতে 
45GB হার্ডডিস্ক ও 32MB র্যাম এবং সি ডি ভ্রাইভ আছে। 
কমপিউটরে উইনডোস-98 আছে। বাংলা ফন্টসে কাজ করার 
জন্য ATM এবং Bengali Font (NT Lock) লোড করি। 
এরপর থেকে কমপিউটরের সমস্যা দেখা দেয়। 

>) ATM লোডকরার পর Bengali Font (NT Lock) 
(লোড করে কমপিউটর AO করার পর দেখি ক্ষ্িনে 
কোন আইকন নেই; স্টার্ট বাটন কোন কাজ করছে না। 
২) Ctrl + Alt + Del প্রেস করার পর Riper একটা 
ম্যাসেজ AH দেখা যাচ্ছে, তাতে লেখা_ ক) ExPlarca 
(no responding) এবং ১1011-এর Endtask But- 
ton- Q মাউস ক্লিক করলে Shut Down হচ্ছে। খ) ATM 
যখন লোড করি তখন ATM সরাসরি প্রোগ্রামের মধ্যে 
মেইন নামে একটা ফোল্ডার নিজে থেকে তৈরি হয়ে লোড 
হয়। এবং পরে এই সমস্যার জন্য এক বন্ধুর পরামর্শে Safe 
819৫৬-এ গিয়ে (F8) Explarca-ce গিয়ে ATMS 
Adobe Pagemaker-2 মধ্যে সরিয়ে নিয়ে আলি। কিন্ত 
তাতেও কোন সমাধান হয়নি। গ) Safe 1০৫৩-এ গেলে 


—— — —  — 300 E> 





মধ্যে ( যেখান থেকে স্কিন সেভার ও ওয়াল পেপার বদল 
করা হয়) Web ও Effect Tab নেই। 

আমি শহর থেকে অনেক দূরের এক গ্রাম থেকে চিঠি লিখছি, 
যেখানে যাতায়াত ব্যবস্থা ঠিকমত নেই। আশা করি উত্তর 
পাব। 


জয়ন্ত পালিত, কোতলপুর, বাঁকুড়া 


আপনার চিঠি থেকে আপনার কমপিউটবের গোলমালের 
আসল কারণ খুঁজে বার করা একটু কঠিন। যাই হোক, মনে 
হচ্ছে আপনার কমপিউটরের হার্ড ডিস্কটি নর্টন অথবা PC 
091)-এর মতো একটা লেটেস্ট ভার্সানের আন্টি-ভাইর 
সফটওয়্যার দিয়ে ভালোভাবে পরিষ্কার করা উচিত। আস্টি 
ভাইরাস ব্যবস্থা পাকাপাকিভাবে করা উচিত। ইন্টারনেট 
থেকেও নিয়মিতভাবে আ্টি ভাইরাস ব্যবস্থা আপডেট করে 
নেওয়া যায়। এসব কিছু করার পরেও আপনার সমস্যা নাও 
মিটতে পারে। সেক্ষেত্রে যে বাংলা ফন্টসগুলি আপনি 
কমপিউটরে ইনস্টল করেছিলেন তা মুছে দিন। এরপর 
উইন্ডোজেআবার সেগুলিকে ইনস্টল করুন।মনে হয় এরপর 
আপনার সমস্যা মিটে যাবে। 














আমি আপনাদের এই মাসিক পত্রিকাটির একজন বার্ষিক 
গ্রাহক এবং গুপমুদ্ধ পাঠক। আমি অন্য দু'একটি ইংরেজি 
ম্যাগাজি রাখি, তবে বাংলা ভাষায় এতো ভালো কমপিউটর 
ম্যাগাজিন হাতে পাওয়া, এটা সত্যিই আনন্দের প্রতি মাসের 
প্রথম সপ্তাহ থেকে আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি 
পত্রিকাটিকে হাতে পাওয়ার জন্য। কিন্তু পত্রিকাটি হাতে 
আসতে আসতে কখনও কখনও মানের তৃতীয় সপ্তাহও 
গড়িয়ে যায়। এব্যাপারে আপনারা একটু দৃষ্টি দেবেন যাতে 
আমার মতো দূরের গ্রাহকেরা যত তাড়াতাড়ি সন্তব পত্রিকাটি 
পেতে পারি। 

পি সি সংক্রান্ত একটা পরামর্শের জন্য এবারে চিঠি লিখছি। 
আমার একটি Pentium MMX, 200 MHz, 6.4 GB 
HDD, 32 MB RAM, 40X CD ROM পি সিআছে। 
ওটাতে উইন্তোজ-98 এবং বাংলা-হিন্দি ইত্যাদি চালানোর 
জন্য Top Type (Version 1.0) লোড করা আছে। 
কিছুদিন থেকে আমার মেশিনটাতে হঠাৎ করে ‘Shut 
Down’ সমস্যা শুরু হয়েছে। বন্ধ করতে গেলে সবশেষে 
“lts Now Safe to Turn Off Your Computer” 
এই ম্যাসেজটা আসবার কথা, কিন্তু “Window is Now 
Shutting Down’’-এই Screen-টা এসে যাওয়ার পর 
_ মেশিনটা বসে থাকে। তারপর পাওয়ার বাটন টিপে মেশিনকে 


অক্টোবর ২০০১ 





eee 
D:\drive (CD)-Ce দেখা যাচ্ছে না। এরপর প্রপার্টিজের . 


Shutdown করতে হয়। পরের বার চালানোর পর মেশিন 
যদিও কোন স্ক্যান ডিস্ক করছে না বা কোন অসুবিধাও পাচ্ছি 
না কিক, কিন্ত এভাবে চালানোটা আমার কাছে ঠিক যুক্তিযুক্ত 
মনে হচ্ছে না। Shutdown করার সময় “Restar in 
DOS ১1০৫০-এ গেলেও মেশিনটা Dos 81০৫৬-এ 
যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পরে ব্যাক স্ক্রিনে কারসার 
ৰিপ ৰিপ করতে থাকে। আর তখন 'ডস মোড বা উইন্ডোজ" 
(কোনটাতেই ফিরে আসতে পারে না। তখন Alt + Ctrl _ 
1)০-ও বেশিরভাগ সময় কোন কাজ করতে পারে না। 
স্বাভাবিকভাবেই মেশিনটাকে রিস্টার্ট করতে হয়। তখন 
স্ক্যান ডিস্ক করে তারপর মেশিন চালু হয়। আমি উইন্ডোজ- 
98-কে আবার Overlay Install করেছি যাতে exist- 
ing ‘user (গুলো নষ্ট না হয়। ওগুলো আমার খুব 
দরকারি। অনেকগুলো খুব বড় বড় ফাইল আছে, তাই ব্যাক- 
আপও নেওয়া যাবে না। এই অবস্থায় উইন্ডোজ ঠিকমতো 
চালাতে গেলে আমাকে কি করতে হবে। উত্তরটা জানালে 
খুবই উপকৃত হব। 

চিঠি শেষ করার আগে আর একটি ব্যাপার সম্বন্ধে জানতে 
চাই__ সেটা হলো, আপনাদের পত্রিকার বার্ষিক গ্রাহক 
হতে গেলে পত্রিকাটির ভেতের যে ফর্ম দেওয়া থাকে, সেটাই 
কি ভর্তি করে পাঠাতে হবে? যদি তা-ই হয় তবে গ্রাহক 
টাদা বাবদ যে টাকাটা পাঠাতে হবে, তার জন্য দুটো অপশন 
দেওয়া আছে। একটা হল ‘চেক’ আর অপরটা হলে ATE 
ভাফট'। যদি আমি পোষ্ট অফিসের মাধ্যমে “মনি অর্ডার" 
করে টাকা পাঠাই, তবে কি তা গ্রহণযোগ্য হবে না? কাণ 
আমার পক্ষে মনি অর্ডার' করাটাই সুবিধের হয়। কিন্তু সেটা 
আপনাদের ফর্মে কোথাও লেখা নেই। এব্যাপারে পরবর্তী 
সংখ্যায় পরিদ্ধারভাবে জানালে বাধিত হব। 


মনে হয় আপনার হার্ড ডিস্ক খানিকটা অথবা কিছু গুরুত্বপূর্ণ 
ফাইল অথবা উইন্ডোজের কিছু গুরুত্বপূর্ণ ফাইল কিংবা 
ফোল্ডার করাপ্টেড হয়ে গেছে। হার্ড ডিস্কের সারফেস 
আগাগোড়া স্ক্যান করে আপনি এই সমস্যা সমাধানের চেষ্টা 
করতে পারেন। কিন্তু এতে সমস্যা নাও মিটতে পারে। এতে 
সমস্যা না মিটলে একটা হার্ড ডিক্ক যোগাড় করুন। কিনতে 
না পারলে কিছু দিনের জন্য ভাড়া নিন বা ধার চান। আপনার 
লা 




















































REQUIRED URGENTLY FOR JAPAN | 


We are a group of companies associated with multinationals for over 20 years. We have now started an 
initiative in the IT and software area and will be working closely with our clients in Ja 

We plan to start with placing some key senior software engineers with our clients. Progressively, we 
will then bring projects offshore to our ODC situated at New Delhi 

We now need urgently the following KEY personnel to form part of our core team. 


PROJECT MANAGERS SENIOR PROGRAMMERS 


Who have excellent written & oral communication skills, strong & proven leadership qualities & are able 
to work under pressure in a start-up organization. Candidates with International work experience will be 
preferred. 
Fluency in Japanese language will add greatly to the chances of selection 
Candidates should be B-Tech/BE/MCA/Graduates with the following skills and experience 
© 6-8 years software development experience. Preferably individuals who have started their IT ca 
reers with PC technologies. 
© Minimum of 2-3 years of experience working on a series of complex projects in following technologies 
© Java, Servelets, RMI, AWT, Swing, Beans, JDBC, Java Scripts and Corba preferably under Unix 
Candidates should have worked on good projects related to E-Commerce/W AP. 
© Oracle 8/91 D2K and Pro-C. Designer 2000. Forms and Reports. 
© Oracle DBAs. Should have handled large corporate databases of the order of 100GB +, multi loca 
tion/multi-server. Should have extensive replication experience 
© Visual C++ with excellent OOPS and CORBA concepts and experience of MFC and Active X 
programing, should have worked with SQL with ADO or RDO 
© Lotus Notes/Domino (3.0, 4.0, 4.5.2, 4.6, 5.03), HTML, JavaScript, Java agents, CSS, XML, LNDI & 
MSS. Notes Reporter, Lotus Enterprise integrator, Weblicator, Domino Extended Search, Lotus Script 
InterNotes, Web Publisher, Notes Reporters 2.0, Lotus Components 1.1, Notes SQL. 
© Microsoft Visual Basic Version6. Professional programming experience of building. debugging and 
implementing systems to a Microsoft n tier component architecture using COM and MTS. 
© C, C++, Unix, Lex Yacc, Flex, Bison, X-Motif etc. Experience in Data Structure, Algorithms and 
basic Analog and Digital electronics. 
We offer a challenging work environment & salaries comparable with industry standards. All positions are 
New Delhi based but will require postings/short assignments within Japan 
If you meet the above criteria, please e-mail/courier your detailed resume and project achievements imme- 
diately to : 





















(IT Division) 
64, Ist Floor, Khan Market 
New Dethi-110 003 
E-mail : alarit@ysnl.net 








(UNIVERSITY OF DELHI) ALAYA 


KESHAVPURAM, DELHI-35. 
(A college 100% funded by the Govt. of NCT Delhi) 


Applications on prescribed form obtainable from the colege office on working days) are invited for following perma- 
nent posts of Lecturer in the pay scale of Rs. 8000-13500 plus allowances as per rules of the University of Delhi 


SUBJECT : COMPUTER SCIENCE 
POST : 02 (GENERAL) 


Good academic record with at least 55% marks or an equivalent grade in the seven point scale with letters 
| O.AB.C.0.E and F of Master's Degree level in a relevant subject from an Indian University or an equivalent 
degree from a Foreign University. Candidates should have cleared the National Eligibility Test (NET) con- 
| ducted by the UGC-CSIR or similar test accredited by the UGC. 
Provide that the University may make any relaxation in the above qualfcations with the prior approval of the 
University Grants Commission. 





Note; 
Al those who have been exempted 819 under U.G.C. guidelines may also apply for the above posts. 
| The college reserves the right to aker the nature/number of posts advertises, or to abolish any or all posts 
without assigning any reason thereof. 
Applications complete in all respects should reach the undersigned with 10th October, 2001. Applications 
received late wil not entertained and the college wil not be responsible for any postal delay, 
Dr. K. P. Chinda 
Principal 


APPOINTMEN 
M.C.A. Faculty 
A ke 
Should be First Class MCA/B.E. (Computer), 4 to 5 year teaching experience for MCA Course Preferably 
with M.Tech/Ph.D in Computer Science/Applications. 


LECTURERS : 3 Nos. 
‘Should be MCA/B.E. with at least two years teaching experience in MCA Institute or Engg. Degree Col- 
lege of repute preferably with M.E./M.Tech in Computer Science/Application. 

Salary shall be as per AICTE pay scale, Out Station candidates will be paid 2nd Class return fare. Please 
‘send your application with CV's to Chairman Modi Institute of Management and Technology, Mode House, 
Gumanpura, Kota-324007. 


MODI INSTITUTE OF MANAGEMENT, AND TECHNOLOGY, KOTA 
Mode Centre Campus, Dadabari 
Kota-324 009, Phone : 427275 















M/F, comp operator (DTP- 
Pagemaker & scanning), for 
Beng weekly newspaper, 
salary according to merit, 
Subhashish Ghosh Ph : 
4702112 (10am-6pm). 


M/F, DPT operator/graphic 
designer, knowing 
Photoshop, Coreldraw etc, 
for Co, Phone : 351 6635 
(10am-6pm) 


M/F, exp DPT operator, 
having full knowledge in 
Lorus, WS, MS Word & Corel, 
Anup Ph : 241 0850/ 219 
2691 (8-10 am/8-10 pm) 


Female, faculty member, 
with good knowledge in 
computer, for schoo! (kids), 
apply to Comtech 
International, 2/85, Sucheta 
Ngr, Haltu, Kolkata - 78 


Female, with knowledge of 
MS Office & Internet for 
Internet cum educational 
parlour, H P Singh h : 448 
1719 (1pm-5pm). 


M/F, computer lit (Win, 
MS Office, DOS, Basic, Tally 
Internet), must be fluent in 
Eng, Hindi & Beng, for Kids 
Learning Center, Ph : 530 
7880 B K Pal Ave. 


M/F, comp professional 
experience in webpage, 
Internet & e-commerce apply 
to PO Box - 9463, Kolkata - 
700 016 


M/F, web developer & 
software developer, confident 
in Flash, HTML, Multimedia 
& Scripting Languages, VB, 
Oracle, SQL, for IT Co, Juila 
Ph: 323 1405 Salt Lake 
Mb :9830072635. 


Computer Operator 





required. Male/Female 
having knowledge of 
DTP, Computer Operation, 
Typing, preferably AutoCAD. 
Contact T.K. Roychowdhury 
on Tel : 234 7274 


Female Computer Operator 
(Knowledge in Tally, MS 
Word, E-Mail/Internet) 
required Candidate from 
Behala/Thakurpukur/ 
Pamasree/Haridevpur/ 
Toltygunge is preferred 
Contact immediate Mr. 
Mukherjee, Bhatpara House, 
BPH, Plot - 8, N. Alipore, 
Cal-700 053, Telephone 
4689525. 


Good Teacher wanted who 
can teach sound software like 
sound forge, cooledit, 
frootyloops and all these 
Contact DJ Avi 983 1029196 
1 Tel : 586 1529. 


M/F Experienced Computer 
Facultty required for Java, 
Advanced, Java, C, C++, VB. 


Contact on 
Tel : 225 7011 
Male/Female Computer 


operator required (DTP, 
Page-Maker, Scan) for 
Bengal Weekly News Paperr. 
Salary Negotiable. Contact 
S. Ghosh between 10am to 
6pm on Tel : 470 2112. 


Male DTP operator (all DTP 
works) required. Experience 
minimum 3 yrs. Contact Mr. 
S K Sarkar or Tapan Jana on 
4402141/ 98300-92050 Tel : 
460 0500 


Well Experience Hardware 
& Software Engineer & HDD 
Specialist, Printer 
Technicians required contract 
basis. Contact Banerjee after 
8 pm on Tel : 528 5191 











IT PROFESSIONALS 
REQUIRED 
for 
Overseas & Domestic 
Placement 


e-mail 
placewel@vsni.com 


For | 
Domestic & Overseas | 
Openings 
Visit : 
www.clickITjobs.com 
Email : 
cyberjobs@ysnl.com | 


Specialists 


Contact 
rozgaar@ yahoo.com 
(T) 0172-705431, 722788, 
781795, 774148 


Coughtin the IT Web? 
Wantto be a Globetrotter? 
On our strong wings 

Youcareet wil soar new heights | 
Bright IT Pro with the right talent 

Connot afford to miss | 

Rush your resumeto: 

kal@vsnicom 





এল) > 











ব্যবহার করলেই খরচ আছে 


ওয়াল্ড GS সেন্টারে আক্রমণের পর NIMDA ভাইরাসের হামলা। 


তিবার আকাশ দেখলেই, প্রতিবার বাতাস নিলেই খরচ 
আছে। প্রতিবার সবুজ দেখলে খরচ আছে। তোমার বাতাস, 
তোমার আকাশ, তোমাল জল-_ সবকিছুর বিনিময় দুলা 
আছে। অসহা।কিন্তু ক্রমশ এটাই সত্য হয়ে উঠছে। আকাশ হয়তো 
এমন নীল থাকবে না; জল হয়তো OW পানীয় হবে না কিছুদিন 
পর। পরিশোধনের খরচা আছে। রক্তে যাদের বিনে পয়সায় 
দেশপ্রেম; হৃদয়ে যাদের বিনা মূল্যের আসক্তি সেই ভারতীয় 
নাগরিকদের কাছে এমন সত্য চিরকালই অসহ্য। তবু মেনে নিতেই 
হবে। মেনে নিয়েছেন এবং মত পরিবর্তন করেছেন অনেকেই॥ 
খোলা ঘর, খোলা দুয়ার, চোর আসে না__ এমন দিন এখন অতীত | 
আবার দুয়ার দিলাম বদ্ধ কবে, নিজেই বাঁচবো নিজের জোরে 
এমনও অসন্তব। অগত্যা ব্যবহার ও পয়সা খরচ-_ মিশ্রণ ও 
সংরক্ষিত MED একসাথে চলার সময় এসেছে। 
ভাবের আবেগে এপর্যন্ত লেখার পর খেয়াল হল ভ্রীগণকের+ 
যা লিখে ফেললাম তা রাজনৈতিকভাবে সঠিক তো? যাক যা হয়েছে 
হয়েছে। একটা TENG Bare দিয়ে দেওয়া যাক। আবার রাজনৈতিক 
ভুল। বলুন “প্রিন্ট রিকোয়েস্ট দিয়ে দেওয়া যায়! আমেরিকার 
ওইসব ঘটনার পর এখন ‘নো কমান্ড এবং সব সময় “রিকোয়েস্ট | 
ঠান্ডা ধমক এর গরম উত্তর নয়। 


প্রতিটি পদক্ষেপেই বিপদ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণ হওয়ার 
পরই NMDA ভাইরাস আক্রমণ করেছে সারা পৃথিবীর কমপিউটর 
ব্যবস্থায়। ছুলাই-আগস্ট মাসে যে Code Red ভাইরাস আক্রমণ 
হয়েছিল তাতে শুধু আমেরিকারই খরচ ছিল ২.৬ বিলিয়ন মার্কিন 
ভলার। আমরা সবাই যখন ইন্টারনেটের কীধে ভর দিয়ে বিশ্বনাগরিক 
হওয়ার স্বপ্নে মশগুল, ঠিক তখনই বিশ্বজুড়ে oF হয়েছে অস্তর্ঘাত। 
পাড়াতে চোর-ডাকাতের উপদ্রব বাড়লে প্রতিটি ঘর থেকে একজন 
রাত জাগেন। রাত জাগা সেই মানুষগুলো একজোট। শুধুমাত্র কোন 
একটি বাড়ির সুরক্ষা করাই তাদের উদ্দেশ্য থাকে না; পুরো পাড়ার 
প্রতিটি বাড়ির কথাই তারা ভাবতে থাকেন। বিশ্বনাগরিক হিসেবে 
আমাদের সেইভাবে ভাবার সময় এসেছে। GE Capital আজ 
NIMDA ভাইরাসের জন্য কল সেন্টার বন্ধ রেখেছে। প্রতিটি ই- 
মেইল বেয়েই আসতে পারে NIMDA 1 জামানিতে Siemens AG- 
র বেশ কয়েকটা আস্তজতিক সার্ভার নষ্ট হয়ে গেছে। 

অনেক টাকা চাই। প্রতি পদক্ষেপেই লড়াই। জ্ঞান মানুষকে 
শক্তি দেয়, তথ্য মানুষকে ধনী করে তোলে। কিন্তু সেই একই জ্ঞান 
ও তথ্য শয়তানের হাতেও পড়তে পারে। জেহাদ ঘোষণা করা 
যেতে পারে সমগ্র মানবসভ্যতার বিরুদ্ধে 

দিন বদলের পালা। শুভ আর BOS | CO মাত্র দল সারা 
পৃথিবী ছুড়ে। কোন এক রাষ্ট্র কিংবো রাষ্ট্র এই অশুভ শক্তির 
57 


হবে। প্রতিটি সমাজকে এক হতে হবে। সামাজিক 








VALUE - ADDED 
TOTAL PRINT PRODUCTION 


à 


UNIT 








REGISTRATION NO. 68175/97 
“REGISTERED” REGISTRATION NO. WB/RNP-367 





In a pathbroaking collaboration with the world-renowned IBM, Webel ~ the nodal agency for development of IT in 
the State — has launched the firstever Distance Learning project for IT education. With the IT industry growing at 
2 tremendous pace, the country and the world needs industry-ready, IT- educated professionals in much larger 
numbers. Distance Learning aims to fulfil this vital neod. 


A high-capacity network will soon link strategically located centres of education throughout the State for remote’ 
Online leaming. Powerful and modem course contents will be pumped through this network, using very advanced 
Lotus Learning Space Technology. A student can choose his own area of study from a range of certified 
courses/curticulum. Strategically located centres wil recevo distance learning courses also through Internet access. 
The ‘distributed learning syste being set up throughout the State has the potential of bringing about a sea-change _ 
in the way education is imparted. wé 


Weber's first pilot project is ready to take off in December 2000. It has provision for 1000 
8 students in the first year, This is expected to grow exponentially as more individuals and 
institutions take advantage of the programme. 









ই 2 PEN 
পুশ 
Websta দাগ সত com 





Leveraging knowledge to reach the top 
sri বি. rae ee Ex ee 



































VP 


পত্রিকা 


‘Environ’ 
(on behalf of Nature Environment & Wildlife Society) 
OR 


“কমপিউটর তথ্য ও প্রযুক্তি” 





বই 
বিপ্লবীর সংকট-_জ্যোতি ভট্টাচার্য 
সাপের জগৎ__দীপক মিত্র 
Wetlands and Waterbirds of West Bengal 


‘Royal Bengal Tigers in the 21st Century’ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) 










This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 


A name to remember in PRINTING 
N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
‘Telegraphic Address : “PRINTEXCEL” Kolkata 
‘Telephones : (P-B.X.) 356-6010, 356-6020, 356-6031 
Direct = 356-3333, 356-6040, 356-6090, 356-6100 
Fax : 91-33-3566780 
E-mail : gossain@vsni.nct 








এডির ইল চিক 
* শান্তনু চাটাজী 


এডিটর 


& বুড়োশিব দাশগুপ্ত 


olen chat 


Soret সহযোগিতায় 
nma 

Tora 208 

o সুবীর রায়  প্রহথনাথ বসু 

© CREE ঘোষ Hl creo সিহে 

* FT oe oe বন্যোগাধ্যার় 
৮.০ ২৭ 

o চি চট্রোপাধায় ৪ বিষজিৎ aaah 


সম্পাদকীয় 





॥ শুভ বিজয়া ॥ 















বক্তব্য হয়ত ঠিকভাবে বলতে পারব 

এই সংখ্যা আমাদের পঞ্চদশ প্রকাশনা | আমরা সবাই মানুষ — আমাদের 
আশা-আকাঙ্ছা, আনন্দের ইচ্ছে থাকে। তাই, রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী ইত্যাদি 
অনেকে মহা সমারোহে পালন করে। আমরা তা কিন্তু করছি না। আমরা চিন্তা 
করছি যে আমরা কি আমাদের অভী্দা উপলব্ধি করতে পেরেছি কি না এবং 
আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি কি না। আমরা নিজেরা যাই 
সিদ্ধাপ্ত করি না কেন, বিচার করবেন আপনারাই এবং আপনাদেরই শেষ সিদ্ধান্ত। 
এই পঞ্চাশ মাসে কমপিউটর তথ্য ও প্রযুক্তি কতটা এগিয়ে গেছে তা আপনারা 
সবাই জানেন। হার্ডওয়্যার, সফটওয়ার, পেরিফেরাল ইত্যাদি সবই কতগুণ উন্নত 
হয়েছে তা আমরা সবাই জানি এবং ইনটারনেট কতটা বিস্তৃত হয়েছে এবং 
কতটা শক্তিশালী হয়েছে ও তাকে ঘায়েল করার জন্য কত রকম ভাইরাস- 
ওর়াম ইত্যাদি tee হয়েছে, তাও আমাদের জানা। 

এবারে আমরা যদিও সার্চ ইঞ্জিনের ওপরে গুরুত্ব দিয়েছি, কিন্তু অন্যান্য 
বিষয়, যেমন ভারচুয়াল সিনেমা, ভবিষ্যতের কমপিউটর ইত্যাদি সম্বন্ধে লেখা 
থাকছে। আর থাকছে আমাদের সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয় 
সম্বন্ধে ধারাবাহিক প্রবন্ধ, যেমন ভিসুয়াল ফকস প্রো ৫.০ বা জাভা ইত্যাদি। 

আমরা বহু চিঠিপত্র পাই — আমাদের প্রশংসা করে — এঁদের ধন্যবাদ 
জানাই,কিন্ত সব চিঠি ছাপানো যায় না জায়গার অভাবে এবং কেউ কেউ মনে 








EART NANEN fa 








wb Baid 
চিন্ময় চট্রোপাধ্যায় 














১২ মনুফ্রেজিনোমওঅইটি. ২১ কমপিউটরের হাল ফেরান ২৯ বাকি 
শান্তনু চট্রোপাধ্যায় রঞ্জন সেন 

১৪ ঢারলিরকপিউরেনিরগত্র ৩০ টুকরো খবর 
অনির্বাণ মুখোপাধ্যায় ২৩ সিলিকন ভায়ের 

১৫. SEARA ANRT sm গুপ্ত ৩২ RA 
গুরুদাস নাগ 

= ৩৩ ওয়েবসাইট 

G ভিসুয়াল weet 5.0 
১৭. ভবিষ্যতের কমপিউটর ২ এসির ৩৪ চিঠিপত 


চিন্ময় চট্টোপাধ্যায় 
OG কাজ চাই কাজ আছে 





SO হাকরদের বোধহয় এবার জদকরা যাবে ২৭; চলুন জাভায় যাই 
শান্তনু চট্টোপাধ্যায় কাবেরী মহাপাত্র 80 শেষের পাতা 


(a 








মেই প্রশ্ন হতে পারে সার্চ ইন্জিন জিনিসটা কি? আমরা সবাই 
জানি যে ইনটারনেটের মাধ্যমে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে 
থাকা লক্ষ-কোটি কমপিউটর তথা আদান প্রদানের জনা যুক্ত 
হয়ে আছে বা ইচ্ছে মতো যুক্ত হতে পারে | সাধারণত আমার মতো 
সাধারণ ব্যক্তিরা নিজেদের প্রয়োজনে কোনও ইনটারনেট সার্ভিস 
প্রোভাইভরের মারফত ইনটারনেটে যুক্ত হবার ব্যবস্থা করি 
আমাদের প্রয়োজন প্রথমত ই-মেইল পাঠানো ও পাওয়া এবং দ্বিতীয়ত 
ইনটারনেট থেকে তথ্য খুঁজে বের করা। আচ্ছা, এই তথ্য আমরা 
(কোথা থেকে পাই? ইনটারনেটে বহু শিক্ষ-কেন্দ্র / বিশ্ববিদ্যালয়, 
গবেষণা কেন্দ্র, ব্যবসা-বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদি, এমনকি কিছু 
ব্যক্তি বিশেষেরও ওয়েবসাইট আছে। এই সব ওয়েবসাইটে তারা 
বহু তথ্য ধরে রেখেছেন। ওই সব ওয়েবসাইট থেকেই আমরা 
আমাদের প্রয়োজনীয় তথা, এমনকি ছবি, গান, খেলা ইত্যাদিও পেতে 
পারি এবং ডাউনলোড করে নিজেদের কমপিউটরে ধরে রাখতে 
পারি বা সি ডি রাইটার বা ফ্লুপি fers টুকে রাখতে পারি কিংবা 
প্রিন্টারের সাহায্যে ছাপিয়ে নিতে পারি । অবশ্য, গান-বাজনা, খেলা 
এসব ছাপানো যায় না। 
তাহলে, দেখতে পারছি যে ইনটারনেটের লক্ষ লক্ষ ওয়েবসাইটে 
আমাদের চাই এইরকম বহু “জিনিস” আছে। কি করে জানব যে 
আমি যা চাই, সেটা কোন ওয়েবসাইটে আছে? উত্তরটা সোজা। 
ধরুন আমি সীতারামবাবুকে ফোন করতে চাই, কিন্তু ফোন নম্বরটা 
জানি না। আমি তখন টেলিফোন ডিরেক্টরি দেখে নম্বরটা খুঁজে বের 
করব হ্যা, আজকাল মহানগরগুলোর টেলিফোন ডিরেক্টরি সি ডি 
রম-এও পাওয়া যায়)। ঠিক এইরকম ব্যবস্থা ইনটারনেটেও আছে। 
ইনটারনেট ডিরেক্টরি ও সার্চ ইঞ্জিন (Search Engine) বা 'বৌজবার 
aa’) এ দুটির মধ্যে একটা apy পার্থক্য আছে। সার্চ ইঞ্জিনগুলো 
আপনা থেকে খুজে খুঁজে তাদের ডিরেক্টরি তৈরি করে। তাই, যদি 
































'ডিরেক্টরিগুলো (এদের "মানুষের তৈরি করা ডিরেক্টরি" বা Human 


Powered Directory-6 বলা হয়); 





নন Yahoo | এখানে অভিজ্ঞ 


কেরাই ঠিক করে কোন ওয়েবসাইটকে 






দেওয়া হবে। এবারে একটা কথা বলে দেওয়া 
[ই ডিরেক্টরি এবং সার্চ ইঞ্জিন__ দুটো মিলি! 
7 যেমন Yahoo- 0০০৪1৩-এর সার্চ এনজি 
কাজেই, এই ay পার্থক্যটা অনেক ক্ষেত্রেই আর থাকছে না। সেসব 
জায়গায় দুটোরই সহাবস্থান আছে। 

সার্চ ইঞ্জিন বা ডিরেক্টরি কিভাবে কাজ করে, এসব বিষয়ে 


কার যে 


অনেক! 





ক 





আলোচনা করব না। বরঞ্চ, আমরা এগুলোর 
সাহায্যে কি করে আমাদের প্রয়োজন ভালোভাবে 
এবং দ্রুত মেটাতে পারব-_ সে বিষয়ে ভেবে 
দেখি। এখন থেকে ডিরেক্টরি বা সার্চ-ইঞ্জিন না 
বলে, এদের “নির্দেশিকা” বলেই ডাকব। 
আমাদের অনেকেরই নিজস্ব পছন্দমতো 
“নির্দেশিকা” আছে; তাতে কোনও আপত্তি 
থাকার কারণ 
যে, কোন নির্দেশিকা আমাকে সবচেয়ে বেশি 
সাহায্য করতে পারে। বেশ কয়েকটি প্রতিষ্ঠা 
অনুসন্ধান করে দেখেছেন যে কোন কোন 
নির্দেশিকা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে (Most 
Popular) | এদের তথ্য যে একেবারে সত্য, তা কিন্তু আমি হলফ 
করে বলতে পারব না। তাছাড়া এদের জনপ্রিয়তা সময়ে সময়ে 
বদলে যায়। তবু আজকের অবস্থা কি, তার একটা হদিস দিচ্ছি। 
সবচেয়ে জনপ্রিয় Yahoo (আমার সর্বপ্রথম “প্রিয়া”, আমার 
সহ্ধর্মিনীও আমার সাথে একমত), তারপরে MSN (যা আগে 
ছিল Hotmail), এর পরে AOL এবং পর্যায়ক্রমে Lycos, Go.com, 
Netscape, Excite, Google ইত্যাদি। আবারও বলছি যে, এই 
তথ্য কিন্তু এদের সক্রিয় কার্যক্ষমতার প্রমাণ নাও হতে পারে । আনেক 
অপ্রাসঙ্গিক কারণও জড়িত আছে। 

এবারে আমরা নির্দেশিকার সন্্যবহার কি করে করতে পারি, সেটা 
দেখি। যে কোনও নির্দেশিকাতে গেলে আমরা অনেক বিষয়ের তালিকা 
দেখতে পাব। আমাদের বিষয়টা বেছে নিয়ে ক্রিক করলে সেই বিষয়ের 
ওপর বিভিন্ন বিভাগের তালিকা আসবে। আবার আমরা বিভাগটা 
বেছে নিয়ে ক্লিক করতে, সেই বিভাগে কি কি আছে তা জানতে পারব। 
তারপরে প্রয়োজনীয় বিষয়টা লিখে “Search” ~t GFE করলে আমাদের 
প্রয়োজনীয় তথ্য পেয়ে যাব। 


ueg j 

















আনি BACH-< VIOLIN CONCERTO- শুনতে চাই আমি 


সরাসরি “JOHANN SEBASTIAN BACH, VIOLIN CON 





CERTOS 





দিয়ে J.C.Bach বা অন্যান্যদের 





আসবে) সার্চ করণে 












দবকটা “VIO. 


“Composer” একে 





RTO এই দুটিই যেখানে আছে G 





অর্থাৎ কমাটা “Either” ora “And” | আবার বলছি 





একটা কল্জনাপ্রসূত উদাহরণ। সত্যি নাও হ 
সময়ে এই ধরণের ঘটনা ঘটতে পারে। 

তবে, অসাধারণ এর বিরল কোনও বিষয় সরাসরি টাইপ করে 
দিয়ে সার্চ করতে দিলে চট করে পাওয়া যায়। যেমন, “DOWN'S 
SYNDROME” বা “PARKINSON'S DISEASE” ইত্যাদি| 

এছাড়া, অনেক ওয়েবসাইটে অজানা ওয়েবসাইটের সন্ধান এবং 
যোগাযোগের বন্দোবস্ত (Link) থাকে। ওইসব জায়গা খে 
অনেক তথ্য পাওয়া যেতে পারে। 

শেষ করার আগে একটা সাবধান বালী বলতে বাধ্য হচ্ছি। অনেক 
বদমায়েস লোক তাদের ওয়েবসাইটে মিথ্যে বা ভুল তথ্য পরিবেশন 
করে থাকেন। কাজেই একটু যাচাই করে নিতে হবে। অবশ্য ভালো 
নির্দেশিকাণ্ডলো এইরকম বাজে ওয়েবসাইটের সন্ধান পেলে, সেগুলো 





পারে। তবে, দুয়েক 








কে 








তাদের তালিকা থেকে বাদ দিয়ে দেন। 
2 শানু চট্টোপাধ্যায় সি ই এস সি লিমিটেডের একজিকিউটিভ 
Rats a 


wawo > 








সার্ট ইঞ্জিন: ইতিবৃত্ত 


চিন্ময় চট্টোপাধ্যায় 


ইঞ্জিন একটি সফট ওয়্যার এটি তিনভাবে কাজ করতে 

পারে। 

® Crawler-Based সার্চ ইঞ্জিন — যেমন HotBot! 
এখানে আমরা কোনো শব্দ দিলে Crawl বা Spider ওয়েব 
খোঁজখবর করে তথ্য সংগ্রহ করে। 


Human-Power Directories — যেমন Yahoo! এখানে 
লিস্ট তৈরি করার সময় অনেক ওয়েবসাইট দেখে এডিট করে 
এক-একটা ডাইরেক্টরি করা হয়। তথ্য খোঁজার সময় প্রথমে 
ডাইরেক্টরিতে গিয়ে পরে ওয়েবসাইটের ঠিকানা পাওয়া যায়। 
© Hybrid Search Engines — বর্তমানে এই ধরনের সার্চ 
ইঞ্জিনের সংখ্যাই বেশি ।0০০81৩ এইরকম একটি সার্চ ইঞ্জিন। 
এখানে মানুষের তৈরি ডাইরেক্টরি এবং মেশিনের সাহায্যে 
এবং Crawl করে __ দুটো দিয়েই তথ্য খোঁজা হয়। 


www.yahoo.com ইনটারনেটের শৈশব থেকে প্রচলিত একটি 
সার্চ ইঞ্জিন। www.yahoo.com টাইপ করার পর সার্চের ঘরে 
রবীন্ছুনাথঠাকুর লিখলেও কিছু না কিছু তথ্য পাওয়া যাবে। আগে 
থেকে তৈরি করা ডাইরেক্টুরিতে তথ্য বোঝাই করে রাখা থাকে। 
পরবর্তী পর্যায়ে আরও অনেক সার্চ ইঞ্জিন আসে। নীচে কতগুলো 
সাধারণ সার্চ ইঞ্জিনের ঠিকানা দেওয়া গেল :_ 


© Google —http// www.google.com/ 

© Alta Vista — htp :// wwwaltavista.com/ 

© Yahoo — http :// www.yahoo.com/ 

© DMOZ — hup:// dmoz.org/ 

© Excite —http :// www.excite.com/ 

© Webcrawler — http // www.webcrawler.com/ 

© Lycos — http // www.lycos.com/ 

© HotBot — http // www.hotbot.com/ 

© Nonhem Light— hup:// www.northem.light.com/ 











DirectHit — http :// www.directhit.com/ 

TX Quick — http :// www.ixquick.com/ 

Kanodle — http :// www.kanoodle.com/ 
NBCiSnap—hitp :// nbci.msnbe.com.nbei.asp/ 
Oveture — http :// www.overture.com/ 
Go—hup :// www.go.com! 

Infoseek — http :// infoseek.go.com/ 

MSN —hup:// www.msn.com/ 

এছাড়া আরও হাজার হাজার সার্চ ইঞ্জিন আছে। অধিকাংশ 
ক্ষেত্রেই সার্চ ইঞ্জিনগুলো প্রয়োজনমতো তথ্য সরবরাহ করা এবং 
আরও অনেক পরিষেবা দিতে শুরু করেছে। বিনামূল্যে ই-মেইল, 
ব্যবসাবাণিজা, জীবিকা, বিনোদন, খেলাধূলা, স্বাস্থা ইত্যাদির খবর 
সবই সার্চ ইঞ্জিন পোর্টালের মধ্যে পাওয়া যাচ্ছে। কোনও কোনও 
সার্চ ইঞ্জিন শুধুমাত্র একটি বিষয়ের ওপরে তথ্য খুঁজে দেওয়ার 
ডা নে। তবে সাধারণ সার্চ ইঞ্জিন সেগুলোর কথা বললাম তাদের 





পাওয়া গেল — কত বিশ্বত হোল সেই তথ্য অথবা কতটা বি 





ঠা হোল — সবকটিই একটি সার্চ ইঞ্জিনের গুণমানের 






সার্চ ইদ্জিনে 





Srna arene 


ন | http // www.kepl.lib.mo.us/ 


search/chat.htm এই ঠিকানাতে 






হটবট এবং লাইকসের মতো নামকরা সার্চ ইজিনপু 
আলোচনা করা আছে। 

সারা পৃথিবী প্রতিটি সার্চ ইঞ্জিন ব্যবহার করে 
আপনার মতো লোকের 
সার্চ ইঞ্জিনে প্রতিদিন সার্চের পরিমাণ 100 নি 
আস্ট্রভিস্টার প্রতিদিনের সার্চের পরিমাণ SORTA ৷ AskJeeves 
এর পরিমাণ মাত্র 4 মিলিয়ন। 








নিজেদের তথ্য চাহি 









সার্চ ইঞ্জিন মানেই অনেকে ভাবেন সার্চ ইঞ্জিনের সাহায্যে তথ্য 
খোঁজা খুব সহজ। ব্যাপারটা অত 
found’ উত্তর নিয়ে অনেক সময়ই হা 
তথ্য নিয়ে হা 


নয়। ‘Location not 






র হয় সার্চ ইঞ্জিনেরা। আবার 


কখনও কখনও এত ত হাজির হয় সে আসান তথ্যের হদিশ 


















মেলাই ভার। আজকাল অবশ্য “Contextual search’ _ অর্থাৎ 
আপনি যা চাইছেন তার আক্ষরিক অর্থ অনুবাদই নয় মূল 
অনুসরণ করে তথা খুঁজে দেয় সার্চ ইঞ্জিন। সার্চের প্রাথমিক স্তর 
থেকেই সমগ্র ওয়েব অথবা ইঞ্জিনের নিজস্ব ডাইরেক্টরি যেকোনো 
একটিতে সার্চ করা যায়। 
আগেই বলেছি — আবার বলি প্রতিটি সার্চ-ইঞ্জিনেই কিছু 
ভালো কিছু মন্দ আছে। একটা সার্চ ইঞ্জিন দিয়ে তথা খোজার পর 
আর একটা সার্চ ইঞ্জিনে গিয়ে তথা খোঁজার ব্যাপারটা বেশ বিরক্তি 
কর। এই অসুবিষে মেটাতে এসে গেছে *Meta-Search Engine" | 
এখানে একবার সার্চ বক্সে Key-word দিয়ে দেওয়ার পর একযোগে 
বেশ কয়েকটি সার্চ ইঞ্জিনের সাহায্যে একযোগে তথ্য খুঁজে জানিয়ে 
দেওয়া হয়। মেটা সার্চ ইঞ্জিন আসলে কয়েকটি সার্চ ইঞ্জিনের সমাহার। 
অবশ্য মুখে বললেও অনেক সময় নিজের গোষ্ঠীভুক্ত সব সার্চ 
RAGS সমানভাবে কাজে লাগায় না অনেক মেটা-সার্চ ইঞ্জিন। 
কয়েকটি মেটা সার্চ ইঞ্জিনের কথা বলা যাক। 
৬. Copemic—www.copemic.com — এই মেটা সার্ঠ ইঞ্জিনের 
(ভেতরে আল্টাভিস্টা, AOL.com, ডাইরেক্ট হিট, ইনফোসিক, 
| এক্সাইট, গুগলি, গোটু, হটবট এবং আরও অনেক বিখ্যাত সার্চ 





7 


জর ২০১১ ছুটে” 





ইঞ্িনকে একসঙ্গে ব্যবহার করা যায়। নিজস্ব Help menu-3 
সাহায্য ০০/৯1০ গ্রাহকদের সঠিক পথে তথা খোজার সাহায্য 
করে LALL, ANY, Phrase বা More কিংবা Booleam সাঠের 
সুযোগ কোপার্নিকের মধ্যে আছে। 

Ixquick — www.ixquick.com&& মেটা সার্চ ইঞ্জিনের ভেতরে 
প্রথম দশটি বিখ্যাত সার্চ ইঞ্জিন কাজে লাগানো হয় খোজা তোর 
বিষয় অনুযায়ী ixquick নিজেই উপযোগী সার্চ ইঞ্জিন বাছাই 
করে আপনার খোঁজা সার্থক করে তুলবে। তথা খোজার পর 
ranking অনুযায়ী ন্যুনতম কিছু ফলাফল নিয়ে হাজির করবে। 
প্রতিটি ফলের পাশে ixquick-aa fera ranking চিহ্ন নীল 
তারা দিয়ে দেখানো থাকে। 

Profusion - www.profusion,com— এখন পর্যন্ত বাজারে 
প্রচলিত মেটা সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে ProFusion বেশ ভালো 
নাম করে নিয়েছে। আল্টাভিস্টা, লুকস্মার্ট, এক্সাইট, ওয়েবক্রুলার, 


গোটু, ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিন এর মাধ্যমে পাওয়া যায়। যদিও 
ProFusion-4 “you choose’ মেনুর খোজার সুযোগ আছে। 
Surfwax — www.susfwax.com— এটিও একটি উপযোগী 
মেটা সার্চ ইজিন। আমেরিকা সরকারের সার্চ টুল, নিউজ সোর্স 
ইত্যাদি কাজে লাগানো হয় এখানে। গুগলি, নর্দান লাইট সম্ভবত 
ব্যবহার করা হয় না। ফলাফল নিজের পছন্দমত বিষয়ের সঙ্গে 
যোগাযোগ, বর্ণানুক্রম অথবা উৎস অনুযায়ী সাজিয়ে নেওয়া 
যায়। 

এককথায় সার্চ ইঞ্জিন নিয়ে বিস্তৃত আলোচনা করতে যাওয়াটাই 


অসম্ভব কাজ। তা সত্তেও সেই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা 
হলো। অসমাপ্ত এই নিবন্ধে এই আশা রেখে শেষ করা যাক 
ভবিষ্যতে সময় ও সুযোগমত আবার সার্চ ইঞ্জিন নিয়ে আলোচনা 
করা যাবে। 





শ্রী চিন্ময় চটোপাধ্যায় হংকং ব্যাঙ্কের রেকর্ডস একজিকিউটিভ। টু 








ডকের যুগে জ্ঞান আহরণ যে পথ ধরে বেশি কাছে 





আসতে চাইছে, সেই ইনটারনেট ঘেরা তথা যে কত 

প্রাসঙ্গিক, কত 
উদ্দিষ্ট মূল্যবান তথা হয়ে এসে আ 
নিবিড় করছে, তা নিয়েই বা তারও পরে আরও কিছু কি রয়েছে 
সেটাই এই লেখার মূল প্রতি পাদা। এই প্রসঙ্গে সার্চ ইঞ্জিনে; 
কথা আসে। 





খোজাখুজির ফলে আমাদের 
দের জা 





কে আরো 





আমার নিজস্ব ভঙ্গীতে পঠনপাঠনে বইয়ের মধ্যে এখনো যে 
"সার্চ ইঞ্জিন' চলে, যা পাতা উলটে পালটে দেখা, নিজের স্মৃতির 
দর্পণে ফেলা, কিছু স্থায়ী করা। এসে যায় সেই তথ্য যা বোধহয় 
স্মৃতিত্ংশ না হয়ে যায় না। এইরকম আশায় কমপিউটর তথা 
ও প্রযুক্তি পুরনো সংখ্যাগুলি নিয়ে বসলাম। হঠাৎ এই নতুন 
শব্দ “সার্ফিং কেন? কারণ ওই আর এক মোড় এল। 'কমপিউটর 
তথা প্রযুক্তি'র বর্তমান সংখ্যা হল পঞ্চাশতম সংখ্যা। ত 
অনেকের বা কোন প্রতিষ্ঠানের একশ" দিন আজকাল অঘটনের 
ভয়ে সাড়ম্বরে উদ্যাপিত হচ্ছে। ইংরেজি কমপিউটর পত্রিকার 
ও সংবাদপত্রের ভিড়ে হারিয়ে না গিয়ে কমপিউটর বিষয়ক 
বাংলা পত্রিকাটি কিভাবে এতটা পথ চলে এল তা নিয়ে একজন 
লেখক হিসেবে আমি আমার মতামত পাঠকদের কাছে জানাতে 
চাই। বলা বাহুল্য আমার এই মতামত নিজস্ব পর্যবেক্ষণ থেকেই 
উঠে এসেছে। 





ফিরে দেখলে, পঞ্চাশ সংখ্যার সব লেখাই বিষয়বন্ত ও 
উৎ্কর্ষে সমান সমাদৃত হয় না। হওার কথাও নয়। বিভিন্ন অবস্থায় 
এইসব রচনাগুলির জন্ম ও সুত্র। তাদের প্রাসঙ্গিকতা কতক 
বদলে গেছে, আবার কতকগুলি শাশ্বত হয়ে উঠেছে, ফিরে পড়ার 
মত।আমি নিজেই বিভিন্ন সংখ্যার লেখাগুলি পড়লাম, সংখ্যাগুলি 
যখন হাতে এসেছিল, তখন অন্যদের এমন কি আমার লেখাও 
তেমন গভীরভাবে পড়িনি, এটা সতা। একে মেনে নিয়ে এমন 
সত্যও আড়াল থেকে আসতে বাইছে, যে এক আসরে হঠাৎ, 
সবকটি পড়তে পড়তে চোখ আটকে যাবে অনেকক্ষণ ধরে, সময় 





নল ২০০ > 




















কেটে যাবে হু হ। রচনাবলীতে পুরনো উপন্যাস। গল্প পড়ে যাদের 
আনন্দ পাওয়ার অভ্যাস, জীবনবোধে SNE হওয়া বা প্রয়োগ 
করাতেও, এই 'কমপিউটর তথা ও প্রযুক্তি 'র পুরনো সংখ্যাগুলি 
তাকে এক ম্মৃতিবিধুর অবস্থাতেও ফেলে। পুরনো সংখ্যাগুলির 
শুধুমাত্র গবেষণাকর্মে নয়, নতুন নতুন ছাত্রদের, বিষয়ে ইতিহাস, 
প্রাথমিক দিক এবং অনেক উত্তর এতেই পেয়ে যাবে। আমি 
যতই বলি বা চেষ্টা করি যে পত্রিকার পাতা উলটে পালটে সব 

































এমন জায়গায় পোছছে, যেখানে বিজ্ঞানের উত্তর নেই বা দর্শনই 
সেটা দেবে এমন কথাও পড়লাম। 

এবার দেখা যাক, লেখক অনুযায়ী লেখা। অর্থাৎ কোনো 
কোনো পাঠকের বিশেষ লেখকের বা লেখকদের লেখা পছন্দ। 
এইভাবে পড়েও অনেকটা পড়া হয়ে যায়। ভালমন্দ যাই হোক 
না কেন, কারও না কারও কোন লেখকের প্রতি মোহ থাকে। 
সেটা সহজে কাটানো যায় না। আমার এই সংখ্যাগুলিতে পড়তে 
দেখতে, কেউ কেউ চাইবেনই তার বিশেষ দিকগুলি খুঁজে বার | গিয়ে একটা কোন এক রকম নির্ণায়ক মানদন্ড তৈরি হয়ে যায়। 
করতে, তার নিজস্ব সার্চ ইঞ্জিন, Fea সুত্র ধরে ভেদ করে | মাস্টার মহাশয়রা লিখছেন? ওটা আগে পড়া । চেনা জানারা 
নিয়ে আসবে তার লিখছেন, তাঁদের 
ঈপ্সিত অংশগুলি। এটিও | লেখাও। আবার চেনা 
এক আস্থা, এতেও এক জানা বেশি হয়ে গেলে 


Sorts এবং সর্বোপরি, z > "Rr অগ্থাধিকারের প্রশ্ন এসে 
এতেও জ্ঞান আহরণ ও ৬ 4 যায়। তখন অচেনারাও 
afer f J [বাদ যান না। পুরোটাই 

বিষয়কে ধরে আমরা | aži f পড়া বা দেখা হয়ে যায়। 
এগোতে পারি । খোজার £ 


বাড়ার asam 
নিশানা ভেবে। একই 
ধরনের বা কাছাকাছি A 
লেখা কবে কোন কোন | 

সংখ্যায় পাব? চোখ z 
আটকে যায়। টুকে নেওয়া প্রত্যাশা। সেগুলি হটাৎ, 
বা ট্যাগ কবা। ওই বন্ধ হয়ে গেলে, যে কোন 
ডকুমেন্ট থেকে ডকুমেন্টে যাওয়ার মত, এও পুরনো হাইপার Si, তা বাতের কমপিউটগই হোক কই হোক, 
লিংক, নামি মিসিং লিংক? শুধু পরীক্ষা, পাশ, পুরস্কার নয়, | পাঠককুলের একাংশ একটু নিরাশ হয়। হয়ত কতকগুলি অনিবার্য 
ভ্রুতপাঠন ও অন্য পাঠাভ্যাস আরো কিছু জানাকে আমাদের | কারণেই ধারাবাহি রচনা বদ্ধ হয়। আবার ফিরেও আসে। 
জ্ঞানকে চিরকাল সভীব ও সরস করে তুলেছেঙ্গ আজ যে বিশেষ | কমপিউটর তথ্য প্রযুক্তি পদ তিনটিকে ঘিরে যে য্জ শুরু হয়েছে, 
শালায় বিশিষ্টতা লাভ করে অনেকে আরো সুখ বিশেষজ্ঞ হছেন, | যাতে যতজন শামিল হয়েছেন ও হচ্ছেন, তার হিসেব এক বিপুল 
ales অর্থে এই জানের আরো ফললাভে, প্রয়োগেঙ্গ আবার | আকার ধারণ করেছে। হয়ত বা প্রত্যেকের জান ও অভিজ্ঞতা 


বা জা রতি ; 
হে পড়লাম এবাবের কলকাতা বিশ্ববিদ্যালয়ের 





বোধ্য হল, জ্ঞানলাভে বা চাকুরি পেতে বা তা পেতে নিজেদের 
প্রস্তুত করতে । পঞ্চাশ সংখ্যা বা পাচ বছরে পদার্পণ 
আজকের যুগে, আজকে 








রিখে, দেখে শিখে বা নিজস্ব বা 
নিজন্থ SH বা তার অধিকার বক্তব্য আসে না তা হয় 
না। বস্তুত, পত্রিকার সাবালকত্ব একটু আগেই আসে। আমরা 
তো এখনো লক্ষ্য করছি, কত প্রাচীন পত্রিকা চিত্তার দৈন্যে 
নয়, চিভার ক্ছুলোই দেঈীনামান। ক্ষয়ে ক্ষয়ে উঠছে; ভাল ছাপার বই থেবে 
অবহেলিত হয়ে পড়ছে সেই পরিশীলিত রচনাগুলি; হয়ত | থেকে চলে এলাম কত হাত 
বা আকর্ষণ হারিয়ে লুপ্ত হওয়া পথে। 'কমপিউটর তথ্য ও লেখা যখন প্রকাশ পাবে, তখন এক ধা 
প্রযুক্তি’ নিজেদের বিষয় নিয়ে যেমন এক উত্তরণে পোছছে। শোনা অনেক হবে, এব পর মন চাইবে একটু পড়ি। পড়ুয়ারা 








অন্য বিষয়গুলির প্রতি এই উপেক্ষাতে নীরব থাকেনি। এ পত্রিকার অনেকগুলি পুরনো সংখ্যাগুলি জোগাড় করে একটু 
বিষয়ে একটি বিশেষ রচনা “শুধু তথা প্রযুক্িতেই চলবে " ধুলো পেড়ে পড় 
বিশেষ প্রণিধানযোগ্য। 





থাকুন, দেখুন কি অবস্থা হয়! 


টুকরো খবর, চিঠিপত্র, কাজ চাই কাজ আছে, শেষের 
পাতা বা কম্পু কৌতুক, অনেকগুলি নিজস্ব প্রতিবেদন, বিশেষ | শ্রী দেবপ্রস্ন সিংহ লিয়ারলেস ফিনাল ও ইনভে 
নিবন্ধ, সম্পাদকীয়, বইপত্র বা ওয়েব সাইটে এমনটি এই | জেনারেল ম্যানেজার (ই ডি পি) ও ক্যাড ক্যাম কনসালটেন্টসের 
তথা fanaa যুগে বাজাবী ওঠানামাও কিন্তু লেখায় | Seek a 









































- 
|| r 
| 
1 
1 
| 
1 
| 7 would like to subscribe to ‘Computer Tothyo O Projukti’ 
AP taal | D1 years O 2 years D 3 yours 
a One Year (12 issues) Rs 100 ! Name 
© Two yoas (24 issues) Rs 17S j Address.. 
0. Thee yeors (36 issues) Rs 250 
| City.. 
| Pay by Cheque/Bank Dratt. 
০ i Enclosed herewith is my Cheque/Dratt No 
Computer Tothyo O Projukti | ie he 
‘Vision Publications (p) Ltd. 
l Signature . 
25A. Park Stoat, Kolkata - 700 016 i 
টা I ChequesiDratts are to be drawn in favour of 


“VISION PUBLICATIONS PVT. LTD.” a/c or by cash. 











টি-র আজঃ সম্পর্ক নিয়ে আলোচনা 





pad 





য় ৪/৫ মাস হতে চলল। মানুষের 
জিনোম (The Human Ge- 
nome) সন্দদ্ধে বেশ কিছু লেখা 


মনে হল যে আমি যেসব মনীষীদের লেখা | হবে। মানুষের দেহ প্রায় ১ ট্রিলিয়ন (এক 
পড়ে বা তাদের বক্তব্য শুনেছি অল্প-স্থল্প | জিলিয়ন মিলিয়ন; এক মিলিয়ন হল ১০ 
একটু বুঝতে পেরেছি সেটা আমার নিজের | লক্ষ) কোষ (CELL) দিয়ে তৈরি — 
ভাষায় প্রকাশ না করে, ওঁদের লেখা বা | একটি কোষ এক মিলিমিটারের দশাংস 
বক্তৃতা (যা আমি লিখে নিয়েছিলাম) বা এ | ল্বা/চওড়া। প্রত্যেকটি কোষের মধ্যে একটি 
সম্বন্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখাগুলোর | কেন্দ্রীয় অংশ (NUCLEUS) আছে। এই 
যদি তর্জমা করে দিই, তাহলে হয়ত সত্যিই | কেন্দ্রীয় অংশে দুটি সম্পূর্ণ মানুষের জিনোম 
(বেশি বোধগম্য হবে। তাই, আগের লেখাটা | থাকে — ব্যতিক্রম কেবলমাত্র মহিলাদের 
ছিড়ে ফেলে, বেশির ভাগই তর্জমার ওপর | ডিম্থকোকে (Egg Cells in the female) 
নির্ভর করে আবার এই লেখাটি লিখতে শুরু | এবং শুক্রাণুকোবে (Sperm Cells in the 
করছি। male), যাদের মধ্যে কেবল একটি করে: 

প্রথমেই মনে হবে যে মানুষের জিনোম | অনুলিপি (Copy) থাকে এবং রক্তের 
বলতে কি বোঝায়। জিনোম মানে সমস্ত o 
ছি, | জিনের সমষ্ঠি। এবারে, জিনের মানে কি? 












পড়েছি, আলোচনাচক্রে যোগদান করে 
বোকার মত দুয়েকটা প্রশ্ন করেছি — 
ইনফরমেসন টেকনোলজি কিভাবে এই 
অনুসন্ধান এবং গবেষণাকে সম্ভব করতে 
পারে তাই নিয়ে সব কথাবার্তা । এই সময়েই 
আমাদের এই প্রকাশনার জন্য একটা প্রবন্ধ 
লিখেছিলাম, কিন্তু সম্পাদিকার কাছে 
ছাপবার জন্য পাঠাইনি। কেন না, বিষয়টি 











বাবাদের কাছ থেকে, আরেকটি মায়েদের কাছ, 
থেকে। প্রত্যেকটি সমষ্ঠিতে (Set) একই 
৭০,০০০/৮০,০০০ জিন আমাদের দেহের 


আমাদের এই বইতে দেখা যাবে প্রায় | ডিএনএ-এব দ্বৈত পেঁচালো অবস্থান 
১০০০ মিলিয়ন (একশ কোটি) শব্দ/পন | DOUBLE HELIX) সম্বন্ধে জা' 
আছে। যদি আনি এক সেকেন্ডে একটা করে | একটি তন্ত/উপাদন তার নিজের প্রতিলিপির 
২৩টি ক্রোমোসোমে (CHROMO- | শব্দ/পদ পড়ে যাই, দিনে আট ঘন্টা করে,তাহলে | সঙ্গে দ্বৈত-পেঁচালো তারে জড়িয়ে থাকে। বাস, 
SOME — পরে বলছি এটা কি) থাকবার | পুরোটা পড়তে আদার একশ বছর লেগে যাবে! | আর বেশি এ সম্বন্ধে বলার প্রয়োজন নেই 
কথা, কিন্ত কার্যক্ষত্রে (in practice) বাবার | ইংরেজি ভাষায় ছাবিবশটা অক্ষর / বর্ণ আছে, এখন আই.টি-র সন্ধন্ধ কি? 
এবং মায়ের থেকে পাওয়া জিনদের একটু অন্ত | কিন্ত এই বই লেখা হয়েছে চারটি অক্ষর / বর্ণের | ভালভাবে জা 
পরিবর্তন হয়। এসব নিয়ে বিস্তারিত আলোচনা | সাহায্যে — A, C, G এবং TI আরেকটা 
করার দরকার নেই_ আমরা আই.টি. সম্বন্ধে | অস্থত ব্যাপার — প্রতোকটি শব্দ / পদ | নির্ধারণ ও দূরীকরণ, ব্যাধিগ্রস্থ হবার 
জানতে আগ্রহী —GENETICS ABIO- | কেবলমাত্র তিনটি অক্ষর / বর্ণের হতে পারে, | সম্ভাবনার জন্য এবং তার প্রতিকার করা, 
TECHNOLOGY সম্বন্ধে নয়। তবুও | তার বেশি বা কম নয়। এই সব অক্ষর / বর্ণ | দৈহিক শক্তির বৃদ্ধি অক্ষমতার ইত্যাদি। 
আরেকটু না বললে এর সাথে আই.টি.-র কি | অনেক লম্বা লগা শর্করা (SUGAR) এবং | আমাদের প্রত্যেকের জিনোম এক রকম নয় 
যোগাযোগ আছে, সেটা বোঝা যাবে না। y aS 
মানুষের জিনোমকে আমার মত অজ্ঞ লোককে 
বোঝাবার জন্যে একজন মনীষী যা বলেছেন 
তার অনুবাদ করে বলছি — 

৬ মানুষের জিনোম = একটা বই. 

৩ ক্রোমোসোম = এই বইয়ের এক একটা 

































পারলে অনেক কিছু করা 
যায়; যেমন, বংশানুক্রমিক বৈশিষ্ট, কারণ 








— আলাদা আলাদা। ভেবে দেখুন, একটা 
জিনোমকে দেখে, লিখে রাখতে কমপিউটর 
তথ্য ও প্রযুক্তি ছাড়া আর কি উপায় আছে। 
এর পরে যদি লক্ষ লক্ষ মানুষের জিনোম লিখে, 
তারপরে তাদের সাদৃশ্য/বৈসাদৃশ্য পরীক্ষা 
করে দেখতে হলে এবং অন্যান্য গবেষণা 


অধ্যায় (Chapter) এবং এই বইতে ২৩. X ই] | করতে হলে আই.টি.-র সাহাযা ছাড়া, গতি 
অধ্যায় আছে। ৮ নেই। আপনারা শুনে খুবই খুশি হবেন যে 
© অধ্যায় = হাজার হাজার গল্পের সমাহার বিশ্বজুড়ে এই প্রচেষ্টা ভারতবর্ধও খুবই সক্রিয় 


এবং এক একটি গল্পের নাম হলো জিন | ফসফেট (PHOSPHATE) অণুর সমাবেশ ভূমিকা পালন করছে। এত সব লিখলাম কেন 
(GENE) | — এদের নাম NDNA (Di-oxy-ribo | না আমাদের দেশে মাঝারি / ছোট / খুবই 

o জিন (গল্প) = অনেক অনুচ্ছেদ | Nucleic Acid)! ছোট আই.টি. প্রতিষ্ঠানগুলোও এই সুযোগ 
(PARAGRAPH) দিয়ে তৈরি, এবারে সবচেয়ে দরকারি কথায় আসা | গ্রহণ করতে পারেন। যদিও আই,টি.-র (এবং 
নব | যাক। জিনোম একটা চালাক বই।এটাতে সব | অন্যান্য বাজারে) সারা পৃথিবীতে মন্দা চলছে, 
কিছু লেখা ডিজিটলে (DIGITAL)! তা | তবুও বলছি ভারতবর্ষে আই-টি-র (এবং 
ছাড়া, এটা নিজের লেখা পড়াতে পারে এবং | অন্যান্য বাজারে) সারা পৃথিবীতে মন্দা চলছে, 
তার প্রতিলিপি (EXACT COPY) | তবুও বলছি ভারতবর্ষে আই.টি- বন্দোবস্ত 
করতে পারে। কারণ, A পছন্দ করে না-কে, | এবং ব্যবহার সবচেয়ে সভ্ভা। তাই, 
G ভালোবাসে 0-কে। ডিএনএ-এর একটি | বাবসাক্ষেত্রে যতই মন্দা আসুক না কেন, চেষ্টা 
গাদান তার f তিলিগ্ | করলে আমরা সফল হবই। শেষ করার আগে 

| বলি যে আমাদের দেশের বহু সরকারি / 





কে. 


বেন না। ভেতরে GBR বোন থাকতে 

পারে। আর যদি একান্তই খোলার AE 

বাসনা হয়, তাহলে নীচে বলা নিয়ম মেনে 
খুলুন 

১. আপনার ভাইরাস নিরোধক 

সফটওয়্যারটির ভাইরাসের 

সংজ্ঞাবলীকে আগে সাইটে 
গিয়ে আপডেট করে নিন। 

২. এযাটার্চমেন্ট ফাইল-টিকে 
আপনার হার্ড ভি্-এ ফাইল চু 
হিসাবে সেভ করে রাখুন। 

৩. ভাইরাস. নিরোধক, 

সফটওয়্যারের সাহায্যে এই চু 

ফাইলটিকে পরীক্ষা করে [| 
নিন। 

8. যদি কোন ভাইরাস না থাকে 
— তবেই ফাইলটি খুলুন। 

৬ অচেনা জায়গা (সাইট) 
থেকে পাওয়া অজানা 
প্রোগ্রামটিকে কিছুতেই 
আপনার মেশিনে চালাবেন না। আপনি 
জানেন না যে প্রোগ্রানটা কি অকাজ বা 
কুকাজ করতে পারে। 

* ফাইল এক্সটেনশনগুলিকে ভিসাবেলকরে 
রাখবেন না, PCA দেখানোর ব্যবস্থা 
রাখুন। ডিসাবেল করে রাখলে বুঝতে 

পারবেন না — কখন কোন বিধঘুটে 


"বনের ফাইল আল্লা Pa ঢুকে Ve ines বদ্ধ করে (নিভিয়ে) রাখি। 






















[্রস্থালির কমগিউটরে নিরাপত্তা 


অনির্বাণ মুখোপাধ্যায় 
কমপিউটরকে সুরক্ষা নিয়ে রচনার তৃতীয় কিডি। 


৩ পারলে আপনার ব্রাউসার-এ Java, 
JavaScript বং ActiveX শুলিকে 
ডিসাবেল (বন্ধ) করে রাখুন।করতে এক 
মিনিট লাগে। কোন সাইট যদি এগুলির 

(কোনটি চালু না করলে কাজ 
না করে __ তবে জেনে বুঝে 
চালু করুন এবং এ সাইট 
থেকে বেড়িয়ে ফের বন্ধ করে 
দিন। 

* প্রয়োজনীয় আপনার সব 
ফাইলের ব্যাক আপ অবশাই 
রেখে দিন। আমার 
কমপিউটরে আলাদা একটা 
ছোট হার্ড ডিন্ত লাগানো আছে 
যাতে সব প্রয়োজনীয় ডেটা 
ফাইলের কপি আমি সরিয়ে 
রাখি। 

৬ একটা আলাদা বুট es তৈরি 
করে রাখুন যাতে বিপদে 
পড়লে ব্যবহার করতে 
পারেন। 

এর পরেও কিন্তু বিপদ আসতে 
পারে কারণ পরিস্থিতি অনবরত 
পরিবর্তন হচেছ। তবে মোটামুটিভাবে নিরাপদ 


কাজটি করবেন। 
থাকবেন ওপরে দেওয়া ছোটখাট বুদ্ধিগুলি 
à TaS | মেনে চললে তারপরে... 


আপনার মেশিনে ইনটারনেটে কানেই করা 
আছে — এমন পরিস্থিতি কখনই হতে 
দেবেন না। আনি নিজে সাবধানতার জন্যে 


থাকবে। 
৬ আগেই বলেছি, বিভিন্ন সফটওয়্যারে 
বিভিন্ন দুর্বলতা থাকতে পারে __ 
মাঝে মাঝেই তাই প্রস্ততকারকের 







ওয়েবসাইট থেকে প্যাচ নামিয়ে 
ইনস্টল করে নিতে হয়। প্রয়োজনে 








ভারচুয়াল সিনেমা : কল্পলোকের সপ্তম স্বর্গ 


গুরুদাস নাগ 


ভারচুয়াল সিনেমা নিয়ে আলোচনা | 


লিকন ভ্যালির কমপিউটর প্রযুক্তি 

আর হলিউডের ফিল্ম মেকিং ইন্ডাস্টি 

যখন থেকে এক সাথে কাজ কারবার 
শুরু করেছে তখন থেকেই বিনোদনের জগতে 
একটির পরে একটি যুগাস্তকারী পরিবর্তন 
চলছে। টাইটানিকের মতো স্পেশাল এফেক্ট 
কারিশমায় পরিপূর্ণ সিনেমা কোন মতেই 
সম্ভব হতো না, যদি না হলিউডের পাশে 
দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে না দিতো 
স্পেশাল এফেক্ট কোম্পানি ‘ইন্ডাপ্টিয়াল লাইট 
এন্ড ম্যাজিক।' এতো গেল কিছুদিন আগের 
কথা। হলিউড আবার নতুন করে ইতিহাস 
গড়ে তুললো নতুন এক সিনেমার মাধামে। 
নাম তার ফাইনাল ফ্যান্টাসি দি স্পিরিট উইদিন 
(Final Fantasy: The Spirit within) | 
যারা সিনেমাটি এখনো দেখেননি তাদের জনা 
বলতে কিছুটা সমস্যা হবে কি পরিমাণ 
রিয়েলিস্টিক পারে ভারচুয়াল ক্যারেক্টার। 
আযানিমেশন টেকনলজি এখন ঠিক কতটা 
উন্নত হয়েছে সেটা বুঝতে হলেও সিনেমাটি 
ব্যারোমিটার হিসাবে কাজ করবে। প্রযুক্তির 
দিক থেকে সিনেমাটি সত্যই অনন্য। কেননা, 
এখানে সম্পূর্ণ সিনেমাটি তৈরি করা হয়েছে 
কমপিউটর এবং ভারচুয়াল ক্যারেক্টারের 
সাহায্যে অথচ তাদের সাবলীল মুভমেন্টগুলো 
আপনাকে সত্যিকারের অভিনেতা- 
অভিনেত্রীদের ভবিষ্যৎ অন্ধকার এমনটিই, 
করিয়ে দেবে। কেননা, যদি সত্যিই ভারচুয়াল 
ক্যারেক্টারগুলো এতো সুন্দর হয়ে উঠে তবে 
সত্যিকারের অভি নেতা-অভি নেত্রীদের 
প্রয়োজন এক সময় হয়তো ফুরিয়ে যাবে। 

















r 

















সিনেমাটিতে ক্যারেক্টার গুলো অবিশ্বাস্য 
রকমের Haw, এবং সেইগুলোও খুব 
সুন্দরভাবে তৈরি। এর প্রস্তুত কারক 
কোম্পানি স্কয়ার সফটকে সারা পৃথিবী এর 
আগে Baa কেবল একটি দারুন 
সাফলাজনক রোল প্লেয়িং গেম ফাইনাল 
ফ্যান্টাসি তৈরির জন্য। সারা বিশ্বের এই 
গেমটি বিক্রি হয়েছে ২৬ মিলিয়ন কপি। 
ফাইনাল ফ্যান্টাসি পুরোটাই কমপিউটর 
জেনারেটেড একটি পূর্ণ দৈঘ্য সিনেমা যেটি 
সিজি কেমপিটর জেনারেটেড) স্টুডিওর 





ক্ষেত্রে নতুন স্ট্যান্ডার্ড তৈরি করতে যাচ্ছে। 
ফাইনাল ফ্যান্টাসির মতো সিনেমা তৈরিতে 
প্রধান যে বাধাটি সেটা বিয়েলিস্টিক 
আ্যানিমেশনের জনা যে টুলস প্রয়োজন 
সাকাগুচি এমন কমপিউরের আনিমেশন ত 
করতে চাইলেন, যেটি মানুষকে সত্যিকারের 
অভিনেতা-অভিনেত্রীদের সিনেমার মত 
করতে বাধ্য করে | আর এই টুলসগুলো তৈরি 
করতে সাকা শুচি কোম্পানি সারা বিশ্বের 
সেবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং 
প্রোগ্রামারদের নিয়ে আসে তাদের হাওয়াই 









রি 


নললে ২০০১ E> 





জন্য তার খরচ দাড়ার প্রায় ৭০ মিলিয়ন 
আমেরিকান ডলারের মত | আর মজার বিষয় 
হলো। এই টাকার বেশির ভাগই খরচ হয় 


নতুন এনিমেশন টেকনোলজি তৈরি করতে k 


তৈরিতে 


লাগানো থাকে পোশাকের ওপরে কয়েকটি 
নিদিষ্ট স্থানে। এই বলগুলো কালো পোশাক। 


দিয়ে তারা কমপিউটরে দিকে ফিগার তৈরি 
করে এই ডাটাকে পরে আ'যানিমেটররা 
কমপিউটর আযানিমেশন সফটওয়ারের 
সাহায্যে আনিমেট করার প্রতিটি 
ক্যারেক্টাকে দারুন পরিশ্রমের সঙ্গে তৈরি 


| করা হয়, যার ফলে সেগুলো দেখতে পুরো 
বাস্তবসম্মত মনে হয়। 








ভবিষ্যতের কমগিউটর 


চিন্ময় চট্টোপাধ্যায় 
পরিবর্তিত তথ্যপ্রযুক্তি কাঠামোর মাধ্যমে সামাজিক ও অ্থননোতিক উন্নতি HET) 


TER যুগ শেষ হওয়ার পর এলো ‘ডটগন' যুগ। তারপর 

১১ই সেপ্টে স্বর আমেরিকায় বিমান হানা। তারপর যুদ্ধ । 

সবমিলিয়ে “ডটশৃন্য" যুগ শুরু হওয়ার উপক্রম। এহেন 
সময়ে গতমাসের শেষের দিকে ২৬, ২৭, ২৮ সেপ্টেম্বর INDIA 
INTERNET WORLD — 2001 হয়ে গেল | গত দু'বছরের তুলনায় 
এবারের IW যথেষ্ট পরিমাণে ছিল নিশ্প্রভ। গতবারে ১৫০টি 
কোম্পানি অংশ নিয়েছিল। আর এবার ৭০টি কোম্পানি অংশ নিয়েছে। 
হারিয়ে গেছেন ৫০০৭০.০০/7-এর রোহিত 5%, Exodus Commu- 
nication-এর কে. বি. চন্দ্রশেখর অথবা 10081৩.০007-এর রাকেশ 
মাথুরের মতো আরও অনেক ব্যক্তিত্ব। পরিবর্তিত পরিস্থিতির 
পরিপ্রেক্ষিতে গত বছরের থেকে এবছরের মধ্যে বন্ধ হয়ে গেছে বা 
হারিয়ে গেছে বহু ডটকম কোম্পানি ।110018)-এর চেয়ারম্যান 
ও ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ কর আর Penton Medias’ অনুষ্ঠানের > 
Asmi AE দীপ কর am তথ্যপ্রযুক্তির ভারতীয় তথ্য প্রযুক্তির এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে 
NASSCOM-অর্থাৎ ভারত সরকারের তথ্যপ্রযুক্তির বিষয়ক প্রধান 
সংস্থার নেতৃত্ব বদল হয়েছে। দিওয়াং মেহেতার অকাল মৃত্যুতে কিরণ 
কার্ণিক এখন NASSCOM-04 কর্ণধার। দিওয়াং-এর নেতৃত্বে 
তথ্যপ্রযুক্তির স্বর্ণযুগ শেষ হওয়ার পর চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয়ের 
সামনে দীঁড়িয়েও কিরণ কার্ণিক মহাশয় 11/-2901-এর মঞ্চে দাঁড়িয়ে 
ভারতীয় তথা প্রযুক্তি সংস্থাগুলির দিক বদলের সুচনা ঘোষণা 
করেছেন। প্রথমতঃ তিনি ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে 
| পাশ্চাত্যের উন্নত দেশগুলোর body-shopping কেন্দ্রে হিসেবে 
কাজ করতে নিষেধ করেছেন। ভারতীয় বাজারে ক্রমবর্ধমান 

































| হতে অনুরোধ করেছেন। আখেরে পাশ্চাত্যের অথানৈতিক মন্দাতে 
| এই দিক পরিবর্তন হয়তো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোকে লাভের মুখ 















আগেই ভারতীয় জনগণের 
ক্রমবর্ধমান ক্রযক্ষমতা বৃদ্ধি 
নজর করে নিজেদের ব্যবসা 
বিজ্ঞাব করেছেন। 
আমেরিকার Amway 
কোম্পানির একটি প্রকৃষ্ট 
ডদাহবণ। awa 
লিভারের প্রত্যেকটি পণ্যের 
পায় দশগুণ বেশি দামের 
'পণা ভারতীয় বাজারে ধীরে 
ĝua ঢুকিয়ে দিচ্ছে 
Weti । UCP Direct- 
এর CEO রাজ ভাটিয়ার 
মতো ক্রেতার মানসিক স্তরে 
পণ্যের প্রতিফলন ঘটানোই 
কোনও সংস্থার সাফল্যের 


স্যাম পিত্রোদার আগে ভারতীয় টেলিফোনও একই পর্যায়ে ছিল। | চাবিকাঠি। মূলত একটি টিভি কিংবা fire কিংবা কমপিউটর 
গ্রামের মানুষের কাছে টেলিফোন ছিল বড়লোকের বিলাস সামগ্রী! | কেনার সময় আমরা শুধু পণ্য ক্রয় করি না। পণ্য ও পরিষেবা 
কাংগ্রেসী জামানাতে স্যাম পিত্রোদা বিপ্লব আনলেন। খ্রামে-গ্রামে, | এক সাথে ক্রয় করে থাকি। আধুনিক যুগে প্রোডাক্ট এবং সার্ভিস 
ঘরে-ঘরে এসে গেলো টেলিফোন। আক্ষরিক অর্থে গ্রাম ও শহরের | অর্থাৎ পণ্য ও পরিষেবা একযোগে উৎপাদন না করলে সংস্থার 
মধ্যে যোগাযোগের সুত্রপাত ও ক্রম উদ্লয়ণ করতে থাকলো। কিরণ | অস্তিত্ব রাখা দায়। তথ্যপ্রযুক্তির কথা বলতে বলতে হঠাৎ করে 
কার্ণিক-এর ঘোষণার মধ্যে দিয়ে এবার বোধ হয় ইনটারনেট আর | কেন ভারতীয় ক্রেতাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এক ভারতীয় 
কমপিউটর চলে যাবে গ্রামগডলোর দূর থেকে দুরতম প্রান্তে । উন্নত সংস্থাগুলির কেবলমাত পণামুখী ভাবনা থেকে পণ্য ও পরিষেবা 
টেলিযোগাযোগের মাধ্যমে গ্রাম ও শহরের লোক একযোগে একই 

fj) dando age 





। 
1 a 






























হ্যাকারদের বোধহয় এবার জবা করা যাবে 


চট্টোপাধ্যায় 








'কাররা (HACKERS), যারা দুষ্টুমি 

করে নানান রকমের ভাইরাস তৈরি 

করে ইনটারনেটে ছড়িয়ে দিয়ে লক্ষ 
লক্ষ নির্দোষ মানুষের ক্ষতি করে, বহু বাবসা 
প্রতিষ্ঠানের ভয়ানক ক্ষতি করে, তাদের বোধহয় 
এবার FH দেওয়া যাবে, মনে হয়। তবে, 
এখনও একথা নিশ্চিত করে একথা বলা যাচ্ছে 
না।তবে,অনেকেই আশা করছেন যে এটা সম্ভব 
হবে। ব্যাপারটা কী? 
একটি প্রতিষ্ঠান একটি সত্যি অভূতপূর্ব 
উপায় বের করেছে। এরা একটা টুল 7001) 





তৈরি করেছেন যা দিয়ে আমরা ভারচুয়াল 
মেশিন (VIRTUAL MACHINE) বানানো 
যায়, যেটা কিনা এইসব ভাইরাসদের ধরে 
আটকে রাখতে পারে, যাতে এরা আর ছড়াতে 
পারবে না। এদের তৈরি “LABREA” বিনা 
পয়সায় পাওয়া যায় এবং এটা দিয়ে হ্যাকারদের 
শিক্ষা দেওয়া যাবে। ইনটারনেটে যে সমস্ত 
অব্যবহৃত সংস্থান (UNUSED RE- 
SOURCES) আছে, তাদের সত্যিকারের 
কমপিউটরের মতো ব্যবহার করে, হ্যাকারদের 
STE করে, তাদের ভাইরাসগুলো শুষে নিয়ে 


তাদের আটকে রাখে। হ্যাকার, 





হাতড়ে বেড়ায় কি করে এটা 





তারপরে, তাড়াতাড়ি তাদের কমপিউটর বন্ধ 
করে দেয় — ধরা পড়বার ভয়ে। TOM 
LISTON নামে একজন আইটি. প্রযুক্তিবিদ 
এটা “CODE RED" নামে একটা ভয়ঙ্কর 
“WORM” G (এক বিশেষ ধরণের ভাইরাস) 
ঘায়েল করার জন্য তৈরি করেন। এর পরে, 
উনি "171),-কেও ফাদে ফেলতে 
পেরেছেন। 


e o ooe 








“LaBrea" হচ্ছে এক LINUX BOOT 
DISC, LINUX/TRINUX মাধ্যমে প্রচারিত! 
এটা এখন পর্যন্ত বিনাপয়সায় পাওয়া যায় 


প্রতিষ্ঠানের €.1.0.-দের (এখন সব পনের 
নাম থাকে — 0.0 হল Chief 





Information Officer, তা Information 
ধা” বলেছি 





TOM LISTON- সাহাযা করার জব 
টি. _ পরযুিবিদরা এগিয়ে 









© “LaBrea™-3 Boor Disc IMAGE পাবেন 


দেখাচ্ছেন। 


এখনই সব সঠিক ভাবে বলা যাবে না “hutp://www.threenorth.com / 
LaBrea" এবং 
o যদি সত্যি একটা Live Boor Disc তৈরি 


করতে চান, তাহলে, “http: 


তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে 








প্রচেষ্টাকে সফল কর 


trinux.sourceforge.net/ 


শতাংশও যদি এই যুদ্ধে যোগদান করেন,  install.html "=a খোজ করুন। 





তবে হয়ত এই “TERRORISM” -F শেষ a 





























রঞ্জন সেন 


আপগ্রেডেশনের জনা কয়েকটি টিপস। 


জের ধকল সামলাতে সামলাতে 
আপনার পিসিটি কি ক্লান্ত হয়ে 
পড়েছে? তার শরীরে কি ক্রমশই 
স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে বাধর্কোর লক্ষন? 
তাহলে ধরে নিন আপনার দীর্ঘদিনের বন্ধুটিকে 
আরেকবার যৌবন শক্তি দিয়ে চাঙ্গা করে 
নিতে হবে। এরই নাম আপগ্রেডেশান। কিন্তু 
পুরনো পিসিতে আপনার বন্ধু বান্ধবের 
পিসিগুলির মত প্যাকেজ লাগাবেন কিভাবে? 
কারণ আপনারটি তো সেভাবে তৈরিই নয়। 
দুশ্চিডার কোন কারন নেই। আপনার 
পিসিটিও আপগ্রেড করা সপ্তব। কিন্ত তা 
করতে হবে ধাপে ধাপে কয়েকটি নির্দিষ্ট নিয়ম 
মেনে। 
সৌভাগোব কথা এই মুহ্র্তে 
হার্ডওয়্যারের দাম সবথেকে কম। তাই 
আপগ্রেড করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম 
কেনার এটাই হোল প্রকৃষ্ট সময়। এখন 
আপনি ৩৫ হাজার টাকায় 1-4 GHZ 
পেন্টিয়াম 4 প্রসেসর, 40GB হার্ড ডিস্ক, 
128MB RDRAM ইত্যাদি কিনতে 
পারবেন। কয়েকমাস আগেই এর জন্য 
আপনাকে দিতে হত প্রায় ৫০ হাজার GIST | 
কিন্তু তার মানে এই নয় যে লোকজন দলে 
দলে বাইরে বেরিয়ে পিসি আপগ্রেড করার 
সরঞ্জাম কিনতে শুরু করে দেবেন | আমি 
যেকথাটা বলতে চাইছি দাম কমে গেছে 
বলে কোন তাৎক্ষনিক উত্তেজনার শিকার 
না হয়ে আপনি সঠিক এবং প্রয়োজনীয় 
এমন কিছু জিনিষ কিনুন যা লাগানোর পর 


আপনার পিসিটি হয়ে উঠবে ঠিক নতুনের 

যদি আপনার পিসির কনফিগা। 
পুরনো হয় এ নার আ্যাপিকে" 
বেশি পাওয়ার চায় তাহ ত্যা' 











নতুন পিসি কেনা ছাড়া আপন 
নেই। কিন্তু এই সিদ্ধান্তে পৌছানোর আগে 
দীর্ঘদিনের সাথীটির দিকে এক, 
নিন সতাই সে কি বাতিল? 

বর্তমানে বাজারের যা অবস্থা তাতে 
খানিকটা বিভ্রান্তির অবকাশ রয়েছে। প্রসেসর 
অনুযায়ী প্লাটফর্মের সংখ্যাও অসংখ্য। প্রায় 


তাকিয়ে দেখে 























মধ্যে থেকে বাছাই করতে 
লেভেল মাদার বোর্ডে 

বৈশিষ্ট্য থাকত। অপেক্ষাকৃ 
বা নামী কোম্পানির 


































পুরনো এবং নতুন 
হার্ড ডিস্কণ্ডলিকে একত্রে ও 
ব্যবহার করতে পারেন। 
এরপর ভিডিও কার্ড। 
আপনার ভিডিও কার্ডটি যদি 
8MB ভিডিও RAM এর কম 
হয় তাহলে আপনাকে অবশাই 
সেটি 16MB TNT কার্ড অথবা 
তারও বেশিতে বদলে নিতে 
হবে। এটা করতে খরচ পড়বে 
প্রায় তিন হাজার টাকা। এটা 
করলে আপনি উইনডোজ XP 
এব মত নতুন অপারেটিং 
| সিস্টেম ব্যাবহার কবতে 
পারবেন। গ্রাফিক আপগ্রেড 
করতে চাইলে 3D 
আন্সিলারেশন এবং ইনপুট 
/ আউটপুট-র খোজ করুন। 
| অবশ্য আপনার যদি পিসিতে 
ভিডিও গেম কেনার দিকে কোন 
কৌক না থাকে তাহলে এত কিছু 
তফাত থাকত না। কিন্তু এখন ane থেকে | অপেক্ষাকৃত প্রাচীন পিসি 100/66 সুসংগত | করার দরকার নেই। 
ane ফিচার বা বৈশিষ্টাগুলিও বদলে যাচ্ছে। ১৪ ইঞ্চি ছোট পর্দা দেখে চোখ পচে 
যদি আপনার পিসিটির বার্তা ও জীবনে ভালভাবে বাচতে হলে আমাদের | গেছে। ১২ হাজার টাকা খরচ করলেই পেয়ে 
স্মৃতিসংরক্ষণ ব্যবস্থা খুবই দুর্বল হয়ে পড়ে | হ্ত্যেকেরই একটু বেশি জায়গা চাই পিসির | যাবেন ১৭ ইঞ্চি মনিটর। ১৯ থেকে ২১ 
তাহলে আপনাকে RAM আপগ্রেড করতে ক্ষেত্রে যেমন চাই নতুন হার্ডডিস্ক কেনার আগে pad Heenan S 
হবে। RAM ই আপগ্রেড করা সবচাইতে | কয়েকটি জিনিস আপনাকে দেখে নিতে হবে। | 
Fen শুধু দাম কমই এর কারন নয় এখন eee আগাগোড়া | 23:88:75 
a i হয়। যদি আপনি 440 BX / 2X নির্ভর সকেটে 
370মাদার বোর্ড ব্যবহার করেন যার রয়েছে 
1০০ Miz তাহলে পে্টিয়াম 111 800 MHz 












সিলিকন ডায়েরি 


জয়ন্ত গুপ্ত 


যুদ্ধের আঁচ এবার ডায়েরিতেও | 





ক মাসেরও বেশি সময় হতে চললো 
UE পন 

তো শুনছি যুদ্ধ নাকি আরও দু'বছর 
চলবে। ধোয়া আর আগুন, আওয়াজ আর 
বিভীষিকার রাজত্ব কায়েম হবে চারদিকে। 
তথ্যপ্রযুক্তির এই মক্কায় বসে মনে হয় এর জন্যই 
কি মানুষ এত পরিশ্রম করে নতুন নতুন 
জিনিসের উদ্ভাবন ঘটিয়েছে? আবিষ্কার করেছে 
অভিনব সব সূত্র। অতীত থেকে আজ অবধি 
হেঁটে আসতে আসতে আমরা ক্রমেই বেঁচে 
থাকার রাস্তাকে সুগম করেছি। বহু ভয়াবহ 
ব্যাধি, রোগ জীবাণু আজ শুধুই অতীতের স্মৃতি। 
কিন্ত যুদ্ধ আবার আমাদের ফিরিয়ে দিচ্ছে সেই 
আগের আদিম বর্বরতার দিনগুলি। যে জীবাণু 
আমরা বিনাশ করেছিলাম, বাড়তে না দিয়ে 
আটকে রেখেছিলাম গোপন কুঠরিতে, তাই 
আবার সযত্রে নানা কায়দায় লোকের ওপর 





ware | এই দ্থিচারণা 





য়ে দিচ্ছি a 
বোধহয় মানুষের পক্ষেই সম্ভব 

১১ সেপ্টেম্বরের ঘটনার পর 
বায়োলজিক্যাল ওয়ার বা জীবাণু যুদ্ধ 
সারা পৃথিবী জুড়েই যে আতঙ্ক ছড়িয়েছে তার 
পরিপ্রেক্ষিতেই এত কথা মনে পড়ে গেলো। 
আমার কাছের জায়গাতেও আতঙ্ক কম কিছু 
নয়। মিনেসোটা থেকে মেদিনীপুর সব জায়গাই 
আনপ্রাক্স আতঙ্কে কাপছে। 

তৎপর বিশেষজ্ঞরা । তাদের মতে 
SHAM সংক্রমণ মূলত দুটি উপাদানের ওপর 
নির্ভরশীল । মাইক্রনস এবং মাইনুউস। এই দুটি 
জিনিসের কণা ঠিক কতটা পরিমাণে ফুসফুসে 
ঢুকলে প্রাণ সংশয় হতে পারে? বাতাসে এই 
জীবাণু কতটা বাহিত হতে পারে তা নিয়ে ভেবে 
ভেবে মাথার চুল ছিড়ে ফেলছেন ঠারা। 

এই প্রশ্মগুলির উত্তর পেলেই জানা যাবে 

















ইত্যাদি জায়গায় 


গেছে তাতে 





আনপ্রাক্স মহামারির আতঙ্ক ছা 
দেখা যাচ্ছে আযানপ্রাক্স আক্রান্তদের সংখ্যা এবং 
(রোগের এলাকা বাড়লেও সেই তুলনায় 
সংক্রমণের ব্যাপকতা কম। আশার কথা 
একটাই ১৯৯৯-এর এক সমীক্ষা থেকে দেখা 
যাচ্ছে বায়ু বাহিত আ্যানগ্রা্ Sia BS. 





ME = 








খুব একটা বিপজ্জনক নয়। 

সরকারি মুখপত্রদের বিবৃতি কম বিভ্রান্তিকর 
নয়। এর ফলে আতঙ্ক ছড়াছে আরও বেশি। 
সেনেট অফিসে আনপ্রাক্স জীবাণুবাহী সাদা 
পর্যালোচনায় বলা হয়েছে এক ঘন্টা থেকে এক | পাউডার ভরা খামের সঙ্গে একটি নোটও ছিল 
দিনের মধ্যেই বায়ু বাহি 
সংক্রমণের সম্ভাবনা রয়েছে। এরপর আক্রাং 
হওয়ার ঘটনা খুবই কম। তবে হালকা কোন: 
সংক্রমণের সন্তাবনা থাকতেই পারে তবে তা 









আমেরিকান মেডিক্যাল আসোসিয়েশনের 


একটি জার্নালে আযানগ্রাক্স সংক্রান্ত একটি 





আলনপ্রাক্স জীবাণু | যাতে বলা হয়েছে, "তুমি আযনপ্রাক্স জীবাণুর 
শিকার হয়েছো, তুমি মরবে'। বলা বাহুল্য 
এরপর সঙ্গে সঙ্গেই খামটিকে মেঝেতে ফেলে 


দেন প্রাপক। পাউডারগুলি ছড়িয়ে যায়। 








দৌড়াদৌড়ি ফলে তা আরও বেশকিছু মানুষের 
শরীরে 










Tee) amaa বিশেষজ্ঞরা 


থেকে জ্যানপ্রান্স 


গোয়েন্দা সংস্থার মতে প্রায় ডজন 





ও বেশি দেশ জীবাণু যুদ্ধে বীতিমতো 
পেশাদারি দক্ষতা অর্জন করেছে। এগুলি হলো 
ইরাক, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া এবং 
সিরিয়া। তবে এর থেকে এই "জীবাণু যুদ্ধের 
দায়িত্ব বহিরাগত কোনও ব্যক্তি বা কোনও 
নির্দিষ্ট দেশের ওপর চাপিয়ে দিলে ভুল হবে। 
আক্রমণ আসতে পারে ঘরের ভেতর থেকে। 

বিশেধজঞদের মতে যেভাবে জীবাণু ছড়ানো 
হয়েছে তা দেখে মনে হয় মৃত্যুর তুলনায় 
(লোকের মনে আতঙ্ক আনার জন্য এই জ্যানপ্রাক্স 
ভীবাণু ছড়ানো হয়েছে। 

চারদিকেই এসব নিয়ে আলোচনা। নতুন 
শতাব্দির সৃচনাটা মনে হয় খুব একটা ভালো 
হল না। একে তো আইটি মন্দা, গোদের ওপর 
বিষ ফৌড়ার মতো কিছু কাগুজ্ঞানহীন লোক 
চাপিয়ে দিল যুদ্ধ। 


অনাবাসী সফটওয়্যার বিশেষজ্ঞ হী জয়ন্ত OF 
সিলিকন ভ্যালিতে ওরাকেল কর্পোরেশনের 
সঙ্গে যুক্ত। 

ই-মেইল jguptatus.oractecom Q 








লেখা পাঠান নকল রেখে। 
কারণ অমনোনীত লেখা ফেরত পাঠানো হয় না। 








ভিস্যুয়াল ফ্সপ্রো 5.0 


সদাশিব দাশগুপ্ত 
টেবল রেকর্ড সংযোজন নিয়ে আলোচনা 


রেকর্ড সংযোজন 

রেকর্ড সংযোজন করার জনা আপনি টেবল তৈরি করতে পারেন। 
বস্তুত ফক্সপ্রো নিশ্চিতভাবেই জানে যে আপনি টেবলগুলি যত 
সপ্তব রেকর্ড ঢোকাতে চাইবেনই তাই সে টেবল কাঠামো তৈরি 
পরপরই আপনি যাতে সেখানে রকর্ড সং! 
ব্যবস্থ করে। রেকর্ড সংযোজন করার পক্ষে এটা যে একটা আদর্শ সময় 
তা অবশ্য নয়। আপনি রেকর্ড সংযোজন করার উপযুক্ত নাও হতে 
পারেন। কিন্তু যেকোন জায়গাতেই, যেকোন সময়ে যে কেউ (অথবা 






[যোজন কর! 














Cul + 7 কিটি' d 

pend New Record পছন্দ করতে পারেন। 

প্রোগ্রাম অনুযায়ী রেকর্ড সংযোজন 

আপনি নানাভাবেই একটি প্রোগ্রামের মধ্যে থেকে টেবল-এ 









যেকোন প্রোগ্রাম) টেবল-এ রেকর্ড 
সংযোজন করতে পারে। এই কাজটা) CF 
নানাভাবেই করা যেতে পারে। নিচে আমরা 
তা নিয়ে আলোচনা করব। 

ব্রাউজ অথবা এডিট স্ফিনের 
মাধ্যমে রেকর্ড সংযোজন 

বহু সাধারণ ফক্সপ্রো ব্যবহারকারীরাই 
একটি Append উইন্ডো খোলার মাধ্যমেই 
কাজ শুরু করে। এই কাজটা নিজে করতে 
হলে শুধু টেবলটা খুলে কম্যান্ড উইন্ডোতে 
APPEND টি নিচের পদ্ধতিতে টাইপ 
করুন = 

USECUSTOMER 

APPEND 

এই কম্যান্গুলি একটি এডিট উইন্ডো খুলে দেয়, সংযোজিত করে 
একটি ফাকা রেকর্ড এবং কার্সারটিকে প্রথম ফিল্ডে নিয়ে আসে। প্রথম 
রেকর্ডের ফিল্ডে ডেটা ঢোকালেই ফক্সপ্রো স্বয়ংক্রিয়ভাবেই আরএকটি 
ফাকা রেকর্ড তাতে যুক্ত করে এবং কার্সারটিকে সেখানে রাখে। উইন্ডো 
বন্ধ না করা পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকে। 

আপনি সরাসরিও EDIT কমান্ড দিয়ে একটি এডিট উইন্ডো খুলতে 
পারেন অথবা BROUSE এর সাহায্যে খুলতে পারেন একটি ব্রাউজ 
Bis aes ee 


bae 








7২ ২ 












SELECTCUSTOMER 
| APPEND BLANK 
যদিও আপনি সবসময় সরাসরি 






এভাবে আধুনিকীকরণ করতে পা! 


প্রতিনিধিত্বকারী 
আধুনিকীকরণ পছন্দ ক. 
ভিস্যুয়াল ফকসপ্রোতে মধ্যবর্তী ee বেশি 
কার্যকর । মেমারি ভ্যারিয়েবলগুলিতে ভ্যালু 
সংযোজন করা এবং অনুরোধের ভিত্তিতে টেবল এর জনা সঞ্চিত 
করার পর নিচের নমুনা কেথ্যশুলি একটা টেবল থেকে একগুচ্ছ মেমারি 
ভ্যারিয়েবল তৈরি করে। 








Code creaks a set of memory variables froms table 
SELECT CUSTOMER 

SCATTER MEMVAR MEMO 

Call a previously created from thatallows the user 
to enter fields 














* Function retums. To if user clicks the SAVE batton 
toexit 


Save t= Fill Form( ) 
If user clicks SAVE, append a blank record and 
Tather the memory variable fields 


IF Savelt 

APPEND BLANK 

GATHER MEMVAR MEMO 
ENDIF 


দ্বিতীয় উদাহরণটি প্রথমটির ভিত্তিতেই তৈরি কারণ ব্যবহারকারীরা 
ডেটা সেভ করার ব্যাপারে সিদ্ধান্তে নেওয়া fE এটি টেবল-এ কোন 
নতুন রেকর্ড যুক্ত করে না। 

অন্যান্য টেবল থেকে ডেটা সংযোজন 

ধরা যাক, আপনি চলতি টেবলটি থেকে আরেকটি টেবল-এ রেকর্ড 
নিয়ে যেতে চাইছেন। আপনি একবার একটি রেকর্ডের মাধ্যমেই পড়তে 
পারেন, ফিল্ডগুলিকে সঞ্চিত করতে পারেন মেমারি ভ্যারিয়েবলে তাপর 
ভ্যালুগুলি দ্বিতীয় টেবল-এর একটি রেকর্ডে সঞ্চিত করতে পারেন। 












* Code listing — (i) 
‘SELECTEMPLOYEE 














Rather than scatter values to memory variables, use 
an array to store the field values form a single record. 
‘The following code illustrates this method + 





এর বিকল্প পদ্ধতিও রয়েছে। সেটি হল প্রথম টেবল-এর সব 
রেকর্ডশুলিকে লুপটাকে বাদ দিয়ে সিঙ্গল কম্যান্ডসহ একটি ছ্বিমাত্রিক 
গুচ্ছ বা আযরিতে নিয়ে আসা। একটি টেবল-এ যদি বেশি রেকর্ড না 
থাকে তাহলেই এটি কার্যাকর হয়ে কিন্ত বেশি সংখ্যক রেকর্ড বলতে 
আমরা কি বোঝাতে চাইছি। রেকর্ড টাইম এবং রেকর্ড পিছু ফিল্ডের 
সংখ্যা ৬৫ হাজারের বেশি হতে পারে না। নিচের কোডটি বিষয়টি 
বুঝতে সাহায্য করবে 
* Code listing — (iii) 
‘SELECT EMLOYEE 
IFRECCOUNT( }*FCOUNT( )<65000 
COPY TO ARRAY a Employee 
‘SELECTEMPL9 
APPEND FROM ARRAY a Employee 
HSE 
SCAN 


SCATTER TO a Employee 
SELECTEMPL9 
APPENDBLANK 

GATHER FROM a Employee 


যেকোন পদ্ধতি যাতে আআরিস ব্যবহৃত হয় তা কেবল দুটি কাঠামো 
যদি সমান হয় তাহলেই কার্যাকর হয়। অথবা আপনাকে ফিল্ডের 
ক্রমগুলিকে আগের থেকে ঠিক করে নেওয়া জন্য কম্যান্ডের FIELDS, 
ক্রস ব্যবহার করতে হবে। আ্যারি ব্যবহার করলে যে ফিল্ডগুলির উভয় 
ফাইলে একই নাম রয়েছে তা মুছে যায়। 

আপনার যদি দুটি ফাইলেরই টেবল কাঠামো একইরকম হয় তাহলে 
আপনি ব্যবহার করতে পারেন একটা সোজা পদ্ধতি। নিচের কম্যান্ডটি 
CURPROD থেকে PRODHIST পর্যন্ত সব কম্যান্ই রেকর্ডগুলিকে 








চলুন জাভায় যাই JAVA 


কাবেরী মহাপাত্র 
নানাধরনের টেক্সট নিয়ে আলোচনার শেষ ALI 

















বর্ণনা 
Multicolor Text আযপলেটের সাহায্যে Gata এক বা একাধিক 
প্যারাগ্রাফ দেখা যায়। এখানে প্রতিটি ক্যারাক্টারেরই একটি শ্যাডোসহ 
নির্দিষ্ট রঙ থাকে | CharacterColor প্রপার্টির সাহাযো এই রঙগুলিকে 
নির্দিষ্ট করা হয়। শ্যাডো কালার ঠিক করা হয় ShadowColor zona 
সাহাযো। শ্যাডোর অফসেট যথাক্রমে সেট করা হয় XShadow 
Offset এবং YShadow 01৩৫-এর মাধানে। 

হাইলাটের সময় যখন আযপলেটটিকে রডিনভাবে দেখানো হয়, 
তখন এটির একটি ক্যারাক্টার পরিবর্তিত হয়। URL আছে এমন 
যেকোন প্যারাগ্রাফেরই একটি পরিবর্তিত কালার এফেক্ট থাকে। 





Credit InfoCenter Experian 
Financenter.com FinanceWise 





পয়েন্টারটিকে একটি প্যারাগ্রাফের ওপর Fr 
কালার এফেক্ট সহ টেক্সটটিকে হাইলাইট করা 
করলেই ব্রাউজারটি নির্দিষ্ট URL লোড করে 







প্রপার্টিজ 
মাল্টিকালার টেক্সট আপলেট সেটিংস 


মাপ্টিকালার টেক্সট উদাহরণ-১ 
MultiColorTextt.himl আপলেট সাতটি প্যারাগ্রাফ দেখায়। 
প্রতিটি প্যারাগ্রাফেরই একটি করে লাইন দেখা যায়। প্রতিটি 
প্যারাগ্রাফের সঙ্গেই ওয়েবে দৃশ্যমান একটি আর্থিক পরিষেবা ব্যবস্থার 
A রয়েছে। EmbossEngraveText ADA সাহায্যে কোনও টেক্সটের এক 
প্যারাগ্রাফের ওপর পয়েন্টারটিকে রাখলেই টেক্সটটি | বা একাধিক প্যারাগ্রাফ দেখা যায় যা সেই পাতাটিতে এমবস করা 
x খাকে। এই আপলেটটিকে হাইলাইট করতে হলে টেক্সটটিকে এমবস 
অবস্থা থেকে এনগ্রেভ অবস্থায় নিয়ে যেতে হবে। এই এফেব্টটি একটি 

(বোতাম টিপে করার মতোই সাধারণ | 
এনগ্রেভিং-এব স্বাভাবিক বজায় রাখার জন্য টেক্সট-এর 
পটভূমির রঙের সঙ্গে টেক্সটির রঙ যাতে মাননসই হয় সেদিকে লক্ষ 
রাধুন। ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে হলে লক্ষ রাখুন পটভূনিটির 
রঙ যাতে ইমেজের রঙটির চাইতে গাড় হয় সেদিকে লক্ষ রাখুন। 





। প্যারাগ্রাফে ক্লিক করলেই ব্রাউজারটি সংশ্লিষ্ট 





z তাহলেই একটা বাস্তবসম্মত এফেক্ট আসবে। রঙের NPE নির্ভর করে 
URL লোড করে নেবে। ইনটেনসিটি প্রপার্টির ওপর। একই রকমভাবে কোনও এফেক্টের 
ATE, গভীরতা নির্ভর করে ডেপথ প্রপার্টির ওপর। 
মান্টিকালার টেক্সট উদাহরণ-২. 
MultiColorText2.himl চারটি প্যারাগ্রাফ দেখায়। প্রতিটি | এমবস এনগ্রেভ টেক্সট উদাহরণ-১ 
[যে র শব্দ দেখা প্যারাপ্রাহ EmbossEngraveTextl himi ছটি প্যারাগ্রাফকে দেখায়। প্রতিটি 
লাইন যাতে সমানভাবে একটি FAB কলামে সন্নিবিষ্ট থাকে সেই | পারাগ্রাফেরই একটি করে লাইন দেখা যায়। প্রতিটি লাইনের সঙ্গে 
জন্য layout প্রপাৰ্টর সঙ্গে 7 ট করা থাকে। | একটি করে ক্রয় পরিষেবার সংযোগ রয়েছে। এগুলি আপলেটের 


নভেম্বর ২০০১ EE 











মধ্যেই লেআউট প্রপার্টি সঙ্গে মাট্রিক্সকে সংযুক্ত করে । একটি 
প্যারাগ্রাফের উপর পয়েন্টারটিকে নিয়ে যান এবং টেক্সটটিকে এনগ্রেভে 
বদলে নিয়ে হাইলাইট করা বাকে। 

প্যারাগ্রাফে ক্রিক করলেই ব্রাউজার সংশ্লিষ্ট URL লোভ 
নেবে। 








পরিবর্তন করার মাধামে। 
একটি 


ক নিয়ে গেলেই টেক্সটটি 
লাইট করা যাবে। একা 
















নিষ্ট URLI লোড = 


করলেই ব্রাউজা, জারটি নি! 











হেডলাইন টেক্সট উদাহরণ-১ 

HeadlineTextl.bunl অনেকগুলি লাইন রয়েছে এমন চারটি 
প্যারাগ্রাফ দেখায়। প্যারাগ্রাফ গুলি TOE | এর সাহায্যে 
চালোড করা যায়। আপলেটের 
প্রপার্টির সঙ্গে মাট্রিক্স সেট করা 
পর পয়েন্টারটিকে নিয়ে যান এরং 







নফরমেশন তে র একটি 








হেডলাইন টেক্সট উদাহরণ-২ 
HeadlineText2.html আপলেট-এর সাহাযো অনেকগুলি লাইন রয়েছে 
এমন চারটি প্যারাগ্রাফ দেখা যায়। প্রতিটি প্যারাগ্রাফের সঙ্গে একটি করে 
ক্রীড়বিযয়ক ওয়েবসাইটের সম্পর্ক রয়েছে।এর পটভূনির রঙটি হয় কালো। 
আরও Gabba রঙটি হয় ধূসর। এর সাহায্যে প্যারাগ্রাফটি হাইলাইট না 
হওয়া পর্যন্ত হেডলাইনটিকে আরও উজ্জ্বল দেখায়। 

একটি প্যারাগ্রাফের ওপর পয়েন্টারটিকে নিয়ে গেলেই টেক্সটটি 
হাইলাইট করা যাবে। পারাগ্রাফটিতে ক্লিক করলেই ব্রাউজার URL 
লোড করে নেবে। 





ember 


























টিনএজেই তুলকালাম 


এবারে এই বিভাগে এসেছে পনেরো বছরের কিশোর হয ওপ্তা। 


নেরো বছরের কিশোর শুনে এই 
(বিভাগের অনেক নিয়মিত পাঠক- 
পাঠিকাই জুকুচকাতে পারেন।কারণ 
বাক্তিত্বে কিশোর আসে কি করে। 
হক কথা। কিন্ত হর্যকে এবার এই বিভাগে না 
এনে আমার কোনও উপায় নেই। তাছাড়া প্রাপ্ত 
বয়স্কদের সাফল্য কাহিনি পড়তে পড়তে যারা 
একটু ক্লান্ত হয়েছেন হর্যের সাফল্যের গল্প 
তাদের কাছে ভোরের ঠাণ্ডা হাওয়ার মুখে লঘু 
সংগীতের মতো লাগতে পারে। 
এখনকার কিশোর- 
কিশোরীদের অধিকাংশই 
বেশ ছকে বাঁধা 
জীবনযাপনে GEE | 
এমটিভি, সাইবার কাফে, 
আউটিং, ডিক্কো — এ 
হলো গিয়ে উচ্চবিত্ত ছক। 
এছাড়া রয়েছে বাদবাকিরা 
সিনেমা, আড্ডা, 
বাংলাব্যান্ড, টিভি দেখা, 
প্রেম ইত্যাদি নিয়ে থাকে। 
পড়াশোনা কিন্তু সবাই 











রে os টিলা 
বছরের মে মাসে কৃতিত্বের সঙ্গে সিসিডিএ-র 
অনুচ্ছেদ এই কারণেই যেহর্ষের করম সার্টিফিকেট পেয়েছে হর্য। প্রমাণ হল লেগে 
রি লাইনে কুলোবে থাকলে সবকিছু হয়। 
এই পরীক্ষাতে পাশ করার জন্য হর্ষ কোনও 
বিশেষ কোচিং ক্লাসে ভর্তি হয়নি বা তাকে 


দাডিয়েছেহ্য। 


ক্লাস প্রি-তে পড়ার সময় থেকেই হর্ষের 
সঙ্গে কমিপিউটরের পরিচয় । একটি বেসর 
প্রতিষ্ঠান থেকে প্রথমে সে DOS কোর্স করে। 
সপ্ন দেখা সেই শুরু ্বপ্রের সিঁড়িতে পা রাখার 
জনা গত বছরের অকটোবর থেকে এ বছরের 
এপ্রিল মাস পর্যন্ত হর্ষ বহু অনলাইন পরীক্ষায় 
বসেছে। এই পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে 
পরীক্ষা দেওয়ার পাশাপাশি একই সঙ্গে সে 
চালিয়ে গেছে স্কুলের পড়াশোনা। 

সিসিএনএ পরীক্ষায় পাশ করার মধ্যে দিয়ে 
প্রথম সাফলোর স্বাদ পেল হর্ষ । এরপর আর 














ভিড়। কেরিয়ারের 





হর্ষের মতে জাভা, ভিবি, এএসপি এই 
মন্দাবস্থার ফলে একটু ক্ষতিগ্রস্ত হবে। কারণ 
এইগুলি মূলত ওয়েব ডিজাইনিং নির্ভব। 
অনাদিকে সি++, ওরাকেল, সিসকো'র দাম 





সবসময়ে থাকবে। তাই প্রোগ্রামিং এবং 
নেটওয়ার্কিং-এর দাম সব সময়ে থাব 
সাফল্যে 
















বলে। মাস্টারমশায়রা 
[তার প্রশংসা কবলে 
হর্ষের ভালো লাগে। 


ভবিষ্যতে হর্ষ আরও অনেক কোর্স করতে 
ইচ্ছা আছে। এগুলির মধ্যে রয়েছে সিসকো 
সার্টিফায়েড নেট ওয়ার্ক প্রফেশনাল 
(সিসিএনপি), সিসকো সার্টিফায়েড ডিজাইন 
প্রফেশনাল (সিসিডিপি) এবং মাইক্রোসফট 
সার্টিফায়েড সিস্টেম ইঞ্জিনিয়ার (এমসি 
এসই)। 

তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আর পাঁচ জন বড় 
উদ্যোগীর মতোই হর্ষের একটি নিজের প্রতিষ্ঠান 
গড়ার স্বপ্ন রয়েছে। এটি হবে একটি নেট ওয়াকিং 
রিসার্চ আগু ডেভেলপমেন্ট ফার্ম। 
সাবাস St এগিয়ে যাও। 


তের ২০০১ চটি” 















a 
















পিসি কোয়েস্ট আওয়ার্ড 


ত্রয়োদশ পিসি কোয়েস্ট পুরদ্ধার বিতরণ 
সমারোহ হয়ে গেল সম্প্রতি । ভাবত সেরা 


সংবাদ ওয়েব সাইট নির্বাচিত হলো 
indiatimes.com এবং সেরা ভারতীয় 
পোর্টাল হলো Rediff.com | সেরা সার্চ 
সাইটের পুরদ্ারটি জিতে নিয়েছে Yahoo! 
পিসি কোয়েস্টের পাঠক পাঠিকাদের মধ্যে 








তথ্য কণিকা 


সাইবার দুনিয়ার সংবাদ বিত্রিতা। 


মেয়াদী ক্ষেত্রে আমদানী কারকেবা আর্থিক 
ম্মধীন হতে পারেন, যদি না তারা 
বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যাপারে 
আগেভাগেই পরিকল্পনা না নেন। 





সরকার বাজারে এই সংস্থার কিভাবে চলা 








উচিত তা ঠিক করার ব্যাপারে কিছু নিয়ন্ত্রণ 
আরোপ করার কথা ভাবছেন। সম্প্রতি এ. টু a} 
ব্যাপারে সরকারি নির্দেশনানা দেহা যাচ্ছে আমেরিকাই wut শিছের চালিকা 
ইতিমধোই মাইক্রোসফটকে বেশ কিছু শক্তি এবং তারা ঘোষণা করেছে দীর্ঘস্থায়ী 
FUAT মেনে চলতে হচ্ছে। হার্ডওয়্যার এবং যুদ্ধের কথা। তাই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও 
সফটওয়্যার ডেভেলপারদের নিজেদের সংকেট দীর্ঘস্থায়ী হবে। 
ইচ্ছেমত ডিসকাউন্ট দিতে তারা আর 
পারবেন না। তা হোক, কোম্পানি দু- চিনের দিকে মুখ 
টুকরোতো আর হলো না। ? H 

ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পকে তাকাতে হবে 
প্রতিক্রিয়া 
১১ সেপ্টেম্বরের ঘটনার প্রতিক্রিয়া সারা 






বিশ্বের আইটি-র মরা বাজারের ওপর কি. 
pire Soran crs ee 











বাডিটক 


ইনোমিডিয়ার বাডিটক হল এ: 
ইনটারনেট ভয়েস কমিউনি 
রয়েছে মোট চারটি সংযো' 
সাহায্যে মোট দশ জন লোক একই সঙ্গে কথা 








কেটর যাতে 





ধ্যম। এর 
বলে মাল্টি পার্টি কনফারেন্স করতে পারেন। 


এছাড়াও এখানে রয়েছে পিসি টু পিসি 
কলিং, পিসি টু 


A 





SEA বুক, মেমারি স্পিড ডায়াল এবং অটোমেটিক টিকিট দেওয়ার ব্যবস্থা চালু 
কল AR রেকর্ড ইত্যাদি নানা অস্ত্রে বাডিটক করেছে। প্রাথমিকভাবে শুধুমাত্র 
সজ্জিত। হায়দ্রাবাদ শহরের দশটি বাসে এই 
ব্যবস্থা চালু হয়েছে। পরবর্তীকালে এই 
ব্যবস্থা গোটা রাজ্য জুড়েই চালু হবে। 
সোলার রোবট একথা জানিয়েছেন এপিএসআরটিসি-র 
কার্নেগি মেলন ইউনিভার্সিটি রোবটিক্স ডিরেক্টর আরপি সিং। এই মেশিনগুলো 
ইনস্টিটিউটের বিজ্ঞানীরা অবশেষে বসানো হবে বাসের দু-জায়গায়। বাসের 
তৈরি করে ফেলেছেন ক্র প্রবেশ দ্বারে ড্রাইভারের কেবিনের বা 










প্লাগইন করে সফটওয়্যার লাগাতে পারেন। 
এরপর আইকনে ক্লিক করলেই রেকর্ড 
করা যাবে ভিডিও, তোলা যাবে ছবি। 
একবার ক্লিক করলেই বিশ্বের যেকোন 
প্রান্তে ভিডিও ই-মেইল করা যাবে বা ছবি 
পাঠানো যাবে। এর জনা রয়েছে ওয়ান 
ক্লিক আটাচমেন্ট। ভিডিও ই-মেইল বা 
হবি পাওয়ার জন্য কোনও বিশেষ ব্যবস্থার 
দরকার হবে না। কুইক ক্যাম এক্সপ্রেসের 
দাম মাত্র ৪০০০ টাকা। ওয়্যার্যান্টি এক 
বছরের। a 


নক ২০০ [সি 


আযাডভেঞ্চার থেকে একস এম এল 


এই বিভাগটি এবার হালকা ও গভীর সকল পাঠকের STE! 


একস এম এল 
বিশাল অথচ নমনীয় একস এম এল 
আ্যপলিকেশন তৈরি করার জন্য এই 


Developer's 


এই সিডিটি খুব কাজে আসবে। এর 
সাহাযো খুব সহজেই বানিয়ে নেওয়া 
হি পারদ 











নেট উপহার 


উপহার দিতে চাইলেই নিচের সাইটওলি দেখে নিন 


শুভেচ্ছা বা আশীর্বাদ জানানোর জন্য উপহারের থেকে ভাল বোধহয় আর কিছুহয় না জন্মদিন, 
বিয়ে অগ্নপ্রাশন, বিবাহ বার্ষিকী সব মিলিয়ে বাঙালির বারো মাসের তেরো পার্বনের মতোই 
বছরভোর আমাদের একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে। একেকটি অনুষ্ঠানের জন্য একেক 
রকম উপহার। উ পহার বাছাই নিয়ে সমস্যার কোন কারণ নেই। চলে আসুন 
WWW.countryoven.com-4 | এখানে আপনি চকলেট থেকে ইলেকট্রনিক খেলনা সবকিছুই 
'পাবেন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য করতে পারবেন ই-মেইল। উপহার বাছাইয়ের 
কাজটা করে দেওয়ার জন্য এখানে রয়েছে ‘Gift finder’ এর উপর আপনি নির্ভাবনায় উপহার নির্বাচনের দায়িত্ব দিয়ে দিতে পারেন। 





]] (নে বিচরণকারীদের প্রত্যেকেই wow.editf.com নামক পোর্টালটির সঙ্গে পরিচিত। বাজার 
'বিলাসীদের gan মেটানোর ব্যবস্থাও করেছেন এই পোর্টালটির উদ্যোগতারা। দেশি-বিদেশি যেকোনো 
ব্রান্ডের যেকোনো রকম জিনিস কিনতে চাইলে আপনি নির্থিধায় আসতে পারেন hup:// 
shoping.rediff.com-41 এখানে সব সামগ্রাই নির্দিষ্ট বিভাগে করে সাজানো রয়েছে। যার 
ফলে ক্রেতাদের পক্ষে বাছাইয়ের কাজটি অনেক সহজ হয়। যেমন বই বিভাগটিতে পাঠকদের 
পছন্দ, বেস্ট সেলারস, নতুন বই ইত্যাদি নানান নির্দিষ্ট বিভাগ আছে। কোনো সমস্যা দেখা দিলেই 
টেলিফোনে cee লাইনে সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। ই-মেইল বা অনলাইন আড্ডার 
জন্য কোন পয়সাই লাগবে না। 


















আপনাদের জন্য 


আপনাদের জিজ্ঞাসা আমাদের অনেক কিছু নতুন ভাবে শেখা । 


৬ আমি বৰ্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 
(তৃতীয় বর্ষ)-এ পাঠরত। আমি ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার 
হতে চাই। এর জন্য আমাকে কি করতে হবে? 'কমপিউটর 
তথ্য ও প্রযুক্তি যেভাবে পথ দেখাবে সেভাবেই এগোৰ। 

বিশ্বজিৎ দাস, কলিকাতা-৬০ 


উত্তর বিশ্বজিৎ বাবু আপনি নিশ্চয়ই জানেন বিগত প্রায় বছরখানেক 
ধরেই সারা পৃথিবীতে তথা প্রযুক্তি ক্ষেত্রে এক মন্দাবস্থা চলছে। 
যদি আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টি পছন্দ করেন তাহলে 
সেটি নিয়ে স্নাতক হবার পর আপনি নিশ্চয়ই ভালো কোনও 
জায়গায় চাকরি পাবেন। এক্ষেত্রে আমি আপনাকে কেমিক্যাল 
ইঞ্জিনিয়ারিং পড়তেই উৎসাহিত করবো। যদি আপনি কেমিক্যাল 
ইঞ্জিনিয়ারিং বিষয়টি পছন্দ না করেন এবং ares হওয়ার পর 
যদি তথ্য প্রযুক্তি শিল্পের অবস্থার উন্নতি হয় তাহলে আপনি 
এআইসিটিই স্বীকৃত কোনও প্রতিষ্ঠানের থেকে এমসিএ করতে 
পারেন। এটা করতে পারলে একজন কেমিক্যাল ইন্জিনিয়ার এবং 
একাধারে আইটি বিশেষ হিসেবে চাকরির বাজারে আপনার 
একটি অতিরিক্ত সুবিধা থাকবে। 


e আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর 
(দ্বিতীয় বর্ষ) way আমি ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার 
হিসাবে কাজ করতে চাই অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে 
চাই। এর জন্য আমাকে কি পথ অবলন্ব করতে হবে? কমপিউটর 
তথা ও প্রযুক্তি-এ এ ধরনের প্রশ্নের উত্তর পূর্বে পাইন। দয়া 
করে উত্তর দিলে বাধিত হবে। 















তাই আমি আপনার কাছে জানতে চাই এমসিএ কোন কোন 
ইনস্টিটিউট থেকে করা যায়? কোথা থেকে করলে সবচেয়ে 
বেশি লাভ হবে? এমসিএ কি যে কোন বিভাগ থেকে করা যায়? 
বিসিএ করে এমসিএ করলে কী ভালো হবে না NUTS ও 
বছর ধরে ওদের কোম্পানির শেষ ডিগ্রি G NIIT করে বেরোলে 
ভাল হবে? এমসিএ কত বছরের কোর্স £ বিসিএ করে এমসিএ 
করলে কি এমসিএ-এর কোর্স এক বছর কমে যায়? সিএমসি 
লিমিটেড থেকে কমপিউটর কোর্স করলে ইগনুতে কোন বিশেষ, 
সুযোগ পাওয়া যায়? ইগনুতে এমসিএ করতে হলে কি প্রথমে 
admision test দিতে হয়? এই পরীক্ষাটির কোন বিষয়ের 
উপর হয়? ইগনুতে এমসিএ করতে হলে কি সিআইসি কোর্স 
করতে হয়? কোর্সটি কি কমপিউটর-এর উপর হবে? কোর্সটি 
কত দিনের? বিসিএ করতে কি কোন পরীক্ষা দিতে হবে? 
এমসিএ-তে MATH- ভূমিকা কতখানি? 


শানু ধর, বলাগড় 













উত্তর এমসিএ করতে হলে বিজ্ঞানে স্নাতক হতে হয়। এআইসিটিই Tie 


বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এমসিএ পড়ানো হয়। যেমন, যাবদপুর 
বিশ্ববিদ্যালয়, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিমড ইউনিভার্সিটি 
এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টেকনলজি স্বীকৃত বেশ 
কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজ। মনে হয় ২০০২ থেকেই এমসিএ- 
তে ভর্তির জন্য জেয়েন্ এটা চালু হবে। অন্য কোনও বেসরকারি 
প্রতিষ্ঠানের ডিপ্লোমার চাইতে এমসিএ ভালো। এটি তিন বছরের 
কোর্স । যদি কেউ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টেকনলজি 
স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে বিসিএ করে তাহলেই সে এমসিএ- 
তে দ্বিতীয় বছরে যোগ দিতে পারে। বিজ্ঞানে জাতকোত্তর ডিগ্রি 
রয়েছে এমন কেউ ছাড়া অন্যান্যদের ইগনুর এমসিএ কোর্সে ভর্তি 
হওয়ার আগে ছয় মাসের সিআইসি কোর্স করতে হবে। দ্বাদশ 





য় যারা পাশ করেছে তারা প্রতোকেই। 











Compqsoft a US based software development and consultin, 
Middle East Office in Riyadh, S: positions need 4 year deg 
Science or equivalent. Very attractive compensation package for the right person. 


company seeking the resources for our 





ee in Computer 






1. IT sales executive : 5 years experience in IT solutions seeling, desirable in ERP/CRM and e- 
commerce solutions. 










Project Manage 
costing and execution. Leading ERP/CRM and e-commerce package implementations expe 
rience is required. 

Preferred Oracle, SAP, Siebel. Excellent written and verbal communication skills are must 


Minimum 10 years experience in Pre sales, project planning, Project 






3. Senior Functional and Technical Analysts : We are look 
fessionals who have worked on real projects. Multiple implementation experience (Techni 
cal or Functional) is one of the following leading package-i) Oracle Financial III (ii) SAP 
(iii) Siebel (iv) e-commerce. 





for 5+ years experienced pro 










System security area. a) Risk 





. Security Experts : At least 4 years experience Information 
Analysis b) Security Auditing c) PKI Technologies d) Firew: 






Experience with verisign products are must. 






5. QA Engineers : Minimum 3 years experience in unit regression and performence testing 
web and client server applications. Proficiency in at least two of the following automation 
tools are must - (a) WinRunner 7.0 (b) LoadRunner (c) Test Director (d) SQA Robot (e) Silk 








Certification is highly preferred. 

6. Embedded Systems Programmers : At least two years experience in Programming in WIN | 
CE, Palm OS environment using embedded development tools from Microsoft or iANywhere 
At least one live project exp in mobile computing. 


7. Independent IT Recruiter : This position is based in India. We are looking for Independent 
/ Freelancer technical recruiter. Need to have 5 years experience in technical recruiting. 











Please enter your resume profile on our website 









http://www.compgsoft.comvemployment 
E-mailed or snail mailed resumes are not considered. 













we make IT work for you ! 
COMPQSOFT. Inc-440, Benmar, suite 1270, Houston, Texas 77060 














IT OPPORTUNITY IN INDIA & oversth? 


Mainframe (MQ Series) : 2-4 years experience in CICS/COBOLIDB2 
SAP: 3 years experience as ABAP Programmer, Net.commerce People and has around 10 rewources 
for 6 months (partially onsite UK) 

Oracle : Min 2 yrs exp in DBA with Operating System. 

Unix Bank Master : Should have min 5 years exp in Bank Master Software. 

Project Manager (Java) : Should have minimum 2 years experience in EJB. 

‘Senior Project Leader (Java) : Should have minimum 6 years experience in EJB. 

Senior Analyst : Should have minimum 3 years experience in C/ C++ /-DH485 / Control Net Protocols. 
Sun Solaries : Minimum 3 years experience in Sun Solaris 

ERP Na Vision : Minimum 3 years experience in Na Vision 

Sr. Linux (TL/ PL Level) : 4 years experience in Linux internals. 

Personnel : Device Driver Development & OS Porting experience. 

Sr. Embedded (TL / PL) : 4 years experience in RTOS like VxWorks 

Personnel : Nucleus Plus / ThreadX. 

OA Tester : Should have minimum 4 years experience in testing and 1 year on Macintosh Platform. 































Candidates preferred are B.E / B.Tech / MCA / BSC (Computer Science) 
Interested candidates meeting the above requirements may please e-mail their CV's within 
ten days at : softwarerecruit_2001@rediffmail.com 












1. Application developers having worked on 
© Power builder with Unify or SQL Server on NT 3-5 years 


@ Lotus 5 and Domino 3-5 years. 
















© AS / 400 - JD Edwards - 5 years. 
e Peoplesoft Functional / Technical - 3-7 years. 
© SAP Functional Consultants - 7 years. — 




















A rapidly growing Indian software company with Japanese roots, is looking for 


IT Professionals having a minimum of 3-4 years experience and the following skill 
sets, to join us immediately for challenging assignments. 
Operating Systems : MVS/XA, MVS/ESA, OS/2, 05/390. UNIX 
Languages : COBOL/MF-COBOL, PL/1, C, C++ JAVA & JAVA Technologies. 
DBMS : DB2, MS-SOL, BTRIEVE 
Utilities & Tools : TSO CICS, ISPF/PDF, JCL VSAM, IMS-DB/DC. 


GUI : VB, POWER COBOL 
Added preferences : TELCON, INTERTEST EASYTRIEVE. DASH. 
Application Servers : WEB LOGIC, WEB SPHERE 


Please Courier : e-mail your resumes in rtf/text format immediately to 


401, Oxford House, 3rd floor, 15, Rustam Bagh 
Main Road. Off Airport Road. Bangalore - 560 017 
E-mail :japind@ jinis.com 
wwwjinis.com 

















Business Standard the fastest growing financial daily in India seeks Business Associates to work with the group 
on a retainership plus commission basis for the following territories, 


Haryana & Chandigarh 
Kanpur & Allahabad 
Lucknow 

Western Uttar Pradesh 
Himachal Pradesh 
Jammu & Kashmir 


Business Standard is published from Delhi, Mumbai, Chennai, Bangalor, Hyderabad, Kolkata and now 
Ahmedabad. 

if you are looking for a challenging and rewarding assignment, an opportunity to be associated with one of 
the best media brands in India, have an experience of 3-5 years in media sels and basic infrastructure like 
phone, fax and excellant local contacts, do send us your resume. 

We wish to be associated with dynamic sales personnel who can make a difference. The rewards are anormous 
with commissions matching the best in the Industry. 


Da Contact 








___ General Manager - North 
"5, Bahadur Shah Zafar Marg, New Delhi - 110 002 
৪ + Ph : 3720202-10 Fax : 372 0201 



























চির 


এ 
রি an 
“structure on dem 


JUMP, a UK based organisation, is extending its footprint in India. We are a category 
‘A’ ISP, presently operating in Delhi and in the process of setting up operations all over 
India through a and International gateways. In addition to the Internet 
Access, we provide Applications and Management Solution Serv- 
ices, which target the following Banking & Finance, Telecom, Manufac- 
| turing, Logistics, Education and Government 

| With positions available in Delhi, Mumbai, Kolkata, Bangalore, Chennai and Hyderabad 
| we invite applications from highly geared individuals to expand and grow JUMPP's 
reach in India. All positions are available at these locations. Please mark the applica- 
tion with the position code and location. 


1. Network Administrator [1001- A] 

Minimum Graduate with 7-10 years hands on experience in implementing, supporting 
and managing networks based on co, Sun, 3Com, CA and HP. This should include at 
least three years experience after obtaining CCNA and Database Administration for at 
least one year. Should have understanding of BSNL, MTNL, and VSNL network deploy- 
ment. Management experience would be an advantage. 


2. System Administrator [1001-1-SSA] 

Minimum Graduate with 7-10 years hands on experience in implementing and support- 
ing Solaris, Windows, NT / 2000, Linux and Unix based systems and Networks, This 
should include a least three years experience after obtaining MCSE 1,2,3 and Database 
Administration for at least one year. Should have understanding of BSNL, MTNL, and 
VSNL network deployment. Management experience would be an advantage. 


Please send your resume by post / fax, supersrcibing the the envelope with the 
post applied for to : 


HRD, JUMPP India Private Ltd. 
Publicis House 1-2, Aram Bagh, 
Panchkuian Road, New Delhi 110055. 
Tel : +91-11-3516720 & 351 6721 
Fax : +91-11-362207, 3516722 











= MF 


M/F (100), comp operator, for 
pvt firm, T. Das Ph : 237 5534 
B Operator-male. 
Experience minimum 3-4 yrs 
(all DTP job for commercial 
purpose). Duty hours 9 am to 
7pm. Contact with biodata & 
3 copies photo before 
21.01.01 at Health & Beauty, 
14 Moni Mukherjee Road 
North Jagabandhu School. 


Female, Comp operator, 
knowing Internet, e-Mail, for 
indoor / ourdoor work, G 
Bagaria Ph : 230 5990 / 218 
0076. 


Male, DTP, with knowledge of 
Pagemaker, Corel Draw, 
Office 97, attractive terms, for 
office in G. C Dey Ph : 
5553468 (7-10 am/7-10 pm) 


Male, comp professional for 
courier Co, P Dam Ph : 335 
4408. 


Lady, BEEE / DEEE, fresh / 
‘exp to work on full / part time, 
for a study centre, on salary 
basis Ganesh, E-mail : 
‘@tatanova.com, 

h : 044-6571719. 


DTP Operator wanted 
immediately. Contact 236- 
9902 / on Tel : 236 4513. 


Female, DTP operator, 
knowledge in Pagemaker, 
Coreldraw, Photoshop, Amit 
Ghosh Ph : 8740406 / 549 
4883 (8-10pm) Dum Dum. 


Experience in computer 
hardware course wanted 











a job as a 17851 
candidate. Contact on 
e.mail-lamba 23@ 


rediffmail.com tribhuwan- 
92001 @yahoo.co.in on Tel: 
454 1864. 


DTP operator knowing 
colour designing jobs on 





Photoshop Corel Draw and 
Pager Maker for an 
Advertising Agency. Salary 
Rs. 3500/-. Contact on Tel 
359 4181 


MIF, com lit (Win, MS office, 
DOS, Basic, Tally, Internet), 
must be fiuent in Eng, Hindi 
& Bang, for Kids Learning 
Centre, Ph ; 530 7880 


M/F, comp operator, having 
thorough exp in DTP, e-mail, 
Internet, Accord, Tally, well 
conversant in Eng, Beng & 
Hindi typing, for reputed 
concern, B K Das Ph 
4131021 (1-5 pm). 


M/F, DTP cum data entry 
operator. Ritu Ph ; 234 8342 
(2-5 pm). 


M/F, Knowing Java, Adv 
Java, C, C++, Dream Weaver, 
for comp institute, Ajay 
Singhania Ph : 225 7011 


M/F, DTP operator, knowing 
Adope Pagemaker, 
Coreldraw, English typing, 
must have knowledge 
in comp hardware, 
Mb : 9831127962. 


MIF experience computer 
faculty required for 
Java, Advanced Java, 
C, C++, VB.Contact on 
Tel : 225 7011. 


MF DTP operator, knowing 
adobe PhotoShop & Corel 
Draw & knowing Bengali DTP 
work, computer hardware 
required for a DTP centre. 
Contact on 9831127962/ Tel 
335 4687 


N/W administrator, exposure 
2 win NT / Linux, for 5-10 
years. Posting outside W.B: 
Lucrative Salary. Contact on 
5311242 or on Tel : 531 0179 








Global Companies 


USA, EUROPE, 
AUSTRALIA, FAR EAST, 
INDIA 
(Bombay, Pune, 
Bangalore, Delhi) 
High pay opportunities for 


Senior & Meddle Level 
Professionals 
cv@employersciub.net 
Tel :5379111/5379112/ 
5373742/5374002 
Magana Services (I) PVT. Ltd. 
Where global employers 


meet to recruit Indian 
professionals 


>< 
Caught in the IT web? 
Want to be a Globetrotter? 





On Our strong wings 
Your career will soar new 
heights! 


Bright IT Pro with the right 
talent 


Cannot afford to miss! 
Rush your resume to 
kali@vsni.com 
>< 
id has changed 


itjobs@vsni.com 


Fidelity rr Jobs 


11 Neelkanth Udyog Bhavan 
Sakinaka Junction, 
Mumbai - 400 072 





Our e-mai 





Tel : 857 1194. 
Fax : 857 1059. 

















নিরাপত্তা আর নিরাপত্তা নয় 


শ্রীগণক 





MENSA AT NIMDA ভাইরাসের হামলা | 








রে দেওয়া হয়েছে। আমুলের বিজ্ঞাপনে 
রণ মানুষ "যুদ্ধ নয় শাস্তি 


সায় কমপিউটর পাওয়া 


AF.GONEISTHAN বু 





হাতে গ্লাভস আর নাকে মাস্ক লাগিয়ে 
খুলে পড়ছে। আমেরিকার ATE গোডাউ নগুলোতে, 
আ্ান্টিবাইয়োটিকে মজুদ করা হচ্ছে। 





নাঃ সব মিলিয়ে পৃথিবীর আম্চর্যতম কোলাজ করলেও, 
কোথাও কিছু মেলানো যাচ্ছে না। ইনটারনেটের মাধামে হয়ত বা 
হয়েছে জীবাণু যুদ্ধের আতঙ্ক ॥ আমেরিকার মানুষের মনে যে ভয় | প্লেগের জীবাণু কিনতে পাওয়া যাবে কিছুদিন পরে। রাসায়নিক 
— সারা পৃথিবীর মানুষের মনেও সেই এক ভয়। তথ্যপ্রযুক্তির | যুদ্ধ শুরু হল বলে! তথ্যপ্রযুক্তি কি মানব সভ্যতা বাচাতে পারবে? 
আসবে ভয়ের বিরুদ্ধে লড়াই করার প্রশ্নে। প্লেগের ভেন্টিলেশন সিস্টেম সাদা পাউডার কিংবা টিউব বেলে 

দিন গড়িয়ে বিকেল। আলো নিভে আসা পৃথিবীর মানুষগুলো | তরল পদার্থ পড়ে থাকতে দেখলেই ত্রাস সঞ্চার হচ্ছে উন্নততম 
মরণ যুদ্ধে মেতেছে। তথ্যপ্রযুক্তির আধুনিকতম অন্তরসপ্তার দিয়েও | দেশের মানুষের মনে। 'হাই টেক" কোথায়? মানুষের নিরাপত্তা না 
খুঁজে পাওয়া যাচ্ছে না ওসামা বিন লাদেনকে। আমেরিকা এখন | দিতে পারলে তথ্যপ্রযুক্তির প্রয়োজন কি? অনেক সাধারণ প্রশ্ন ভিড় 
ভাবছে আরও CHE অস্ত্রের কথা । আরও উন্নত তথাপ্রযুকতি। প্রতিটি | করে আসে! 





সৈনিক যদি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকে তাহলে কেমন হয়। বায়োটেকনোলজি — উন্নত হচ্ছে মানুষকে ধ্বংস করার জন্য? 
ওয়্যার কমিক-এর সেই “ল্যান্ড ওয়্যারিয়ার' এর ধারনা কি বাস্তবে | হতেই পারে নাঃ গবেষনাগারগুলো শুরু করুক নতুন গবেষণা তথ্য 
সম্ভব হবে? প্রতিটি সৈনিক এক একটি নোভ। নেটওয়ার্কের মাধ্যমে | প্রযুক্তি দিয়ে Metres অস্ত তৈরির । a” 


, পি রি 











Tel : (033) 229-0079 
Fax : (033) 229-0429 
Email : vispub@cal2.vsni.net.in 





EE 


UNIT 


VALUE - ADDED 


TOTAL PRINT PRODUCTION 





TYPOGRAPHICS 
115, 117 KARNANI MANSION 
25A PARK STREET 

KOLKATA - 700 016 














TERED” REGISTRATION NO. WB/RNP-367 


A 
i 


In a 00100158800 collaboration with the worid-renowned IBM, Webel — the nodal agency for development of IT in 
the Stato - bas launched the first-ever Distance Learning project for IT education. With the IT industry growing at 
2 tremendous pace, the country and the world needs industry-ready, IT- educated professionals in much larger 
numbers. Distance Learning alms to fulfil this vital need. 


A high-capacity network wi soon tink strategically located cantres of education throughout the State for remote 
online leaming. Powertu! and modem course contents wil be pumped through this network, using very advanced 
‘Lolus Learning Space Technology. A student can choose his own area of study from ও range of certified 
‘courses/curriculum. Strategically located centres will receve distance leaming courses also through Internet access. 
‘The ‘distributed leaming system being set up throughout the State has the potential of bringing about a sea-change 
in the way education is imparted. 


» Weber's first plot project is ready to take olf in December 2000. has provision for 1000 
‘dents in the first year. This is expected to grow exponentially as more individuals and 
-institutions take eol 8০ & 


ঢা, 














VP 


‘Environ’ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) 


'কমপিউটর তথ্য ও প্রযুক্তি” 


বই 
Rada সংকট-_জ্যোতি ভট্টাচার্য 
সাপের জগৎ দীপক মিত্র | 
Wetlands and Waterbirds of West Bengal | 





















This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 


A name to remember in PRINTING 


N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
Telegraphic Address : “PRINTEXCEL” Kolkata 
Telephones : (P.B.X.) 356-6010, 356-6020, 356-6031 
Direct : 356-3333, 356-6040, 356-6090, 356-6100 
Fax : 91-33-3566780 
E-mail : gossain@ vsnl.net 





এজির ইন চিফ 
& শান্ত চ্যাটার্জী 


কীগদালটং এউির-___ 


& বৃড়োশিব দাশগুপ্ত 


সদ 


& ইন্দিরা ভট্টাচার্য 


সম্পদ সহযোগিতায়: 


* রঞ্জন সেন 


Dra মণ্ডলী- 


সুবীর রায় & প্রমথনাথ বসু 






* প্রসূন মুখার্জী * শুভাণ্ডে বন্দোপাধ্যায় 


os মন 
* চিন্ময় চট্রোপাধযায় o বিশ্বজিৎ রায়টৌধুরী 
& বিক্রম সরকার & সুজাতা সেন 




















সম্পাদকীয় 


॥ ভাষার ভাষ্য ॥ 










ত সংখ্যাতে সম্পাদকীয় লেখার একঘেয়েমী থেকে আমায় রেহাই 
দিয়েছিলেন আমাদের প্রধান সম্পাদক মহাশয় _ শ্রী শান্তনু 


চট্টরোপাধ্যায়। একঘেয়েমী বললাম, আপনাদের ভেবেই — 










পাতাটিকে 





নতুন স্বাদে আপনাদের প্রিয় কাগজের সম্পাদ 
| 








তার তোড়জোড় শুরু হয়ে গেছে। এরকমই এক আন্তর্জাতিক বইমেলা 
জার্মানীর ফ্রান্কফার্ট শহরে অনুষ্ঠিত হয়ে গেলো। আমাদের এই ক্ষুদ্র পত্রিকাটি 
ছোট পরিসরে থাকতে পাবার জায়গাও করে নিতে পেরেছিল -_ অবশ্যই 
ন্যাশানাল বুক ট্রাস্ট, দিল্লির সৌজন্যে | 

বিদেশের বইমেলার অভিজ্ঞতা নিয়ে সম্পাদকীয় ছোট পরিসরে লেখা 
সম্ভব নয়। তাই মূল বিষয়ে ফিরে আসা যাক। বিদেশের বইমেলায় 
অংশগ্রহণ করতে গিয়ে বুঝলাম ভিন দেশে যে ভাষাতে মানুষ একে অন্যের 
সঙ্গে আদান-প্রদান করে সে ভাষা না বুঝলে কি বিপদ হয়! ভাষা একটা 
বিশেষ প্রয়োজনীয় ব্যাপার। কমপিউটর-এরও নিজস্ব ভাষা আছে যা 
কেবলমাত্র সেই বোঝে | অতএব বিভিন্ন ভাষাভাষীদের সঙ্গে যেমন আদান- 
প্রদান করতে সেই ভাষা শিখতে হয় তেমন কমপিউটর দিয়ে কাজ করতে 
হলেও শিখতে হবে তার ভাষা | এবারের সংখ্যায় প্রচ্ছদ নিবন্ধ হিসেবে স্থান 
পেয়েছে ল্যাঙ্গুয়েজ ট্ান্সলেটর। কমপিউটর ভাষার গতি-প্রকৃতি, রূপ বর্ণনা 
করেছেন আমাদের ও আপনাদের প্রিয় লেখকরা। তাদের রচনাগুলি হয়ে 
উঠেছে কমপিউটর ভাষার এক অনবদ্য ভাষ্য। এর থেকে আপনারা বিষয়টির 
একটি গোটা ছবি পাবেন। 

এবারের বিশেষ নিবন্ধ দু'টি বিশেষভাবে উল্লেখ করার দাবি রাখে। 
প্রথমটি, অনির্বান মুখোপাধ্যায়ের জিনি, অর্থাৎ নেটওয়ার্ক সিস্টেমের 
সুচারু প্রয়োগের জন্য যে সফটওয়্যার এবং মায়া, 3D Animation এর 
এক উল্লেখযোগ্য সফটওয়্যার-_ এই দুই নতুন সফটওয়্যার সংক্রান্ত 
সংবাদ পরিবেশন করেছেন পাঠকদেরই অনুরোধে | জেনে নিন জিনি কে 
বা মায়াই বা কিঃ আর দ্বিতীয়টি, নতুন লেখক সৌরভ দত্তের লেখা 
'কমপিউটর যখন কথা বলে... এই নিবন্ধটি আপনাদের অজানা অনেক 
তথ্যের সন্ধান দেবে। 

আমাদের ধারাবাহিক বিষয়গুলিও বিশেষ উল্লেখ করার মত এবং 
একইসঙ্গে পাঠক উপযোগী। 

কোনভাবেই পাঠক পাঠিকাদের অনুপযোগী কিছু নয়, সবটাই যেন হয় 
তাদেরই হৃদয়গ্রাহী — মূলত আমাদের দায়বদ্ধতা সেখানেই। 

















































ল্যাংগুয়েজট্রাদলটরদ_মুখবন্ধ 























১৪ ইটারন্টেযখ্নকথাবলে_ 
সৌরভ দত্ত 


১৬ JinieMaya—e? 
অনির্বাণ মুখোপাধ্যায় 





২২ কাপিউটরের হাল ফেরান 
রঞ্জন সেন 


২৪ সিলিকন ডায়েরি 
জয়ন্ত গুপ্ত 


২৬ T FA 5.0 
সদাশিব দাশগুপ্ত 


২৮ চলুন জায় যাই 
কাবেরী মহাপাত্র 





| 
o ল্যাংগোয়েজট্রাসলেটরস -_ মুখবন্ধ 


শান্তনু চট্টোপাধ্যায় 


হগোয়েজ ট্রান্সলেটরস (Language Translators) 
বললে বুঝব যা (মানুষ বা যন্ত্র) এক ভাষা থেকে অন্য 
ভাষায় অনুবাদ করা বা ভাযাস্তরিত way) তবে, 
কমপিউটর তথ্য ও প্রযুক্তিতে ভাষা (Language) -এর মানে একটু 
জটিল। সাধারণভাবে, আমরা ভাষা বলতে মানযের কথা বা লিখিত 
ভাষার কথার ভাবি — যেমন বাংলা. হিন্দী, সংস্কৃত, ইংরিজি, ফরাসী 
ইত্যাদি। কমপিউটর তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে ভাষাকে প্রধানতঃ 
দুটো ভাগে ভাগ করা যায় -মানুষের ভাষা (Human Languages) 
এবং কমপিউটরের ভাষা, অর্থাৎ বুঝতে পারে এমন ভাষা (Ma- 
chine Language) | এটা সহজে বুঝবার জন্য সাদা-মাটা | 
ভাগাভাগি। আরও সুন্ষ্রভাবে বিশ্লেষণ করা যায়। সে দিকে আমরা 
এখন যাব না। 
আমরা জানি, যে কমপিউটরের ক্ষমতা কেবল “শুনা” এবং 
“এক” বোজে, অর্থাৎ কমপিউটরের ভাষায় কেবলমাত্র দুটো 
অক্ষর আছে — "০" এবং “1” __ এই দিয়েই সব শব্দ/পদ 
তৈরি হয়। মানুষের ভাষায় বহু অক্ষর আছে — সুবিধার জন্য 
ইংরিজি ভাষা থেকেই উদাহরণ দেব। ইংরেজি বর্ণমালায় ২৬ 
অক্ষর আছে, এ ছাড়া "০" থেকে “9” পর্যস্ত সংখ্যা আছে (যাদের 
অবস্থান অনুযায়ী অনস্ত সংখ্যার সৃষ্টি করা যায়), আরও আছে 
বহু সংকেত | HE আছে, যেমন +, -, =, +, = ইত্যাদি এবং 
অন্যান্য বহু গাণিতিক EA” আছে, যেমন “In”, te", “a” 
(pi), afee, ঘনচিহন ইত্যাদি। তালিকা আর বাড়াব না — 




























































অনুবাদ করতে সুবিধা হবে। এই সবভাষা কিন্তু ইংরেজি বর্ণাক্ষরে 
(A, B,C, D, 1,2, 354 ইত্যাদি) লেখা হত। এর পরে কম্পাইলর 
(COMPILER) বা যাকে একটু “লাই/নাই” দিয়ে Language 
Translator বলা যায়, তার সাহায্য কমপিউটরের ভাষায় (Ma- 
chine Language), যা ওই সেই Binary System-9, অনুবাদ 
করে কমপিউটরকে বুঝিয়ে দেবে এবং কমপিউটর সেইমত কাজ 
করবে অর্থাৎ, আপনি ইংরেজিতে কমপিউটরকে বললেন যে “ADD 
X AND Y, MULTIPLY THE SUM BY Z, RAISE THE 
PRODUCT TO THE POWER A” ইত্যাদি — তা হবে না। 
কমপিউটর কিছুই বুঝতে পারবে না, যদি না আপনার নির্দেশের 
পরে এমন সব ব্যবস্থা থাকে (অর্থাৎ Language Translators) যা 
৯ ১৯০ কমপিউটরকে বুঝিয়ে দেবে যে তাকে কি করতে হবে। এবারে 

তাহলে ব্যাপারটা কি? খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করব। ব্যাপারটা বোঝা গেল — এ তো খুবই সহজ! 
সত্যিকারের আধুনিক ইলেকট্রনিক কমপিউটর যখন আবিদ্ধৃত হল, কমপিউটর কাজ করে উত্তরটা দিল “1011010111001 
সেটা ট্রানজিসটরের ওপর নির্ভর করে, যা নাকি “নেই” বা “আছে”, | আমি তো কিছুই বুঝতে পারব না। আমি জানি যে এ কথা গুনে 
অর্থাৎ “০” বা “1” ছাড়া অন্য কিছু বোঝে না। আযালজেব্রা (AL- | আপনারা সবই হাসবেন — কারণ আপনারা সবাই কমপিউটর 
GEBRA) মানে (atb)? = a: + 29 + bè, এইসব গণিত সঙ্গদ্ধে ব্যবহার করেন — A রকম অবস্থার সন্মুখীন কোন দিন হননি (আবার 
কিছু বলতে গেলে. সবাই রেগে যাবেন __ “কি মনে করে লোকটা? | লোকটা বাজে বকছে!) ঠিক কথা, এর জন্য ধন্যবাদ দিতে হবে 
আমরা কি ইস্কুলেও পড়িনি? বাজে 'জ্ঞান' দিচ্ছে। তাই, আগন্যদের | Language Translator- | 
বহুবিধ কাজের মধ্যে মনেনিবেশ করার কঠিন দ্বায়িতের মাঝখানে প্রোগ্রাম ল্যাঙণ্ডয়েজ ধাপে ধাপে উন্নত হয়েছে — প্রথম প্রজন্ম 
GEORGE BOOLE -এরউদ্ভাবিত “BOOLEAN ALGEBRA” | (First Generation), চতুর্থ প্রজন্ম ইত্যাদি। এর মধ্যে 
র কথা মনে করেই দিতে চাই। হা, মনে পড়েছ তো? BOOLEAN | আরেকটা বিপ্লব এসে গেল — ইন্টারনেট । তাড়াতাড়ি বছ উন্নততর 
Le প্রোগ্রাম mmeona এদের বিশিষ্ট সম্মান দেওয়া উচিৎ, তবে এ 
পড়েছে BINARY SYSTEM — যেখানে 1 = 2 10,3=11 বিষয়ে সময় নষ্ট করব না) এসে গেল, যেমন ধরুন HTML (Hyper 

।কমপিউর এই ভাবাটাই বো একে কি অন্ধ বলব? না, তাহলে | Text Machine Language) বা অন্যান্য কুশল, যেমন যাভা — 

০১ আর কিছুনয়। যা ভা! (JAVA) — নাঃ, আর বেশি বলব না। 

প্রসঙ্গত না হলেও, বলে রাখি যে জীববিদ্যা এখন বলছে যে সমস্ত 
প্রাণীর (ঘাস, গাছ, জীবাণু সবই প্রাণী) জীবন GENOME (GE- 
NETIC CODE) দিয়েই নিয়ন্ত্রিত এবং এই GENETIC CODE হল 
ডিজিটাল (DIGITAL) কোড, যার কেবল চারটে অক্ষর আছে — 
BOOLEAN ALGEBRA-ZE “0” এবং “1",এখানে “A”, “C”, 

















প্রমথনাথ বসু 


এই ভাষার মধ্যেও সঙ্কেত চিহ্ন, অক্ষর এবং ব্যবহারের 

নিয়ম বর্তমান । কমপিউটরকে দিয়ে কাজ করানোর জন্য 
মানুষ এ ভাষা ব্যবহার করে। কিছু কিছু ভাষা আছে যার ব্যবহার 
কিছু বিশেষ কাজের জন্য (প্রসেস কন্ট্রোল, রোবো ইত্যাদি)। বেশির 
ভাগ কমপিউটর ভাষা অবশ্য সাধারণভাবে অনেক কাজে লাগার 
উপযোগী করে তৈরি হয়। সে যাই হোক যে কোনও ভাষার প্রোগ্রাম 
সেই ভাষার নিয়মানুযায়ী কিছু নিয়মাবলী লিখে তৈরি হয়। প্রায় 
প্রতোক কমপিউটর ভাষাতেই নিঙ্নলিষিত ধরনের নিয়মাবলীর ব্যবস্থা 
থাকে। 


'যা আদান-প্রদানের এক ব্যবস্থা প্রোগ্রাম-এর ভাষাও তাই। 


© Input/Output Instructions — এর প্রয়োজন কমপিউটরে 
বাইরে থেকে তথা পাঠানোর এবং কমপিউটর থেকে তথ্য 
বাইরে নিয়ে আসার জন্য। 

© Processing Instruction — যোগ, বিয়োগ, গুণ, ভাগ, 
জাতীয় হিসাব করার জন্য এদের প্রয়োজন। 

® Logic এবং Compare Instruction — কমপিউটর 
সাধারণত প্রোগ্রামের পরপর নিয়মাবলীগুলো execute করে। 
যখন এই ক্রম পরিবর্তনের দরকার হয় অথবা কিছু প্রোগ্রাম 
Step Loop (খুড়ে আবার করা) করতে হয় তখন সাধারণত 
(কোনও শর্তের ওপর নির্ভর করে তা করা হয়। যেমন যদি 
১০টা নন্বরকে যোগ করতে হয় তাহলে এক একটা নম্বর 
যোগ করার সময় একটা counter কে ১ বাড়িয়ে প্রত্যেকবার 
পরখ করে নেওয়া হয় কাউন্টার-এ ১০ হয়ে গেছে কিনা। 
যদি না হয় তাহলে নিয়মাবলীর ধাপ আবার যোগে ফিরে 
যাবে । এই পরখকরার নিয়মাবলী গুলোকে এই পর্যায়ে ফেলা 
যেতে পারে | এদের সাধারণত IF - - - - - THEN 
LSE আকারে রাখা হয়। 

© Load, Store, Move জাতীয় নিয়মাবলী নাম থেকেই বোঝা 
যাচ্ছে মেমারিতে রাখা তথ্য CPU -তে দিয়ে আসা বা সিপিইউ 
থেকে মেমারিতে নিয়ে যাওয়া অথবা মেমারির ভিতরেই এক 
স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, এই শ্রেণীতে পড়ে এমন 





= — A 





প্রত্যেক ভাষাতেই এই অপারেশন সমুহ করার উপযোগী 
instruction set নির্দিষ্ট করা থাকে | Machine Language, 
Assembly Language এবং High-Level Language-8 
অবশ্য অক্ষর বা সাংকেতিক চিহ্ন এবং ব্যাকরণ পৃথক পৃথক। 
Machine Language তৈরি হয় Binary নন্বরের মালা দিয়ে 
শুধু 0 এবং | দিয়ে সাজানো। একটি নিয়মাবলীকে দুটো অংশে 
ভেঙে ফেলা যায়। একটি অংশ প্রকাশ করে ‘কাজটা কি’ । এই অংশকে 
বলে Operation Code বা সংক্ষেপে OP code | দ্বিতীয় অংশ 
কাজটা কি নিয়ে করতে হবে সেই তথ্যের ঠিকানা (Memory 
address) অথবা তথাটিকেই প্রকাশ করে। এই অংশকে বলে 
operand | এই ০perand-এর সংখ্যা মেশিন ভেদে এক বা তার 
বেশি হতে পারে। যে মেশিনে operand একটি তাকে বলে single 
operand machine | এই মেশিনের নিয়মাবলী কিছুটা এইরকম 
Add 501 -এর অর্থ হতে পারে “মেমারির 501 নং স্থানে যা আছে 
তা সিপিইউ-র accumulator register-এ যোগ কর"'। দুই, 
operand হলে এর চেহারা হবে এই রকম — Add 501 6301এর 
অর্থ হতে পারে 620 নং মেমারির স্থানে যা আছে তা 501 নং স্থানে 
যোগ কর। ডান দিকের operand বামের operand-8 যোগ হবে, 
না উল্টেটা করা হবে, সেটা ঠিক করা হয় মেশিন তৈরির সময়ে, 
সেই মতো প্রোগ্রামারকে জানিয়ে দেওয়া হয়। আমরা বোঝার সুবিধার 
জন্য যদিও Add কথাটা ব্যবহার করলাম, মেশিন ল্যাগুয়েজে এটা 
হতে পারে 0100 0001 0101 000 0001 বা এই রকম কিছু 0এবং 1 
-এর সংমিশ্রণ। প্রথম ৮টা bit ধরা হয়েছে OPcode আর তার 
পরে ১২টা bit মেমারি ঠিকানা। 
কমপিউটর মেশিন ল্যাংগুয়েজকে সরাসরি বোঝা এবং সেই 
অনুপাতে কাজ করতে পারে। প্রথম যুগের কমপিউটরে প্রোগ্রাম 
তার আদেশমালা নিয়মাবলী, সরাসরি মেশিন ল্যাংগুয়েজে অনুবাদ 
করে দিত তবেই কমপিউটর দিয়ে কিছু কাজ করিয়ে নিতে পারত 
দেখেই বোঝা উচিৎ এ রকম প্রোগ্রামিং খুব সুখপ্রদ নয়। তৈরি করা 
এবং বিরক্তিকর। 
প্রোগ্রামারের সুবিধা করতে তৈরি হলো Assembly 
Language | এক একটা 0০০০৫৩-এর অর্থপূর্ণ নাম দেওয়া হল। 
0101 code -এ যদি additin বোঝায়, তাহলে 0101 Code এর 
পরিবর্তে Add লেখার সুযোগ পেল প্রোগ্রামার | এই OPcode - 
এর বোধগম্য নামকে নাম দেওয়া হল Mnemonic উচ্চারণ 
“নেমোনিক'। প্রত্যেক কমপিউটর প্রস্তুতকারক মেশিনের প্রত্যেকটা 
নিয়মাবলী 'নেমোনিক' তৈরি করে দেয় প্রোগ্রামার কোড ব্যবহার 
নাকরে সেগুলো ব্যবহার করে। 'দিয়ে তৈরি ভাষার 








নিস্প্রাণ binary code মনে রাখার থেকে অনেক স্বস্তি 
“নেমোনিক' নিয়ে কাজ করায়, আাসেন্বেল ল্যাংগুয়েজ আরও সুবিধা 
আনল Symbolic address ব্যবহারের | মেশিন ল্যাংগুয়েজে 
০0৮০০৫০-এর কোড এবং তথা বা তার address (operand) 
সবই binary ৷ আযাসেন্বেল ল্যাংগুয়েজ কিন্ত প্রতীক ঠিকানা ব্যবহার 
নিয়ে এলো। তথা মেমারির ঠিক কোন জায়গায় আছে তা না বলে 
তার একটা নাম দেওয়া হল — যেমন Add number’ | প্রোগ্রামে 
এর আগের কোনও জায়গায় হয়তো লেখা হল — “Number EQU 
T __ যার অর্থ সেমারির একটা জায়গায় 7 রেখে দাও এবং সেই 
জায়গার নাম দাও Number প্রোগ্রামারকে আর হিসাব করতে হল 
না কোন জায়গায় তথ্য রাখা হবে তার ঠিকানা কি Add number 
লিখলে number কোথায় আছে তা স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে। 
এরকম “নেমোনিক' আর "প্রতীক ঠিকানা'-এ ব্যবহার, অনেক সুবিধা 
নিয়ে এলো। এ সম্ভব হলো আর একটা প্রোগ্রামের দ্বারা যার নাম 
Assembler এই রকম 'নেমোনিক' এবং Symbolic address 
সম্বলিত প্রোগ্রাম পড়ে তাকে মেশিন ল্যাংগুয়েজ-এ অনুবাদ করে 
দেয় যাতে ওই অনুবাদ করা মেশিন ল্যাংগুয়েজ প্রোগ্রাম কমপিউটর 
সরাসরি চালাতে পারে | এ ভাবে এল Translator program এর 
ব্যবহার প্রোগ্রামারের লেখা প্রোগ্রামকে বলা হয় 'সোর্সপ্রোগ্রাম'। 
অনুবাদ করার পর যা সরাসরি মেশিনে চালানো যায় তার নাম 
“অবজেক্ট প্রোগ্রাম" বা “অবজেক্ট কোড'। এর পরের ধাপে এলো 
High-level Language | আ্যাসেন্বেল ল্যাংগুয়েজ ব্যবহারের ফলে 
প্রোগ্রামারের সময় বাঁচানো এবং খুটিনাটির দিকে নজরদারির 
প্রয়োজনীয়তা কমে যাওয়া অনুবাদের আরও সফল প্রয়োগের পথ 
প্রশস্ত করলো | মেশিনের ভাষা আর আযাসেন্বেল ল্যাংগুয়েজ সাদৃশ্য 
অনেক। দু-ভাষাকেই এক একটি লাইন তুলনা করলে তারা প্রায় 
একই । প্রথম প্রয়াস হল মেশিন কোড-এর অনেকগুলি লাইন ছোট 
কিছু দিয়ে express করা। উদাহরণ স্বরূপ বলা যায় ডিন্স থেকে 
কোনও ফাইল মেমারিতে পড়ার জন্য অনেক লাইনের মেশিন 
ল্যাংগুয়েজ প্রোগ্রাম লাগে | এত লাইন বারবার না লিখে প্রোগ্রামার 
লিখবে Read File | অনুবাদক প্রোগ্রাম এর পরিবর্তে বিস্তারিত 
ওই লাইনগুলো ঢুকিয়ে দেবে। এর নাম দেওয়া হল Macro 
Instruction | 

ম্যাক্ৰো এবং আ্যাসেম্বল ল্যাংগুয়েজ-এর সফলতার ফলে হাই 
(লেভেল ল্যাংগুয়েজ-এর চিন্তাধারা এল আযাসেম্বল মেশিন নির্ভর। 
অর্থাৎ মেশিনের সিপিইউ বা মাইক্রোপ্রসেসর আলাদা হলে তার 
আ্যাসেম্বল ল্যাংগুয়েজ আলাদা। হাই লেভেল ল্যাংগুয়েজ তৈরি 
হল যা মেশিনের ওপর নির্ভরশীল নয়। প্রোগ্রামারের কাজও বেশ 
কিছুটা লাঘব করা গেল যেমন হাই লেভেল ল্যাংগুয়েজ শেখা 


— m ছুটি” 








অপেক্ষাকৃত সোজা, হাই লেভেল ল্যাংগুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম 
শিখতে সময় কম লাগে, প্রোগ্রাম documentation অনেক 
ভালভাবে করা যায় ফলে রক্ষণাবেক্ষণ সহজ, প্রোগ্রামার এই 

ওয়েজ শেখার পর কোন এক প্রকার মেশিনে নয় সাধারণভাবে 
সব মেশিনেই প্রোগ্রাম করতে পারে এই সমস্ত ৷ ভাষার খুঁটিনাটির 
ওপর চাপ কমায় সমস্যা সমাধানের ওপর দৃষ্টি বেশি করে দেবার 
সুযোগ এলো। 

স্বাভাবিকভাবেই হাই লেভেল ল্যাংগুয়েজ প্রোপ্রামও কমপিউটর 
সরাসরি চালাতে পারে না। এর অনুবাদ প্রয়োজন মেশিনের ভাষায় 
যেট্রান্দলেটর প্রোগ্রাম হাই লেভেল ল্যাংগুয়েজ-এ লেখা প্রোগ্রামকে 
মেশিনের ভাষায় পরিবর্তন করে তা তৈরি হল দুভাবে। একটি, 
নাম compiler আক অন্যটির নাম করা হল Interpreter! 
Compiler Source Programme (যা হাই লেভেল ল্যাংগুয়েজে 
বলা হয়েছে) এর পুরোটা পড়ে প্রোগ্রামে ব্যাকরণগত ভুল থাকলে 
তা দেখিয়ে দেয়। ভুল না থাকলে তৈরি করে অবজেক্ট কোড যা 
সরাসরি মেশিনে চালানো যায় । যে কোনও হাই লেভেল ল্যাংগুয়েজ 
প্রোগ্রাম প্রথমবার লেখার পর Compile করে অবজেক্ট কোড তৈরি 











করে নিতে হয়।এরপর যতবার প্রয়োজন ওই অবজেক্ট কোড চালিয়ে 
কাজ করিয়ে নেওয়া যায়, compile করার আর প্রয়োজন থাকে না 
যদি না প্রোগ্রামে কিছু পরিবর্তন আনা হয়। অন্যদিকে 
ইন্টারপেটার'এর কাজের প্রণালী পৃথক ইন্টার প্রেটার হাই লেভেল 
ল্যাংগুয়েজ-এ লেখা প্রোগ্রামের এক একটা লাইন পড়ে সেই লাইনে 
ব্যাকরণগত ভুল থাকলে তা দেখিয়ে দেয়। ভুল না থাকলে ওই 
লাইনটাকে মেশিনের ভাষায় অনুবাদ করে সঙ্গে সঙ্গেই ওই লাইনে 
নিৰ্দিষ্ট কাজগুলো করে ফেলে (Statement execute করে)।তারপর 
পরের লাইনে যায়। এই ভাবে শেষ লাইন শেষ হলে কাজও শেবে 
হয় এবং তখন ০U১খ৷-ও তৈরি ।ইন্টারপ্রেটর অবজেক্ট কোড তৈরি 
করে না। যেকোনও সময় প্রোগ্রামটা চালাতে গেলে interpreta- 
tion 2 দরকার হয়। এই কারণে বারবার চালাতে হয় এমন প্রোগ্রাম 
compile করে নিলে সময়ের সাশ্রয় হবে। 











ডঃ প্রমথলাথ ary যাদবপুর বিশ্বাবিদ্ালয়ের স্কুল অফ এডুকেশন 
অধ্যাপক। a 


টেকলোলা 

















কমপিউটর ভাষা অনুবাদের কতকণুলি দিক 


দেবপ্রসন সিংহ 




































জোর চাই। জোর বলা 





ছে তা প্রথমত সহ 








দরকার কমপিউটর 


কিকি ধর্ম বা শুণ আরো 








কথাই যে কমপিউটর ভাষা অ 





ভাষার উৎসও এক ব্যাকরণ মানে, কমপিউ! 






বিট-ব্যাকরণ মেনে যে 





শের কার্যাবলীর সঙ্গে এক সাযু 





হয়েছে বলে এমনকি তার অর্থ বদলে এ 





ও আ 








মেনে নেয়। এই ভাষা বিবর্তনে দেখা দরকার আমর 
কমিউনিকেট করতে পারি, তথ্য race বাকা আদ 
পারি। আমাদের তৈরি ভাষা, কমপিউটর 
কমপিউটরের কাছে সংকেতাবদ্ধ হয়ে পৌঁছয় । অনু 
বা কমপাপাইলার (compiler) যেটিও একটি প্রোগ্রামণ্ডচ্ছ বা 
সফটওয়্যার, তা সুচারুভাবে করে দেয়। কেউ ওই ভাষায় সামান্য 
ভুল করলেও বেশ কিছুদিন আগে পর্যন্ত, কমপিউটরের কাছে তার 
ভাষা অনুদিত হত না। দিনে দিনে কমপাইলরের বিভিন্ন ভার্সানে 
ভুল হলে সতর্কতা জারি করা হয়েছে,। নতুন নতুন ভাষার জন্য 
নতুনভাবে এই অনুবাদকের কাজ। স্বাভাবিকভাবেই এই অনুবাদকের 
কাজ ভিন্ন হয়ে দাঁড়ায়। কারণ উচ্চতর ভাষা, যাকে উৎস ভাষা 
বলতে পারি এখন, সেই ভাষা মানুষের স্বাভাবিক ভাষা বা গাণিতিক 
ভাবার কাছাকাছি এসে যায়; তাকে ওই মেশিন ভাষার কাছে নত 
হতে হবে।তা সে প্রাচীন ফরট্রান, কোবলই হোক বা পরে পাসক্যাল, 
সি এবং হালফিলের জাভাই হোক। এমনকি আ্যাসেম্বলি বা প্রতীকী 








প্রদান 


জিদল২০০ ছুটি 








ভাষাও তার ছোট ছোট অসংখ্য ধাপ মেনে মেশিন ভাষায় এসে 
পড়ে। তার বিট নিয়ে শব্দ তৈরি করে নেয় আআসেমকলার (assem- 
bler) | অনুবাদ কখনও বা এক পথে বা ধাপে (pass) হয় না, 
দু'তিনটে ধাপ ধরে তার আসল কার্যকরী অনুদিত অবস্থাটা এসে 
পড়ে। কমপিউটর ভাবা অনুবাদকের ভূমিকা কমপাইলার নামেই 
দু'তিন ধাপে করে, কখনও বা দু'চারজন সঙ্গী সফটওয়্যারকে নিয়ে 
আলাদা, আধা বোধগম্য করে কমপিউটর ভাষায় যায়। বহুদিন ধরে 
অনুবাদক শুধু উৎস ভাষা, যা কোনও এক এডিটর মারফত শুধুমাত্র 
তৈরি করে এবং পেশ করা হয় কমপিউটরের কাছে। তা রেকর্ড হয় 
মাত্র। সত্যিকারের কমপিউটরে উদ্দেশ্য বা object মেশিন ভাষায় 
রূপাস্তর করার জন্য কমপিউটরে চাই অংশীকৃত লাইব্রেরি আর 
বিছোনো (overlay) ফাইল, তার অংশবিশেষ যা দেখে এবং তুলে 
কাজটি সুসম্পন্ন হয়। এইগুলি যে কত ধাপে হয় তা একটু জানা 
দরকার। এটাও জেনে রাখা ভাল যে এই ভাষাদের মধ্যে নিজেদের 
মধ্যে অদলবদল আছে। ওই স্থানীয় ভাষা, উপভাষার মত বিভিন্ন 
ডায়লেকট, এলাকা বিশেষে যেসব আমরা ছবি বাংলার বিশদ 
জায়গায়। ইংরাজিতেও যে ভাষা দেশে বিদেশে সর্বত্র । কমপিউটরে 
পেয়ে যাই বিভিন্ন ভাষার তারতম্য বা প্রোডাকট | Turbo Pascel, 
Quick C, Ricrosoft Basic ইত্যাদি এরা Pascel, C, Basic 

তফাত। এইগুলি ব্র্যান্ড নাম। এরা ব্যাকরণ মেনেও 


একটু আলাদা জগতের ভাষাকে আনে, বাণিজ্যিক কারণে এবং 








কমপাইলার বা অনুবাদক বারটি ধাপ মেনে তবে মেশিন 
ভাষায় পৌঁছয়। > লেকসিং (lexig) — যাতে মূল উৎস টেক্সট 
থেকে ভিন্ন ভিন্ন আলাদা শব্দ বা টোকেন ভেঙে ফেলা হয়। ২. 
পার্সিং (Parsing) — এই সমস্ত পদসমূহ গঠন গুলি বিশ্লেষণ 
করা হয়। ৩ অর্থগত ক্রিয়া (Semantic action) এতে প্রতিটি 
পদকে ধরে, আয় ব্যয় মেনে অর্থ তৈরি করা হয়। ৪ অর্থগত, 
বিশ্লেষণ (Semantic analysis) — এই ধাপে বিভিন্ন চলরাশি 
তারা কিভাবে শ্রেণিভূক্ত, বিবৃতি এদের অনুবাদন ঘটে । ৫ ফ্রেম 
লেআউট (frame layout) — বিভিন্গ শব্দের অবস্থান, 
ফাংশনগুলির অবস্থা এই পর্যায়ে বিস্তৃতভাবে তৈরি হয়। ৬ 
অনুবাদন (translate) — যদিও অনুবাদনের কাজ বলা হন, 
এখানে অস্তবর্তী উপস্থাপনার জনা একটি গাছের মত কাঠামো 
তৈরি হয়, যাকে বলা Intermediate Representative Tree 
(IR Tree) i ৭ পরিচ্ছেদ আবরণ করা (Canonicalize) — 
এখানে প্রায় যাজকের পরিচ্ছেদের আবরণের মত বৈধভাবে 
ভাষাকে সাজানো ও দেখে নেওয়া হয়। ৮ নির্দেশ নির্বাচন (In 
struction Section) — আগের ধাপে যে IR Tree গুলি তৈরি 
হয়েছিল, এই ধাপে তা একসঙ্গে জড়ো করা হয়। ৯ নিয়ন্ত্রণ 


ধারা বিশ্লেষণ (Control Flow Analysis) — এতে বিভিন্ন 
অংশের মধ্যে যে ওপর থেকে পরপর যে নিয়ন্ত্রণ সেইটি তৈরি 
হয়ে বায়। ১০ তথা ধারা বিশ্লেষণ (Data flow Analysis) — 
[বিভিন্ন চলরাশির ব্যাপারে তথ্য জোগাড় করা হয়। ১১ 
রেজিস্টার নির্ণীয়করণ (register allocation) — চলমান বা 
অস্থায়ী চলরাশি ধারণের জন্য রেজিস্টারের জায়গাগুলি ধাপে 
ধাপে ঠিক করা হয় এবং সবশেষে ১২ কোড তৈরি (Code 
emssion) — এই ধাপে প্রতিটি মেশিন নির্দেশ অনুযায়ী 
নামগুলো বদলে যায়। এর বিশদ কথা কমপাইলার নির্মাণের 
মধ্যে পড়ে। তারও অনেক আযলগরিদম এসেছে। 
তুলনামূলকভাবে কোনওট স্থায়ী হয়েছে। বড় বড় C++ 
প্রোগ্থামগ্ডলি অনুদিত হতে গেলে লিংকার, যা অংশীকৃত লাইব্রেরি 
এবং গতীয় (dynamic) লিংকিং দিয়ে আরও বেশি নমনীয়তা 
আনে। সে কথা বারাস্তরে। 





শ্রী দেবএসজ সিহে পিয়ারলেস ফিনান্স ও ইনভেস্টমেন্টসের ডেপুটি 
জেনারেল ম্যানেজার (ই ডি পি) ও ক্যাড ক্যাম কনসালটেন্টসের 
ডিরেকুর। 2 






































ভাষা নুবাদেরদু'চার কথা 


দেবদত্ত সিংহ 


মপিউটরের আর্বিভাবের প্রথম যুগের থেকে এখন আমরা 

অনেক ধাপ, অনেক যুগ পেরিয়ে এসেছি। চেহারাও পালটেছে, 

বাবহার করার ধরনও পালটেছে, উদ্দেশ্যও পরিবর্তিত হচ্ছে। 
একটা সময় মূল লক্ষ্য ছিল সমস্যার (মূলত গাণিতিক সমস্যা) 
সমাধানের উপযোগী পদ্ধতি নিয়ে ভাবনাচিত্তা করা। উপযোগী ভাষা 
নিয়ে কাজ করা, অর্থাৎ এই সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম লেখা। 
প্রথম যুগের প্রোগ্রামারদের ধারণা ছিল যে তাদের সময়ের চেয়ে 
কমপিউটরের সময় অনেক বেশি মূল্যবান। তারা প্রোগ্রাম লিখতো 
মেশিনের ভাষায়। মেশিনের ভাষা হল বিটদের সমাহার। যা শুধু 
ক্রান্তিকর, তাই নয়, তাতে ভুল হবার সন্তরাবনাও যথেষ্ঠ। এর পরে 
লোকে যত বড় প্রোগ্রাম লিখতে শুরু করল; কম ভুল হতে পারে 
এরকম মাধ্যমের প্রয়োজন অনুভূত হতে OF করল; কম ভুল হতে 
পারে এ রকম মাধ্যমের প্রয়োজন অনুভূত হতে শুরু করল। এভাবেই 
আ্যাসেস্বলি ভাষা এল, যাতে প্রতীকি (mnemonic) অপন্রংশ দিয়ে 
ক্রিয়াকে প্রকাশ করার চেষ্টা করা হল। জ্যাসেম্বলি ভাষার গোড়ার 
চেহারায় ছিল মেশিন ভাষার নির্দেশ আর এই প্রতিকীদের মধ্যে এক 
এক সূত্র বা সম্পর্ক। প্রতীকি বা নেমোনিক ভাষা থেকে মেশিন ভাষায় 
অনুদৃত করত যে সিসটেম প্রোগ্রাম, তার নাম আযসেমবলার। 
'আযসেনবলারদের চেহারায় অবশ্য পরে ম্যাক্রোপ্রসেসরের কাজকর্মের 
উপযোগী নির্দেশ দেওয়ায় ভাষা যোগ করা হয়েছে। প্রোগ্রামিং 
এতদ্সতেও হয়ে রইলো মেশিন-নির্ভর। এবারই প্রয়োজন অনুভূত 
হল মেশিন-ব্যতীত ভাষায়। আগেই বলেছি, তখনকার মূল কাজ ছিল, 
গাণিতিক সমস্যার সমাধান করা, অতএব চেষ্টা চলল যে এই গাণিতিক 
সমস্যা সমাধানের জন্য যে নির্দেশ, তাকে প্রোগ্রামিং ভাষায় প্রকাশ 
করার চেষ্টা। এই চেষ্টার ফলস্বরূপ, পঞ্চাশের দশকের মধ্যভাগে 
আবির্ভাব হল ফরট্রান ভাষার, যা মোটামুটিভাবে প্রথম উচ্চস্তরের 
পনি জেরে ভি 








লে। যদিও 
বটে, তবুও 
কমপাইলারের কাছে অনেক বেশি বীধন আছে। যেমন ইনটারপ্রিটারের 
সময় ইনটারপ্রিটেশনের এবং চালনের সিদ্ধান্ত একই সঙ্গে নিতে হয়। 
কিন্তু কমপাইলারের ক্ষেত্রে কমপাইলটাইমে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা 
চালন সময়ে না নিলেও চলে। বেশির ভাগ অনুবাদকের চেহারাই এই 
দুটির যোগফল। অর্থাৎ, 





মূল প্রোগ্রাম _৯ অনুবাদক —> মধ্যবর্তী প্রোগ্রাম 
OT Se 


টা 


এছাড়া বেশিরভাগ ভাষা প্রাথমিকভাবে একটি অনুবাদকের সাহায্য 
নেয়, যার নাম প্রিপ্রোসেসর যার কাজ কমেন্ট, হোয়াইট পেপার ইত্যাদি 
সরিয়ে নেওয়া। আগের আমলের বেসিক ভাষাতে এই জাতীয় কাজ 
করে তারা ক্ষমতা বাড়িয়ে দেওয়া হত। ফরট্রান কমপাইলেশনের সময় 
আর একটি সিসটেম প্রোগ্রাম লিংকারের ব্যবহার হয়। মূলত লাইব্রেরি 
রুটিন ফাংশন (Sin, Cos, Log) দের মুল প্রোগ্রাম ব্যবহার করার 
জন্য। 

বিভিন্ন কমপাইলার বিভিন্ন রকম কাজ করে। দু-একটি উদাহরণ দেওয় 


যাক। 
(১) মূল প্রোগ্রাম —> কমপাইলার —> আযাসেম্বলি ভাষা 
আআসেম্বলি ভাষা —> আযাসেম্বলার —> মেশিন ভাষা 
(২) C কমপাইলারের ক্ষেত্রে প্িপ্রোসরের ব্যবহৃত হয়, যেমন 
সর __? পরিবর্তিত মূল প্রোগ্রাম 
লার _৯ আসেম্বলি 


৬ 












প্রোগ্রাম অনুদূত করা (মোটামুটিভাবে মেশিনের ভাষা 
সিসটেমের নির্দেশ লক্ষ্য প্রোগ্রামের চালন ঘটে। কমপা? 
কমপাইলার হল কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মূল কথা। চালনের ক্ষেত্রে 
প্রোগ্রাম হল নিয়ন্ত্রনের মূল কথা। 

আর এক ধরনের অনুবাদকের নাম ইনটারশ্রিটার 


জাভা ভাষাতে বাইট কোড নামে এক red মেশিন-অনির্ভর চেহারার 
কথা সংজ্ঞায়িত করে। এর ওপর নির্ভর করে জাভার প্রোগ্রাম চালন 
করাহয়। 

এছাড়াও হাল আমলে নানা ধরনের কমপাইলার আর্কিটেকচারের 
আবির্ভাব ঘটেছে। IBM XL, DEC GEN, SPARC এদের মধ্যে 














ইনটারনেট যখন কথা বলে... 


সৌরভ দত্ত 
ইনটারনেট-এ কথা বলা নিয়ে আলোচনা, 
টারনেট' যন্ত্র বের করে যাতে সাধারণ ফোনের মাধ্যমেই 






(AOL) বাজারে একটি web browser | Voice-on-the-Net বাজারের এসেছিল মাত্র | গেটওয়ে ইনটারনেট এবং লোকাল ফোনের যে 
ছেড়েছে যাতে আপনি কমপিউটর ছাড়াই একটি | বছর পাঁচেক আগে | VocalTec Communi- | সিস্টেম তাদের মধ্যে একটি সেতুর ন্যায় কাজ 
মাত্র বোতাম ক্রিক করে cations Ltd. (VOCL) নামে একটি | করে। ফলত লোকাল ফোনের খরচে বিশ্বের 
পরিজনের সাথে ইনটারনেটের TER সংস্থা এর সফটওয়্যার ও | যেকোনও প্রান্তে call করা যায়। পরিসংখ্যান, 
বলতে পারবেন। দ্বিতীয় খবর : Net2Phone ঘড়েছিল।স্পিকার | বলছে দক্ষিণ কোরিয়ার মতো দেশেও 
Inc. (NTOP) নামের একট সংস্থা এমন একটি যুক্ত একটি | আন্তর্জাতিক ০৭!l-এর কুড়ি শতাংশই ভয়েস, 
অন-দা-নেট। 


কটি খবর দিয়েই শুরু করা যাক। মার্কিনী 
d= সংস্থা America Online Inc. ইনটারনেট' বা ঘুরিয়ে বললে | ব্যবহারকারী ইনটারনেটে Call করতে পারে। 














ব্যবস্থা করে দেবে যার সাহায্যে আপনি 






আপনার বাড়ির টেলি: ইনটারনেটের তবে ভয়েস-অন-দ্য-নেট যে 
মাধ্যমে আরও একটি টেলি একেবারে ক্রুটিমুক্ত তা 
করতে পারবেন এবং অভাবনীয়ভাৰে f কোনওভাবেই নয়। একটি 


সমস্যা হল কথাবার্তার 
গোপনীয়তা রক্ষা এবং তার 
চাইতেও বড় সমস্যা হল 
শব্দের quality! তবে 
দ্বিতীয় সমস্যাটির ব্যাপারে 
নড়েচড়ে বসেছে উর্দ্ধতন 












GR) Merrill মি & এ 
Co. (MER) নামের 
একটি সংস্থা তাদের 


‘নিউ জারসি'র কর্তৃপক্ষ । কিছুকিছু নেট ভয়েস 
কার্যালয়ে প্রায় সাত প্রেয়ার (উদাহরণ Lipstream) তাদের 
হাজার ইনটারনেট ফোন নিজস্ব সার্ভার ইনস্টল করছে শ্রুতিমধুর 










ইনস্টল করবার সিদ্ধান্ত শোনার স্বার্থে। 
নিয়েছে যাতে নেটের মাধ্যমে এর কর্মীরা & 2 কিং ইনটারনেটে একটি বড় জায়গা দখল 
বিনামূলো কনফারেন্সের সুযোগ পায়।ওদিকে | পি সি-তে এটি লোড করে আছে ইনটারনেট ফোন যার একটু বিশদ 





Compaq Computer Corp (CPO) তাদের | করলেই বিশ্বের যেকোনও প্রান্তের একইরকম | আলোচনা এখানে অপ্রাসঙ্গিক নয়। 

বিজ্ঞাপণের তাগিদে এমন ব্যবস্থা করেছে যে | সুবিধাযুক্ত পি সি-র সাথে যোগাযোগ করা Aplio নামে একটি ফরাসী সংস্থা ১৯৯৬ 
সস্থাটির ওয়েবসাইটের নির্দিষ্ট একটি আইকনে | যায কিন্ত এতে অসুবিধে দুটো প্রথমত উভয় | সালে এধরনের কিছু একটা বাজারে বের 
ক্লিক করে যে কেউ তাদের কোনও | ব্যবহারকারীকেই ইনটারনেটে একই সঙ্গে log | করাবার কথা প্রথম মাথায় এনেছিল। যথাসম্ভব 
রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলতে পারেন। | on করে থাকতে হয় এবং দ্বিতীয়ত walkie- | সুলভে সহজ ব্যবহারোপযোগী ও নির্ভরযোগা 
এসবকিছুই আজ থেকে প্রায় ১২৫ বছর আগে | talkie ব্যবহারের মতো কথাবার্তা গুরুর আগে | করে লোকসমক্ষে ইনটারনেট ফোনকে চালু 
টেলিফোন আবিদ্ধারের পর সবচাইতে বড় | ও শেষ হবার পরে বোতাম চালাতে হয়। কিন্তু | করাই ছিল এদের মুখ্য উদ্দেশ্য। Voice Over 
ুগানতকারী আবিষ্ধার সার্বিকভাবে থাকে বলা | কিছুদিন বাদেভোকালটেকগেটওয়েনামেএকটি | intemet Protocal (VOIP) নামে বিশেষ এক 




















প্রযুক্তিই ছিল সার্বিক এই পরিকাঠামোর 
চাবিকাঠি। ১৯৯৬-তে জন্ম নেওয়া পর 
১৯৯৮-তে যখন Aplio বাজারে ছাড়ে তাদের 
এই বিস্ময়কর প্রযুক্তি। পরবর্তী দু'বছরে 
বিশ্বব্যাপী এক লক্ষ কুড়ি হাজারের বেশি 
ইনটারনেট ফোন এরা বাজারে ছেড়েছে। অগাস্ট 
২০০০-এর হিসেব অনুযায়ী প্রতি মাসে 
ইনটারনেট ফোন মারফৎ সাত মিলিয়ন 
মিনিটেরও বেশি সময় ধারে চলে কথাবার্তা, 
বিশ্বের এক প্রান্ত থেকে সুদূর আর এক প্রান্তে । 
এসব পরিসংখ্যানই ইনটারনেট ফোনের 
জনপ্রিয়তার উত্তরোত্তর বৃদ্ধির সুস্পষ্ট প্রকাশ। 

এবারে আসা যাক ইনটারনেট ফোনের 
প্রযুক্তিগত পরিকাঠামোর কথায়। এতে আছে 
একটিমাত্র চিপ-এর ছোট একটি কমপিউটর। 
সাধারণ একটি কমপিউটরের মতো /110-র 






















একটু আলোচনায় আসা যাক ইনটারনেট 
ফোনের ব্যবহার কৌশল নিয়ে প্রথনেই যেটা 
দরকার তা হল টেলিফোন এবং টেলিফোন 
লাইনের মধ্যে Aplio ফোনকে সঠিকভাবে 
ইনস্টল করা। এক্ষেত্রে অন্যান্য সবকিছুর সঙ্গে 
ব্যবহারকারীর আইএসপি-এর ডায়াল অপ 
ব্যবহার করবার জন্য ব্যবহারকারীর পাসওয়ার্ড 
এবং Aplio ফোনের আইডি es এসবকিছুই 
মজুত করাটা জরুরি। সাফল্যের সঙ্গে 
ইনস্টলেশন করবার পর যেটা করণীয় তা হল 


সাধারণ টেলিফোন লাইনের সাহায্যে লিংক 
স্থাপন করা এবং Aplio ফোনের ব্যবহারের 
ব্যাপারে যৌথ সন্মতি একে অন্যের কাছ থেকে 
পাবার পর যন্তুটির “Aplio’ নামক বোতাম 
টিপে ইনটারনেট ফোনের সাহায্যে সংযোগ 
স্থাপনের সবুজ সংকেতের অপেক্ষা করা। এবারে 
প্রথমেই Aplio ফোন নির্দেশ দেবে সাধারণ 
ফোনের সংযোগ বন্ধ করবার। এবার দু'প্রান্তের 
দুই Aplio ফোন কিছু প্রয়োজনীয় তথা 
আদানপ্রদান করে নেবে যার মধ্যে সবচাইতে 
গুরুত্বপূর্ণ হল ইনটারনেট সংযোগের ব্যাপারে 
তাদের নিজস্ব আইডি সংক্রান্ত তথ্য একে 
অন্যকে জানানো | তারপর দুটো ফোনই তাদের 
নিজস্বইনটারনেট সার্ভিস প্রভাইডারের সাহায্যে 
রটি | তাদের নিজেদের মধ্যে ইনটারনেট সংযোগ 

] | স্থাপন করে নেয়। পুরো কাজটি সারতে সময় 

৷ | লাগে কমবেশী এক RG এবারে দুটো কোণ 





















ও নেটমিটিং যুক্ত একটি পি সি-র ভেতরকার 
কথাবার্তা অতটা সাবলীল ও পরিদ্ধার নয় 
যতটা সাবলীল ও পরিষ্কার দুটো ইনটারনেট 
ফোনের ভেতরকার কথাবার্তা। 

লেখা শুরু করেছিলাম কিছু খবর দিয়ে। 
শেষও করছি কিছু খবর দিয়ে। 9০311৬-এর 
২৫০ মাইল পূর্বে Spokane নামে ছোট্র একটি 
শহরে বৈপ্লবীকভাবে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ 
তাদের পুরনো গতানুগতিক টেলিফোন 
নেটওয়ার্ক বয়কট করেছে এবং যোগাযোগ 
স্থাপনের ক্ষেত্রে অত্যাধুনিক ইনটারনেট প্রযুক্তি 
কাজে লাগিয়েছে। স্পোকেন ও তৎসংলগ্ন 
অঞ্চলের ছড়িয়ে থাকা বিদ্যার্থীরা এই 
ব্যবস্থাতেই পূর্বনির্ধারিত কোনও সময়ে 
শিক্ষকের ক্লাস করছে, দরকার হলে প্রশ্নও করছে 
এবং নেটের সাহায্যে শিক্ষকের কষ্টে উত্তরও 
পাচ্ছে। বদলে গেছে পুরো চালচিত্র | 

চারদিকে যা পরিস্থিতি তাতে কোনও 
আফগান নাগরিক নিশ্চয়ই উন্মাদ বা গুপ্তচর 
নাহলে কোন মার্কিনীর সঙ্গে টেলি আলাপ করবে 
না। তবু পরিসংখ্যানটি দেবার লোভ সামলাতে 
না পেরেই লিখছি : Net2Phone service কে 
কাজে লাগিয়ে আফগানিস্তান থেকে আমেরিকাতে 
কথা বলতে সেখানে খরচ মিনিট প্রতি কমবেশী 
৫০ টাকা সেখানে এই সুবিধে ছাড়া খরচ মিনিট 
প্রতি কমবেশী ২৫০ টাকা। তাই বহু ফোন 
কোম্পানি এই ভয়েস-অন-দ্য-নেট সার্ভিসেস- 
এর বিপক্ষে। এই গত বছর 'অবধিও জাপানে 
'ভয়েস-অন-দ্য-নেট ছিল নিষিদ্ধ। মেক্সিকোর 
‘Telepfonos de Mexics একই কারণে AT 
& TS British Telecommunications PLC 








a 


Jinis Maya __কে? 


অনির্বাণ মুখোপাধ্যায় 


সাম্প্রতিককালে সবচাইতে আলোচিত আকিছটেকচার এবং (AGT আযানিমেটর নিয়ে আলোচনা । 


সখ্য প্রযুক্তি জগতের নতুন নতুন খবর 
বা সাধারণভাবে অজানা বিষয়ের ওপর 
হালকা আলো দেওয়ার চেষ্টা করব এই 
কলামটির মাধামে। 
| প্রথমেই যাই সার্চ ওয়্যার দুনিয়ার 
| মাইক্রোপ্রসেসরের বাজারে অনেবেই খবর রাখেন 
যেইনটেল করপোরেশন এর বিভিন্ন প্রসেসরের 
সঙ্গে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই 
করেআরো একটি প্রসেসর কোম্পানি তার নাম 
‘Advanced Micro Devices Inc. (AMD) | 
আজ Intel এর Pentium এর সঙ্গে AMD এর 
Athlon প্রসেসরের জগজোড়া লড়াই। এই 
Athlon এর একটি নতুন সূটীর প্রসেসর বাজারে 
আসছে যার নাম Athlon XP মাইক্রোসফট 
এর XP-তে ENEA রকম ভাল (extreme Per- 
formance) দেয় এই বোঝাতে Athlon XP 
এর 2৫৮ ক্থাটিরসৃষ্টি। AMD GET অনেক 
দিন ধরে আমাদের মানে ক্রেতাদের বোঝানোর 
চেষ্টা করছে যে প্রসেসরের Clock speed এবং 
তার কর্মক্ষমতার মধ্যে কোন একিক নিয়মের 
সম্পর্ক CR | এইনতুন প্রসেসরের মাধ্যমে তারা 
এই দাবীটাকে প্রতিপন্ন করতে চায়। এই নতুন 
প্রসেসরগুলোর নাম হচ্ছে Athlon XP 15000+, 
1600+, 1700+ এবং 1800+ এদের বন্তব্য হচ্ছে 
ধরুন Athon XP 1800+ মানে হচ্ছে এমন 
প্রসেসরযা | 8GH3 গতিসম্পন্ন অন্য যেকোন, 
প্রসেসরের থেকে ধৃতগতিতে কাজ করে যদিও 
এর নিজের clock speed 37% 1-53GH3 | 














 কমপিউটর (desktops এবং servers) বাজাবে 
ছাড়বে কথা। দেখা যাক এতে আমাদের 
দেওয়ালীর বাজার সরগরম হয় কিনা! 

এই সংখ্যায় চিঠিপত্রের উত্তরে দেখছিলাম 
এক পাঠক 'জিনি' এবং মায়া’ সম্পর্কে জানতে 
চেয়েছেন, তাই ভাবছি প্রসেসর বৃত্তান্ত থেকে 
ঝাপ দিয়ে পড়া যাক Jini বসতান্তে। ছোট করে 
দেখা যাক, Jini কিনি? 

3 হচ্ছে একটা বিন্যপ্ত করা সিস্টেমের (4৮- 
tributed system) নেটওয়ার্ক করার একটা 
সংগঠন (architecture) এই সংগঠনের 
বিশালতা, পরিবর্তনশীলতা, নেটওয়ার্কের 
নিজের মধ্যে এর বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে 
আত্তক্রিয়া (interaction) এতই জটিল হতে 
পারে যে এখনকার চালু বিভিন্ন প্রযুক্তি এত 
জটিলতা ঠিক ঠিক ভাবে বুঝতে বা বুঝেও কাজ 
করতে পারে না। Ji॥ প্রযুক্তি ঠিক এই 
দরবলতাটিকেই কাটিয়ে ওঠার একটা পরিব্যবস্থা 
ও শ্রযুক্তি। মনে রাখবেন — যে ধরনের 
নেটওয়ার্কের কথা বলছি, তাতে কিছু এখনকার 
দিনের ইন্টারনেটের এই কোটি কোটি 
কমপিউটরতো থাকবেই, সঙ্গে ইন্টারনেটের 
মাধ্যমে নিয় করা যায় এমন কোটি কোটি টিভি, 
fire, গির্জার, ওভেন ইত্যাদি লাগানো থাকবে। 
এহেন জটিল নেটওয়ার্কে সঠিকভাবে নিয়ন্ত্রণ 
করার জন্য এই প্রযুক্তি । এই নেটওয়ার্ক প্রযুক্তি 
সিস্টেমে এমন নমনীয়তা আনে যাতে পরিবর্তন 
করাধুবইসহজ। ini প্রযুক্তিতে বিচ্ছুনতুন ধারণা 
(Concept) ব্যবহার করা হয় যেমন leasing, 














বেড়ে যায়। যারা এই ধরনের সিস্টেম তৈরি 
করেন, তাদের কাছে কিন্ত Jini তে কাজ করা 
এতই সহজ কাজ যে এতে করে তাদের 
উৎপাদনশীলতা অনেক বেড়ে যায় এবং এই 
ধরনের কোন সিস্টেম তৈরি করতে প্রচলিত 
প্রযুক্তির থেকে অনেক কম সময় লাগে। 

এই প্রযুক্তিতে নান রকম সহজ সরল 
ক্রিয়াবিধি আছেযার eran বিভিন্ন উদ্দেশ্যসাধক 
HCH (device) এক গ্রস্থিতে বাঁধা যায় যাতে 
একদিন হঠাৎ এ ধরনের To একটা সম্প্রদায় 
(community) গাড়ে ওঠে। যার গড়ে ওঠার 
জন্যে আলাদা করে পরিকল্পনা করার দরকার 
নেই। গঠন করব মনে করে গঠন করতে হয় না 
এবং গঠন করতে গেলে কোন মানুষের সাহায্য 
লাগে না। এই ধরনের প্রতিটি যন্ত্র এমন পরিষেবা 
দিতে পারে — যা এ সম্প্রদায়ের অন্য যন্ত্রে 
কাজে লাগে বালাগাতে পারে। 4 প্রযুক্তি একটি 
সেবা ব্যবস্থা ব্যবহার করে যাতে বিভিন্ন স্তর এবং 
সে যা সেবা করতে পারে তা লিপিবদ্ধ করতে 
হয়। এইভাবে যখন কোন যন্ত্রকে লিপিবদ্ধ করা 
হয় এই লিপিবন্ধ করাকে বলে discovery এবং 
এটা করলেই এ যন্ত্র একটা অবজেক্ট কে 
নেটওয়ার্কে পাঠিয়ে দেয় (unflood) যার দ্বারা 
সম্প্রদায়কে জানানো যায় যে a কিকি সেবা 
করতে পারে (Join in) | 
এই ধরনের সেবা (5৫1০9) ব্যবহার করতে 
গেলে কোন ব্যক্তি বা এ সেবা ব্যবস্থার (Look 
Lup service) মাধ্যমে জানতে হয় যসুটি কোথায়। 
তারপর এ যন্ত্রের সেবার বিবরণ যেটা আগে 
থেকে এ সেবা ব্যবস্থায় লিপিবদ্ধ করা আছে - 
সেই object টিকে, 





এ সেবা চায় তা পেতে পারে। এমন যন্ত্র থেকে। 
এই সংযোগটি একবার স্থাপন হয়ে গেলে look 
Up service এর আর কাজ নেই, সেবক এবং 
তার গ্রহীতার নিজের ব্যাপার হয়ে যায়। এই 
সেবা কোথায়, কোন, যন্ত্র কোন যস্তুকে করছে 
তার কোন ঠিক ঠিকানা নেই বা থাকার দরকার 
নেই, কারণ যে কোন সেবা দিতে এবং পেতে 
গেলে সকল উপাদানই এই ব্যবস্থায় সুচারুভাবে 
আছে। 
এই প্রযুক্তি পুরোপুরি জাভা প্রগ্রামিং নির্ভর। 
এই প্রযুক্তির সাহায্যে সংযোজিত সমস্ত AE একে 
অপরের সঙ্গে জাভা Remote Method In- 
vocation (RMI) দ্বারা সংযোজিত একটি 
নেটওয়ার্ক করা সম্প্রদায়ের সভ্য হিসাবে। এর 
নেটওয়ার্ক সংগঠন (archtechure) জাভা 
প্রোগ্রামিং দ্বারা সুরক্ষিত এবং প্রতিটি যন্ত্র একটি 
Java Virtual Machine (JVM) হিসাবে 
পরিগনিতহয়। AATE Jini প্রযুক্তির প্রয়োগ 
করতে খুব কম জায়গা লাগে যাতে করে, ধরুন, 
cellular ফোনের মাধ্যমে এই ধরনের সেবা 
চাওয়া যায় বা পাওয়া যায় এবং এ ফোনের 
ত্রিসীমানায় কোন কমপিউটর না দৃশ্যমান হলেও 
চলে। এই প্রযুক্তি ভিত্তিক নেটওয়ার্ক ware 
__ নমনীয় হয় বলে Bluetooth, USB, CAN, 
Fireline ইত্যাদি সংযোগকারী প্রযুক্তি এতে 
প্রয়োগ করা যায় খুবই সহজে। এতক্ষণে তো 
এমন একটা প্রযুক্তি নিয়ে কথা বললাম, যাতে 
সফটওয়্যার উপাদান, হার্ডওয়্যার উপাদান, 
নেটওয়ার্কিং এর বিভিন্ন উপাদান 'আছে। এবার 
সটান চলে যাই অন্য এক প্রান্তে ত্রিমাত্রিক (3 
Dimensional) animation এর জগতে | আজ 
এই 3D animation এর প্রচন্ড চাহিদা এবং তাই 
শিখলে প্রচুর লাভ আছে।মনে রাখবেন অজঙ্র 
বিজ্ঞাপনের চলচিত্র এবং গল্পের চলচিত্র আজ 
কমপিউটরের মাধামে 3D Animation এরঘারা 
নির্মাণ করা হয়। জুরাসিক পার্কের কথা (তিনটি 
পার্টই) মনে আছে? প্রায় পুরোটাই এই ধরনের 
3D animation এর দারা বিশেষ কমপিউটরে 
তৈরি।নইলে চলন্ত T-Rex আর পাবেন কোথায়? | 
যাই হোক, এই ধরনের কাজ করার 








গ্রাফিক্স এর প্রয়োগ আছে, 3D animation তার 
মধ্যে সবচেয়ে শক্ত। এই কাজ করার নানা 
সফটওয়্যার পাওয়া যায়, কিন্তু তার মধ্যে 
সবচেয়ে ভালটির নাম হচ্ছে Maya | 

আজ থেকে দশ বারো বছর আগে গুটি 
কয়েক 3D প্যাকেজ ছিল — দান ছিল প্রায় 
আকাশ ছোঁয়া এবং চলতে বিশেষ কমপিউটর 
লাগত ( যেমন Silicon graphics এর 
কমপিউটর)। এ সময়ের কিছু সফটওয়্যারের 
নাম ছিল Alias, TDI, Wavefront, 
Softmajor ইত্যাদি । শেষ সফটওয়্যারটি দিয়েই 
জুরাসিক পার্ক সিনেমাটি তৈরি হয়। 

হার্ডওয়্যার জগতের উন্নতির সঙ্গে তাল 
মিলিয়ে আরো বিভিন্ন 31) প্যাকেজ আসতে শুরু 
করে যা PC তে বা Mac-a চলে ।এরপর হতে 
থাকে এক কোম্পানির অন্য কোম্পানি কেনা 
ইত্যাদি যেমন 1)! কে Wavefront কিনে নেয় 
এবং পরে Alias কেও তারা নিয়ে নেয়। 
Wavefront এবং Alias এর এই মিলন থেকে 
পরে, ১৯৯৭ সালে জন্ম নেয় Maya | 

আজকের Maya হচ্ছে পৃথিবীর সবচেয়ে 
সম্ভবনাময় এবং শক্তিশালী 3D animator | 
এতে এমন অনেক বৈশিষ্ট আছে যা অন্য কোন 
বিশেষ একটি প্যাকেজ নেই। কিছু বৈশিষ্ট হচ্ছে 
nurb, polygon modelling, advanced 
deformer, inverse kinematics, real-time 
shading, dynamics, Paint effects, Arti- 
san এণ্ডলো নিয়ে কিছু আর লিখছি না কারণ 
এর বেশির ভাগই খুব Ore মানের মাস্লিমিডিয়া 
পঠন পাঠনের সঙ্গে যুক্ত, সাধারণ পাঠক, 
পাঠিকাকে বোঝানো শক্ত 

Maya এর তৈরি কোন মায়র পুঁতুলকে 
এমনভাবে “প্রাণ সঞ্চার' করা যার যাতে তার 
ee) একদম মানুষের মতো হয়, পেশীবহুল বা 
রোগা লিকপিকে হয়, চাইলে কার্টুন সাদৃশ্য 
“Saw পতুলও করা যেতে পারে। 

বলছি না অন্য প্যাকেজের সাহায্যে এসব 
করা যায় না -_ আপনার একটা এরকম কাজ 
করতে অনেক প্যাকেজ, তাদের add-on অঙ্গ 
ইত্যাদি লাগবে। এতে ঝামেলাও বেশি আবার 
খরচও প্রচুর; সঙ্গে এই সব রকম প্যাকেজে 
পড়াশুনোর দরকার | Maya তে সেহেতু এখনো 





অবধি 3D animation-44 সব কাজ এক 
সফটওয়্যার। 

শেষ করার আগে একটা বলে নিই Maya 
শিখতে গেলে কিভাবে এগানো উচিত। 
অস্ট্রেলিয়ার এক বিখ্যাত মাল্টিমিডিয়ার শিক্ষা 
প্রতিষ্ঠান এই পঠন পাঠনকে তিনটি ভাগে ভাগ 
করেছেন। প্রথমে পাঠক্রমের নাম Introduc- 
tion to Animation Concepts (সপ্তাহে ৩ 
ঘণ্টা করে ১৬ সপ্তাহ ধরে পড়ানো হয়)। এতে 
পড়ানো হয় animation এর প্রাথমিক ধাপগুলো, 
2D এবং 3D modelling এর বিভি্র সফটওয়্যার 
ও তার প্রয়োগ এতে পড়ানো হয় Timing 
motion, Story boards, character con- 
structions, model sheets, squash, 
stretch, cycles- FX, Walk ইত্যাদি anima- 
tion এর অত্যাবশ্যক বৈশিষ্টগুলি। এর সঙ্গে 
পড়ানো হয় Maya এর প্রাথমিক ধারণা, light- 





ing এবং camera technique “427 
শিক্ষা। Maya র partial system এ. 
dering engine সম্বন্ধেও এই পাঠক্রমে পড়ানো 
হয়। 

এর পরের পাঠক্রমের নাম “Introduc- 
tion to using Maya" এতে ওপরের পাঠক্রমে 
যা যা জিনিস পড়ানো হয়েছে, সেগুলো এবং 
Artisan paint tools ইত্যাদি নতুন বিশয়বস্ত 
বিস্তারিতভাবে পড়ানো হয়। কোর্সটি সপ্তাহে ৩ 
ঘণ্টা করে ৮ সপ্তাহ পড়তে হয়। তৃতীয় বা শেষ 
কোর্সটি নাম “Advanced Maya Con- 
cepts” । এই কোর্সটিও সপ্তাহে ৩ ঘণ্টা হিসাবে 
৮ সপ্তাহ পড়ানো হয়। এতে প্রোজেক্ট করানো 
হয় এবং dynamics বা rendering tech- 
niques এর মতো শক্ত জিনিসও পড়ানো হয়। 

গত সপ্তাহে কলকাতার কোন একটি দৈনিকে 
দেখছিলাম Maya-a মায়াবী জগতে হাতছানি 
দিয়ে ডাকছে এদেশের এক বিখ্যাত শিক্ষা 
প্রতিষ্ঠান, যাবেন নাকি? 

সকলকে শুভ শারদীয়ার 'এলোমেলো' 
শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। 





ren- 


D অনিবা্ মুখোপাধ্যায় কমপিউটর ও 
টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞ এবং বর্তমানে 
সিই এস সি লিমিটেডে ক্মরত। O 








G3: 


শব বাণিজ্য সংস্থা (WTO) দোহাতে নতুন যুগের সূচনা করেছে। 
আফগানিস্থানে তালিবানরা জন্দ। থামিয়ে রাখা সভ্যতা আবার 
চলতে শুরু করেছে। দেওয়ালীর পরে তথ্য প্রযুক্তির শেয়ার 
দর DE ক্রমশ অল্প অলস বৃদ্ধি, সামঞ্জস্য আর উজ্জল ভবিষ্যতের 
কথাই বলে। অর্থনীতিবিদরা অবশ্য এখনও বলে চলেছেন — আরও 
বেশি করে এগিয়ে আসছে অর্থনৈতিক মন্দা — আসুন এবারের 
সংখ্যাতে কিছু সাফল্য নিয়েই আলোচনা করা যাক। 
মাইক্রোসফটের উইন্ডোজ XP বাজারে এসেছে এক্সট্রা সুযোগ 
সুবিধে নিয়ে সাধারণ সফটওয়্যারের বাজারে মন্দা দেখে মাইক্রোসফট 
এখন নিত্যনতুন গেমস তৈরির খেলাতে মেতে উঠেছে। আমেরিকাতে 
সরকারের সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক সমঝোতার পর্যায়ে আসছে। 
বিশ্বের সফটওয়্যার বাজারে স্থিতি ফিরে আসার সূচনা হয়েছে। 
Digital Anxiety কমছে। ডিজিট্যাল আঙজাইটি কমপিউটর ও 
তথ্য প্রযুক্তি বিষয়ের wae থেকে জন্ম নেয় । কিছুদিন আগে পর্যন্ত 
অফিসে অটোমেশন হাতেগোনা ক'জনের কাজ ছিল। কমপিউটর 
এলে চাকরি যাবে — কমপিউটরের ব্যবহার ঠিক না করতে পারলে 
সমস্ত সিস্টেম খারাপ হয়ে যাবে এই দুধরনেরই ভীতি মানুষকে সদাসত্রন্ত 
করে তুলতো। এখন দিন পাল্টেছে। তথ্যপ্রযুক্তি নিয়ে ভয় ছেড়ে আগ্রহ 
বেড়েছে মানুষের মনে। গত কয়েক মাসের মধ্য বেশকিছু বড়োসড়ো 


ভবিষ্যতের কমপিউটর 


চিন্ময় চট্টোপাধ্যায় 
ভাঙনের পরে নতুন যুগ আসছে, 


আগামী মাস খানেকের মধ্যেই তথ্যপ্রযুক্তির বাজার খুলে গেলেই মঙ্গল। 

সফটওয়্যার টেকনোলোজি পার্কগুলির আরও উন্নয়ন কার্যসূচী 
সরকারী মদতে দিনে দিনে আরও ভালো হয়ে উঠছে। ২০০০-২০০১ 
সালে সফটওয়্যার এক্সপোর্ট ছিল ৪.৩ বিলিয়ান আমেরিকান ডলার। 


STPI অথবা Software Technology Parks of India -র মধ্যে 
মোট ৬০০০ এরও বেশি সফটওয়্যার এক্সপোর্টিং কোম্পানি আছে। 
hup:/wwwasoft.net এর ওয়েবসাইটে গেলে STPI এর আরও 


অনেক খোঁজ পাওয়া যাবে। সেপ্টেম্বর ২০০১ এর আগে ও পরে 
এইভাবে তথ্যপ্রযুক্িকে দেখতে পারলে একটা জিনিস এখন পরিষ্কার 
_ সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা যত বেশি আসবে Out sourcing 
অথবা মূল কাজের কিছু অংশ বাইরে সস্তার করিয়ে নেওয়ার পরিমাণ 
বাড়বে। পৃথিবীর ধনী দেশগুলো ভারতেই কাজ করিয়ে নেওয়ার কথা 
ভাবতে বাধা হবে। সেই অর্থে সেপ্টেম্বর এর পর ভারতে বিদেশী 
বিনিয়োগ ক্রমশ বেড়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে। এবার WTO 
তেচীন স্থান পেয়েছে। উদার বাণিজ্যে চীন ভারতের প্রধান প্রতিযোগী “ 
হয়ে উঠবে। প্রতিযোগিতা অনেকসময়ই উৎকর্ষ ও দক্ষতা বাড়িয়ে 
তোলে। অবশ্য ভারতে এখনই কয়েকটি বিশেষ সুযোগসুবিধে আছে 
মা দিযে বিশে দরবারে 'একনমর সফটওয়্যার উৎপাদনকারী দে 








(কোলকাতা — তথ্যপ্রযুক্তির ভূহ্বর্গ তৈরি করতে পাবে। 

New IT Law এতদিন পর্যন্ত ভারতে বিশেষভাবে তথ্যপ্রযুক্তি 
সংক্রান্ত কোনো আইন ছিল না।উল্লত দেশগুলি থেকে অভিজ্ঞতা 
নিয়ে অতিশীঘ্ঘই আইনানুগ সংরক্ষণ ও হ্যাকারবিরোধী দন্ডনীতি 
নির্ধারণ ভারতকে অনেক স্বয়ংসম্পূর্ণ করে তুলবে। 

IT Exemption — এখনও পর্যন্ত ভারতে সফটওয়্যার ও 
হার্ড হওয়্যার আমদানী আইনসিদ্ধ। ২০১০ সাল পর্যন্ত 
তথাপ্রযুক্তিতে আয়করে বিশেষ ছাড় আছে। আরও হাজারো ছাড় 
ও ভর্তুকি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে পাওয়ার আশা 
রাখে ভারতীয় তথ্যপ্রযুক্তি সম্প্রদায়। 

Quality Conscious — বিশ্ব বাজারে ভারতের কোয়ালিটি 
সচেতন দেশ হিসেবে বেশ সুনাম আছে। পরিমাণ যাইহোক যতটুকু 
সফটওয়্যার ভারত থেকে রপ্তানী করা হয় কিংবা যে ক'জন 
ভারতীয় সফটওয়্যার বিশেষজ্ঞ হিসেবে বিদেশে যান তারা সবাই 
গুণগত মানের দিক দিয়ে নির্ভরযোগ্য এই ধারাটিকে বজায় রাখতে 
পারলে উন্নত-অনুন্নত সব দেশ থেকেই ভারতের কাছে সফটওয়্যার 
তৈরির দায়িত্ব আসবেই। 


বর্তমানে বিশ্বের ৫০০টি ফরচুন কোম্পানির মধ্যে ১৮৫টি 
কোম্পানি তাদের তথ্যপ্রযুক্তি বিষয়ে ভারতীয় তথ্যপ্রযুক্তি বিষয়ে 
ভারতীয় তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলির সঙ্গে বাণিজ্যিক ভাবে যুক্ত! 
ম্যাকিনসের পরামর্শ মেনে নিয়ে ভারতে তথ্যপ্রযুক্তির শিল্পের 
শীর্ষসংগঠন ন্যাসকম গোটা দেশের জন্য মোট ৫০ বিলিয়ন ডলারের 
সফটওয়্যার রপ্তানীর লক্ষ্যমাত্রা ধার্য করেছে। ২০০১-২০০২ সালে 
এই রপ্তানীর মাত্রা সম্ভবত ৮.৫ বিলিয়ন ডলার হয়ে যাবে। ১৯৯৫- 
৯৬ সালে ৭৩৪ মিলিয়ন ডলার থেকে ২০০০-২০০১ সালে ৬.২ 
বিলিয়ন ডলারে সফটওয়্যার রপ্তানী করে ভারত এখনই অনেক 
আত্মবিশ্বাসী। TCs, ইনফোসিস, উইপ্রো, সত্যম, এইচসিএল, প্রায় 
একশোরও বেশি দেশে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তাদের সফটওয়্যার 
সরবরাহ করে থাকে। গতবছর মোট সফটওয়্যার রপ্তানীর ৬২ ভাগ 
এসেছিল আমেরিকা থেকে। এবার দিনবদলের পালা। আমেরিকার 
বাজার ছেড়ে পৃথিবীর অন্যদেশগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করলে 
আগামী দিনে ভারতের হারবার ভয় থাকবে না। 





D চিন্ময় চট্টোপাধ্যায় হংকং ব্যাঙ্কের রেকর্ডস একঞ্িকিউটিভ 0 

















= 
মাইক্রোসফটের নতুনঅবদান-_-উইনডোজ একসগি 




















শান্তনু চট্টোপাধ্যায় 

উইনডোজ একস.পি. নিয়ে আলোচনা । 

ইত্রেপসফট এবারে উইনডোজ | না কেন, উইনডোজ একস-পি ভালভাবে | সি ডি-র সিরিয়াল নম্বর ইত্যাদি লম্বা var 
একস.পি. (WINDOWS XP — | চালাতে হলে অন্তত 4007413হ বা আরও দ্রুত | সংখ্যা মাইক্রোসফট-এর অফিসে জানাতে হবে। 

৮-র মানে “EXPERIENCE”) | পেন্টিয়াম || বা LL প্রোসেসর, 256 MB | এর পরে আপনি আপনার একান্ত নিজস্ব LI- 
আমাদের জন্য নিয়ে এসেছেন। অবশ্য, এর | RAM এবং অন্তত 6GB HDD লাগবে। | CENSE বা ACTIVATION CODE জানতে 
সার্ভার ভার্সন (SERVER VERSION) পরে | উইনভোজ ৯৫ থেকে উইনডোজ একস পি- | পারবেন এবং উইনডোজ একস পি-কে ব্যবহার 






পাওয়া যাবে — এখন পর্যন্ত এই নতুন OS- | তে পরিবর্তন করা যাবে না — বোধহয় যারা | করতে পারবেন। বহু লোকেরাই মাইক্রোসফট- 
এর দুটি অবতার এসেছে — (১) HOME | উইনডোজ ৯৫ ব্যবহার করছেন, তাদের পি | এর এইপন্ধতিতে বিরক্ত। মাইক্রোসফট বলেছে 
এবং (২) PROFESSIONAL — দুটোই | সি-ও খুব সম্ভব পুরনো, RAM, HDD সবই | যে চোরাই কারবার (PIRACY) বন্ধ করবার 
(কেবলমাত্র ডেক্সটপ পি সি-র জন্য। হয়তো অনেক কম শক্তির (যদি না মাঝে মাঝে | জনা এটা প্রয়োজন। তা ছাড়া, মাইক্রোসফট, 
এরআগে MICROSOFT WINDOWS | এগুলো বদলে থাকেন) — তাদের একটা নতুন | বিনা পয়সায় দু'বছরের জনা যত নতুন up- 
95, WINDOWS 98, WINDOWS 2000, | কমপিউটর কিনতে হবে। WINDOWS 98, | date তৈরি হবে, সবই ক্রেতাদের সরবরাহ 
WINDOWS Me (Millenium Edition) | WINDOWS 2000, WINDOWS Me | করবে। এ বিষয়ে আমার বিশেষ বক্তব্য নেই। 
ইত্যাদি উদ্ভাবন করেছিল। শেষের দুটি শুব একটা | ইত্যাদি থেকে WINDOWS XP-তেপরিবর্তন | কিন্তু, আমি চিরকালই মাইক্রোসফট-এর 

জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তাছাড়া, এর | করা সন্তব।যদি আপনার কমপিউটরের ক্ষমতা 

আগেই যে ন্যুনতম শক্তির কথা বলা হল তার 

সমান বা বেশি হয়, তাহলে কেবলমাত্র হাজার 

সাতেক টাকায় হয়ে যাবে। নতুন WIN- 

DOWS XP রদান সাড়ে বারো হাজার টাকার 


















প্রতিযোগীদের প্রোডাক্ট এই 05-এ ভালভাবে 
কাজ করবে না। যেমন, WINDOWS ME- 
DIA PLAYER আপনাকে সরাসরি 
মাইক্রোসফট-এর ওয়েব সাইট গুলোতে নিয়ে | টেলিফোন নন্বর, ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক সমস্ত 
যাবে এবং এর “DIGITAL RIGHTS | খবর পাসপোর্ট-এর মাধ্যমে ধরে রাখবে এবং 
MANAGEMENT” সফটওয়্যার এদের | তার পরে? জানি না হয়তো প্রত্যেকটি লেন- 
পছন্দমত সংগীতের তালিকা থেকে পরিবেশন | দেনের জন্য খাজনা বা দাদন চাইবে (জোর 
করবে। আবার, ইনটারনেট এক্সপ্লোরার-6যদি | করেও নিতে পারে — ব্যবসায় সব 
আপনার চাওয়া কোনও ওয়েবসাইট না খুঁজে | জায়গাতেই নন্দা চলছে, কেবল সার্বজনীন 
পায়, আপনাকে “PAGE CANNOT BE | পুজোর মত অনুষ্ঠান বাদ দিয়ে — তাই 
DISPLAYED” বা এই ধরনের বার্তা না দিয়ে | মাইক্রোসফট-ই বা গলায় গামছা দিয়ে চাদা 
সরাসরিMSN SEARCH ENGINE-এনিয়ে | চাইবে না কেন?) পরে WINDOWS 98 — আমি বেশ 
যাবে। মাইক্রোসফট-এর জোর করে ক্রেতাদের ৩ মাইব্রেশসফট-এর সব 05-ই প্রচুর | কিছুদিন পরে ব্যবহার করি (ততদিন প্রথম 
কাছেনিজেদের অন্যান্য পণ্য গছানোর এই চেষ্টা | জায়গা (DISC SPACE) নেয়। এবারেও তাই, | দিকের ক্রটি দূরীভূত হয়েছে), কিন আমার 
কিন্তু আইনের বেড়াজালে ধরা পড়েও বন্ধ | কাজেই অনেককেই HDD, RAM এমনি | শ্রন্ধা কমে গেল — নানান রকম অস্ত 
হয়নি।এর পরে আসবে “Net tool” আমাদের | মাইক্রোপ্রসেসর-কেও আপগ্রেড করতে হবে | রকনের গন্ডগোল হয়। ভারতে মাইক্রোসফট 
মাইক্রোসফট-এর গণ্ডির মধ্যে সম্পূর্ণ ঘিরে | — অনেক টাকার ধাক্া। মহারহী-ঠখীদের অনেককেই চিনি বা পরিচয় 
রাখবার জন্য। আজকেই, একটু আগে একজন & আরও মজার কথা — আমার পুরনো | আছে। তাদের দুয়েকবার সাহাযা চেয়ে, ফল 
22৮ WINDOWS 95 ওয়ালা পি সি থাকলে, | যা হয়েছিল তাতে সন্ধ্ট হতে পারিনি। আমি 

সেটাকে WINDOW (জানালা) দিয়ে ছুঁড়ে | আমার নিজের 'আবিদূত একটি পদ্ধতি ব্যবহার 
করি (হয়তো আমার মত ভুক্তভোগী প্রায় 
সকলেই করেন), ওই যেসব "ILEGAL 
OPERATION” বা ওই জাতীয় সঙ্কেত এলে 
এগুলোকে “CLOSE” বা “OK” করে দিই 
— ব্যস, তারপর সব ঠিক। তা যদি না হয়, 
, | তাহলেপি সি-কে RESTART" করি। এতে 





ইনটারনেটের মাধ্যমে যা কিছু লেন-দেন হবে 
তার সমস্ত খবর — কে কাকে কি বলছে, 
তাদের নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, 


অন্য ব্যবস্থা হবে। এটা কিসান মাইক্রো 
টম এবং নাইক্রোসফট-এর আদালতে 











© WINDOWS XP -র আরও অনেক 
গলদের কথা এঁরা আমাকে বলেছেন — অত 
সব আর বলতে চাই না। 

শেষ করবার আগে সরল 
আমার মনটাকে সরল করে), অকপটে বলব 
যে M5 D05-এর পরে উইনিক্স ব্যবহার করে 
ভাল লেগেছিল, তারপরেই এল WIN- 
DOws 95 — আমি foge হলাম। এর 






































পিসি এবং ল্যাপটপ ব্যবহারকারী 
বস, দীর্ঘ সময় এবং সিস্টেম 
Gre আযপলিকেশন রাইটার ব্যবহার 
করা নিয়ে অভিযোগ করেন। আবার কখন 
কখন দেখা যায় আপনার পি সি-র থেকে 
মেমারি চলে গেলেও সে ব্যাপারে আপনি 
কোন মেসেজ পাচ্ছেন না। 
বহু কমপিউটর ব্যবহারকারী অবাক হন 
যে উন্নত সফটওয়্যার রাইটার যারা ঠিক 
করছেন তাদের প্রোগ্রাম যখন কমপিউটর 





চালু হবে তখনই শুরু হয়ে যাবে তাদের 
বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না 
কেন? 

শুরু করার সময় প্রত্যেকেরই কিছু 
প্রোগ্রামের দরকার হয়। একসপ্লোরার 
আপনার ঘড়ির সঙ্গে তাল মিলিয়েই চলে। 
আপনি যদি ইনটারনেট ব্যবহার করেন 
তাহলে নিশ্চয়ই ফায়ারওয়াল নিরাপত্তা 
চাইবেন। কারণ আজকের দিনে ভাইরাস 
রোখাব জন্য নজরদারি বাধ্যতামূলক | 


যেসব প্রোগ্রাম আপনি ব্যবহার করেন তা চট 
করে পেয়ে যাওয়া নিশ্চয়ই ভাল। অন্যদিকে 
তে বুট করার সময় সত্যি সত্যি 
পাওয়ার পয়েন্ট কি আপনার খুবই দরকার? 
রিয়েল প্লেয়ার সত্যি সত্যি কি মেমারি সঞ্চয় 
করে রাখতে পারে? ধরা যাক আপনি বিবিসি 
[ভিডিও ক্লিপ দেখতে চান, রিয়েল প্রেয়ার কি 
এই কাজটা করতে পারবে? 

ধীরে ধীরে কিন্ত নিশ্চিতভাবেই 
আপনি যত প্রোগ্রাম ইনস্টল করবেন ততই 






















তা আপনার কমপিউটরকে খেয়ে নেবে। | সফটওয়্যার খুলতে এবং লাগাতে কোন 
প্রতিটি প্রোগ্রামই যেগুলি স্বয়ংক্রিয়ভাবে | নিষেধ করে না। অন্যকোন টার্ন-অফ 
চালু হয় তাতে মেমারি লাগে। এমনকি | পদ্ধতি বাবহার করার আগে সবসময় 
যখন আপনি সেগুলি চালাচ্ছেন না বা | সফটওয়্যার দেখে নিন। প্রোগ্রামার রা 
সিস্টেম ট্রেতে রেখে দিয়েছেন তখনও) | আপনার কমপিউটর জীবনে ঢুকতে য়ে 
ব্যাপারটা এরকমই যেন আপনি বেশ | সহজ পদ্ধতিটি ব্যবহার করে তা আপনি 
কয়েকটি টিভি বন্ধ করে রেখেছেন কিন্তু | নিজেও কাজে লাগাতে পারেন। বিশেষ 
রিমোট টিপলে সেগুলি একসাথে সবকটি | “Startup” ফোল্ডার-এ একটি প্রোগ্রাম 
চালু হয়ে যাবে। কারণ টিভির স্ট্যান্ডবাই | শর্টকার্ট রাখুন। এটা উইনডোজকে ফোল্ডার 
মোড এও বিদ্যুৎ খরচা হয়। পি সি | রাখা সব প্রোগ্রামকেই সথয়ংক্রিয়ভাবে শুরু 
স্ট্যান্ডবাই মোড _ তার স্মৃতি ভান্ডারের | করতে বলবে। 
জীবনীশক্তি কমিয়ে দেয়। কমিয়ে আনে যে | আপনার মেশিনে বেশ কয়েকটি স্টার্ট- 
গতিতে আপনি পি সি-র কাছ থেকে কাজ | আপ ফোল্ডার থাকতেই পাবে। এটা নির্ভর 
চাইছিলেন তার পরিমাণ। স্টার্ট-অপ | করে আপনার সেট-আপ এবং ব্যবহারের 
আতঙ্কের একটি বিস্তৃত তালিকা আপনি | ওপব। সেখানে নিশ্চিত ভাবেই 
উইনডোজ-এর সিস্টেম ইনফবমেশন | c:windos\start menu\programs) 
ইডটিলিটিতে পাবেন। CUAR, | startup থাকবেই। আপনি নিয়ম হিসেবে 
আযকসেসরিস এবং সিস্টেম টুলের স্টার্ট | স্টার্ট-আপ থাকা ফোল্ডারগুলির প্রোগ্রাম | প্রোগ্রামের বিস্তৃত তালিকা রয়েছে। এরপর 
a আপনি এটা পেয়ে | মুছে দিতে পারেন। পি সি রিবুট করার জন্য আপনি সহজেই 
আপনি যদি একটু সাবধানী হন তাহলে | এই প্রোগ্রামগুলি বন্ধ বা চালু করতে 
“Deleted” নামে একটি,স্টর্ট-আপ-এ | পারেন। যেমন স্টার্টআপ করা একটি 
চমৎকার ব্যবস্থা | উইনভোজ 95 -এ প্রথম 
সংস্করণের পর এর নানারকম পরিবর্তন 
হয়েছে। সম্প্রতি এতে সংযোজিত হয়েছে 
[আরও দুটি বৈশিষ্ট্য যা সাধারণ থার্ড পার্টি 
| ইউটিলিটিতে পাওয়া যাবে না। আপনার 
কমান্ড অনুযায়ী সব সমস্যার সমাধানে এটা 
সবসময়ই তৈরি। কিন্তু স্টার্ট-আপে এটা 
চালানো যাবে না। আরও অভিনব উদ্ভাবন 
হল স্টার্স্টপ। উইনডোজে সাইন করার 
| পর পাঁচ সেমেন্ডের মধ্যেই এটি চালু হয়ে 
| যায়। আপনি যদি এটা বদলাতে চান 
টি পি লোটে এসে 


আপ প্রোপ্রানে যাওয়া যায় । এটা ব্যবহার 
করার সহজতম পদ্ধতি হল স্টর্ট-এ ক্লিক 
করুন তার পর “Startup Bice 
“msconfig” চালু করুন। এটা একটা 
সহজতম অন-অফ পদ্ধতি৷ যে বিষয়টা 
চেক করা হয়েগেছে শুধু সেটি স্টার্ট -জাপে 
চলবে। আনচেকড বা অপবীক্ষিত 
প্রোগ্রাম চালানো যাবে না। এটা করা এবং 
OK তে ক্লিক করার পর আপনি এই 
পরিবর্তনগুলি নথিবুক্ত করার জনা মেশিন 
faq করুন। 

স্টার্ট-আপ সমস্যা মোকাবিলার 
অনেক বেশি সহজতম এবং সবচাইতে 
আকর্ষণীয় পদ্ধতি হল থার্ড পার্টি 
ইউটিলিটি, এক্ষেত্রেও নতুন নতুন 
বৈশিষ্ট্যের সংযোজন ঘটেছে। এই ফি 
ইউটিলিটি আ্যাসেম্বলগুলির স্টার্ট-আপ 








































































টিকিট পাওয়ার জন্য এক বন্ধুই তাকে প্রথমে 
এই বুদ্ধিটি দিয়েছিল। ফ্রিমন্টের বাসিন্দা ক্যাথি 
জানালেন অনলাইনে টিকিট পাওয়ার জন্য তিনি 
অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন টিকিট 
পাওয়ার পর ৯ বছরের মেয়ে হেলেনকে নিয়ে 
ইউনিয়ন সিটিতে গিয়ে দেখে এসেছেন 
হ্যারিপটার দ্য সোরাসারারস স্টোন।" 
হ্যারিসনের মতআরও বহু পটার বিলাসীর 
অনলাইনে হামলে পড়ার ঘটনা দেখে পটার 





শাপাশি আর একটা জিনিসও 
তা হল অনলাইনে টিকিট কেনার 


ঠা ক্রমেই বাড়ছে। সিনেমার টিকিট 





হ্যারিপটারের টিকিট কেনার জন্য এই যে 
অনলাইন উন্মাদনা চলচ্চিত্র বিপণন এ 


ইন 


ইনটারনেটের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার 








টি বড় সাইট এর fer 
দেখা যাচ্ছে যে সব মিলিয়ে তারা 
সারা দেশে হ্যারিপটারের প্রায় এক 
টিকিট বিক্রি করেছে। এও এল' এর মুভিফোনের 
সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট ও জেনারেল 
ম্যানেজার টমি জ্যাকাপ্লোরিন বলেছেন 
'হ্যারিপটার এর টিকিট নিয়ে এই উন্মাদনা 
অনলাইন টিকিট বিক্রির ইতিহাস একটা 
যুগান্তকারী ঘটনা । অনলাইনে টিকিট কাটা শুধু 
সন্ভাই নয়। অনেক সুবিধাজনক। 









ব্যাপারটা বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত করতে 
পেরেছে। বহু জনপ্রিয় ওয়েবসাইটেই এখন 
থাকছে স্থানীয় হলে চলা সিনেমার বিজ্ঞাপন 
এবং সময়সুচি। এখানেই শেষ নয়, সেই 
ছবিগুলির রহস্য রোমাঞ্চ, ঘটনার ঘনঘটা 
সম্পর্কে লোক, বিশেষত শিশুদের মনে মুগ্ধতার 
জাল বুনে দেওয়ার জন্য থাকছে সেই ছবিটির 
চরিত্র ও ঘটনানির্ভর কমপিউটর গেমস এবং 
নানা ইনটার আ্যাকটিভ প্রচার ৷ বাণিজ্যের এই 
্ব্ণধনিতে নিজেদের আধিপত্য কায়েম করার 


— E 





জন্য প্রায় মুক্তকচ্ছ হয়ে ছুটছেন এও এল, টাইম 
ওয়ার্নার, ইয়াহু, এম এস এন, এবং আমাজন 
ডট কম এর বাণিজ্য ও বিপণন প্রতিনিধিরা। 
অনলাইন মুভি এবং টিকিট কেনার ভারচুয়াল 
কাউন্টার খুলে দেওয়ার জন্য সবরকম ব্যবস্থাই 
তারা করতে চাইছেন। 

৫০ সেন্ট থেকে ১.৫০ ডলার সারচার্জ 
দিয়ে সিনেমাপ্রেমীরা দেশের ৪০ হাজার সিনেমা 
হলের প্রায় এক তৃতীয়াংশেরই দখল নিয়ে 
নিচ্ছেন। বে এরিয়াতে এই অনুপাত আরও 
বেশি। অনলাইন টিকিট কেনার সুবিধা আছে 
বলেই জনপ্রিয়তা বাড়ছে একথা মানতেই হবে। 
সময় নষ্ট ইত্যাদি এড়ানো ছাড়া এখানে দর্শকরা 
ধীরেসুস্থে ছবি নির্বাচন করতে পারেন। আগে 
থেকেই জেনে নিতে পারেন বিষয়বস্তু৷ পরিচিত 
হতে পারেন চরিত্রগুলির সঙ্গে। 

মেরিন কাউন্টির সেঞ্চুরি থিয়েটার চেনের 
মতে সিলিকন ভ্যালির হলগুলির অনলাইন 
টিকিট বিক্রির হার বেশি। বেশিরভাগ হলই 
অনলাইন টিকিট যারা কেনেন তাদের জন্য 
এক্সপ্রেস লাইন তৈরি করেছেন। এছাড়াও বেশ 
কিছু হল যারা টিকিট কিনলেন তাদের হোম 
কমপিউটরে থেকে টিকিট কেনার 
কনফার্মেশনের। প্রিন্ট নেবার জন্য বারকোড 
দিচ্ছেন। এরজন্য তারা কিয়স্কও তৈরি 
করেছেন। এরফলে অনলাইনে টিকিট কিনতে 
অপেক্ষা করার আর কোন দরকার নেই। ক্যাথি 
অবশ্য হলে গিয়েই টিকিট সংগ্রহ করেছেন। 
কারণ তিনি কোন ঝুঁকি নিতে রাজি হননি। 





“এই নতুন অনলাইন অভিজ্ঞতায় সড়গড় 
হয়ে উঠতে মানুষের একটু সময় লাগবে। এই 
সময়টুকু তাদের দিতেই হবে।” বনে 
কয়েকটি থিয়েটার চেনের কনসর্টিয়াম 





Fardango.com এর মুখপত্র জনসিং। সান্টা 
মনিকার এই সংগঠনটি সাতটি জাতীয় থিয়েটার 
চেনের একটি কনসটিয়ার। এদের হিসেব থেকে 
দেখা যাচ্ছে গত ক্রিসমাসের পর 
অনলাইনে টিকিট কেনার ব্যাপারটা বে 





অনলাইনে প্রতিটি বড় ছবিরই বিক্রি অন্য ছবির 
থেকে ৫ থেকে ১০ শতাংশ বেড়েছে। 





এর একটা বড় কারণ অবশ্যইপঠার ৷ সম্প্রতি 
মুক্তি প্রাপ্ত “মনস্টারস, ইনক' ১৯৯৯ এ মুভি 
ফোনের স্টার ওয়ারস এর প্রথম এপিসোডের 
আডভাল্স রেকর্ড ছিল ৫০০,০০০। 


ভিসেম্বরেই মুক্তি পাবে “লর্ড অব রিং সঃ 
দ্য ফেলোশিপ অব দ্য এটাত পটার 





আশ্রয়ী ছবিগুলির মত জনপ্রিয় হবে বলে বাজি 
ধরেছেন অনেকে। কিন্ত এখনও পটারকে সবার 
থেকে এগিয়ে রাখতে হবে 

অনলাইন টিকিটের জনপ্রিয়তার আর একটা 
বড় কারণ হল। এর মাধ্যমে গোটা পরিবারের 
জনা টিকিট বুকিং করা অপেক্ষাকৃত সহজ। 
এছাড়া যারা ছোটেদের নিয়ে ছবি দেখা পছন্দ 
পরিবারদের নিয়ে এক হল থেকে আরেক হলে 
ছুটে বেড়ানো মুশকিল | অনলাইনে টিকিট কেনা 
স্বাভাবিক কারণেই তাদের পছন্দ। 

তরে টিকিট বিক্রির মোট হিসেবে অনলাইন 
টিকিট বানিজোর ভিত এখনও তেমন শক্ত 





পোক্ত নয়। এ বছরের টিকিট বিক্রির টাকার 
মাত্র ২ থেকে ৩ শতাংশ অনলাইন বিক্রি 
আসবে বলে তথ্যা ভিজ্ঞ মহলের ধারণা। 
অন্যদিকে জুপিটার মিডিয়া মেট্িক্সের হিসেব 
aaar বিক্রি হয়েছে 
একটি স্টুডি 
পটার ছবির অনলাইন টি 
পরিমান দাড়াবে ৩ থেকে ৫ মিতি 
সব মিলি 'পটার”' বাণি 
৫০০ ডলারেরও বেশি। সেখানে এই টাকাটা 
প্রায় কিছুই নয়। 

অনলাইন টিকিট বিক্রির কিছু অসুবিধা 
আছে। এটাকে 
সমস্যাগুলিরও ছে 






























কারণ একই ছবির টিবি 
প্রতিছন্দী প্রেক্ষাগৃহগ্ুলিতে দে, 
কারণ সেই হলগুলির এ ওয়েবসাই! 
বিজ্ঞাপন দেয়না। নির্দিষ্ট সিট 
অনেক ক্ষেত্রেই অনলাইন টিকিটে 


হচ্ছে লাইন অনুযায়ী। আগে, 














গৃহ পূর্ণ হয়ে গেলে আপন 
অপেক্ষা করতে হবে পরের শো'র জন্য 
কিবো সিট নাম্বার না থাকায় ভালো জায় 
পাওয়ার জন্যও অপেক্ষা করতে হবে পরের 
শো'র জন্য। 

অনাবাসী সফটওয়্যার বিশেষজ্ঞ শ্রী জয় oe 
সিলিকন ভ্যালিতে ওরাকেল কর্পোরেশনের 
সঙ্গে যুক্ত 

ই-মেইল <jguptatus.oracte.com Q 

















ভিস্যুয়াল ফক্সপ্রো 5.0 


সদাশিব দাশগুপ্ত 
টেবল রেকর্ড সংযোজন নিয়ে আলোচনা । 


আযডভা্সড ডেটাবেস ম্যানেজমেন্ট কনসেপ্ট স 
ডেটাবেস আপ্লিকেশননের সাফল্য সবচাইতে বেশি নির্ভর করে 
ডেটাবেসের ডিজাইন এর ওপর | যেভাবে আপনি টেবলএর নির্দিষ্ট 
ডেটা সাইটেগুলি সংগঠিত করার পর অন্য টেবলগুলির 
ডেটাবেসফর্মের সঙ্গে যুক্ত করাটাই হল আপ্লিকেশনের মূল ভিত। 
এই ভিত দুর্বল হলেই এটার ওপর নির্ভরশীল প্রোগ্রামের ভিতও 
দুৰ্বল হয়ে যায়। প্রোগ্রাম লেখা, তত্তাবধান করা এবং নতুন আসা স্বয়ংক্রিয় ভাবেই আপনার টেবল-এর ডেটাগুলির বিধিবদ্ধ করার 
সফটওয়্যারের সঙ্গে তাল নিলিয়ে তাকে জোরদার করার কাজও ৯৮০১1 
কঠিন হয়ে পড়ে। এছাড়াও সঠিক 0 ইউজ দ্য রেফারেঙগিয়াল ইন্টিগ্রিটি 
ডিজাইন প্রোগ্রামারকে পিছিয়ে পড়তে বা 
(কোডিং-এর জন্য অপেক্ষাকৃত দুর্বল | TP ডেটাবেস কনটেনারে আপনার কাজের 
পদ্ধতি নিতে বাধ্য করে। এর ফলে ভূলও < সঙ্গে সম্পর্কিত পদ্ধতিগুলি সঞ্চিত করেঙ্গ 
বাড়ে এবং সময়ও বেশি লাগে। এটা নতুন টেবলগুলিতে পুরনো 
সম্ভবত আপনি ক্লাসরুম পদ্ধতিতেই টেবলগুলির নবীকরণের সঙ্গে সঙ্গেই 
প্রোগ্রামিং শিখেছেন। যেখানে আপনাকে চালু হয়ে যায়। 
প্রথম থেকেই ডিজাইন করার পদ্ধতি 
শেখানো হয়। অনাদিকে হয়তো এও হতে 
পারে ভাল ডিজাইন পদ্ধতি শিখেছেন 
বারবার ভুল করতে করতেই। 























আপনি যখন নাম দেবার একটি সাধারণ রীতি গ্রহণ করেন 
তখন যে পদ্ধতিটি নেওয়া হল তাতে কোড পড়া এবং বিশ্লেষণ 
করার কাজটি অনেক বেশি পূর্ণাঙ্গ হয়। 

O ইউজ ভিস্যুয়াল ফন্সপ্রো টেবল লেভেল ভ্যালিডেশন 
ডেটাবেস কনটেনারটি আপনার টেবলে ঢোকানোর পরই তা 











গুরুত্বপূর্ণ ঘটনা হল, এর সাহায্যে আপনি আরও দ্রুত প্রোগ্রাম লিখতে 
পারেন কোয়াকিজ এবং SQLSELECT স্টেটমেন্টের ডেটা উদ্ধার 
করা এবং তন্তাবধান করার সুবিধাও নিতে পারেন | অবশেষে যেসব 
রিপোটগুলি অস্বাভাবিক স্টরাকটারে হাতে কোডিং করা দরকার সেগুলি 
রিপোর্ট জেনারেটরের সাহাযো স্বয়ংক্রিয়ভাবে লেখা হয়ে যায়। 
সাধারণত একটি আপ্রিকেশনের ডেটাস্ট্রকাচার ডেটা আপ্লিকেশনের 
সাফল্যের ব্যাপারে সবচাইতে বড় ভুমিকা পালন করে। ১৯৭০ 
সালে ই.এফকড প্রস্তাবিত রিলেশনাল ডেটাবেস মডেলের ওপর 
ভিত্তি করেই ভিস্যুয়াল waren তৈরি হয়েছে। কড তার এই তন্ত 
তৈরি করেছিলেন রিলেশনাল সেট থিওরি যা নিয়ন্ত্রণ করে এমন 
কিছু গাণিতিক তত্বের ওপর ভিত্তি করে। সেট তৈরির কয়েকটি 
নির্দিষ্ট সূত্ৰকে কেন্দ্র করেই তিনি প্রমাণ করেছিলেন ডেটাকে সহজেই 
বাড়ানো যেতে পারে। এই পদ্ধতির নাম ডেটা নর্ম্যালাইজেশন। 
সব রিলেশনাল ডেটাবেস BRR ফ্ল্যাট ফাইল টেবলগুলিতে কি 
ফিল্ডকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর নির্ভর করে। 
আপনার যত বেশি টেবল থাকবে ফন্সপ্রো তত বেশি রিলেশনস 


দাবি করবে। সেট থিওরি দাবি এমনকি আশাও করে না যে প্রতিটি 
টেবলই সরাসরি প্রতিটি অন্য টেবলের সঙ্গে সম্পর্কিত থাকবে। 
যদিও প্রতিটি টেবলই অন্তত একটি অন্য টেবলের সঙ্গে সঙ্গে 
সম্পর্কিত ডেটাবেসের প্রতিটি টেবলেরই পরস্পরের সঙ্গে প্রত্যক্ষ 
অথবা পরোক্ষ সম্পর্ক রয়েছে। 

ফাংশনাল ডিপেন্ডন্সি 

ধরে নেওয়া যাক, আপনার যা ডেটা ফিল্ড দরকার তা আপনার 
রয়েছে এরপর আপনাকে যা করতে হবে তা হল সেগুলিকে টেবলে 
ভাগ করে নেওয়া। আপনি অবশ্যই সব ফিল্ডগুলিকে একটি টেবলে 
রাখতে পারেন এমনকি নর্মালাইজেশন রুলস না থাকলেও আপনাকে 
আপনার সব কর্মচারী, খদ্দের পণ্য, যোগানদার ইত্যাদিদের সম্পর্কে 
সব তথ্য জানানোর দরকার নেই। ফাংশানাল ডিপেন্ডসি 
আ্যানালিসিসের মাধ্যমে কোন ফিল্টি প্রতিটি টেবলেই রয়েছে তা 


জানা যাবে। (ক্রমশ) 





শ্রী সদাশিব দাশগুপ্ত arer লিমিটেডের সিস্টেম ম্যানেজার 9 





| 


JAVA 


টিকার আআপলেটস-এর টেক্সটের চলমান প্যারাগ্রাফণুলি দেখা যায়। 
প্রতিটি প্যারাগ্রাফেই টেক্সটের এক বা একাধিক লাইন থাকে। একটি 
প্যারাগ্রাফ সময় এবং তারিখ দেওয়া থাকে। যেটাকে প্রতিনিয়তই 
আপডেট করে নেওয়া যায়। 

আমরা টিকার আপলেটস-এর ১৩টি বিভাগ নিয়ে আলোচনা 
করব। প্রতিটি বিভাগেই একটি নির্দিষ্ট টেক্সট এফেন্টসহ টিকার-এর 
টেক্সটটিকে দেখা যায়। এর মধ্যে অনেকগুলি টেক্সট এফেক্ট এর সঙ্গে 
আমরা আগে আলোচিত টেক্সট এফেন্গুলির মিল খুঁজে পাক। যেমন 
শ্যাডো টিকারস, ডেপথ টিকারস, এমবস টিকারস ইত্যাদি। প্রতিটি 
টেক্সট বিভাগেই ছয়টি করে টিকারস রয়েছে। এইগুলি হলো 
ভার্টিক্যাল, র্যানডম এবং সাকসেসিভ। 

এই লেখার গোড়ার দিকেই আমরা একটি আ্যাপলেটের প্রপার্টি 
সেট করার জন্য প্রপার্টি শিট উইনডো ব্যবহার নিয়ে আলোচনা করেছি। 
টিকার আপলেটস নিয়ে আলোচনার সময় আমরা সেই প্রসঙ্গই আরও 
বিশদ করব। 
টিকার স্টাইলস 
প্রতিটি টেক্সট একেক্ট-এর সঙ্গে ঘুড়ে ফিরেই ছয়টি টিকারস স্টাইলস 
ব্যবহৃত হয়। নিচে এগুলির বিশদ বর্ণনা দেওয়া হল। 


হরাইজন্টাল টিকার 

হরাইজস্টাল টিকার একটি টেন্সট-এ এক দিক থেকে আরেক দিকে 

(পাশাপাশি) যায়। এক সময়ে আ্যাপলেটের দৃশ্যমান এলাকায় একটি 

প্যারাগ্রাফ দেখা যায়। এই প্যারাগ্রাফটি ডান থেকে বামে (ডিফলট) 

অথবা বাম থেকে ডানে যায়। একটি নির্দিষ্ট জায়গায় এসে প্যারাগ্রাফটি 
সময়ের জন্য থেমে যেতে পারে অথবা J 


চলুন জাভায় যাই 


কাবেরী মহাপাত্র 
এবার টিকার আযাপলেটস নিয়ে আলোচনা । 


আডজাঙ্কট হরাইজন্টাল টিকারস 

এটি হরাইজন্টাল টিকার টেক্সটিকে পাশাপাশি চালায়। একটি 
আপলেটের একই সঙ্গে অনেকগুলি প্যারাগ্রাফ দেখা যায়। 
প্যারাগ্রাফগুলিকে একটি নির্দিষ্ট মার্জিনের সাহায্যে পৃথক করা হয়। 
প্যারাগ্রাফ একটি নির্দিষ্ট জায়গায় থামতে পারে অথবা লাগাতার 
চলতেও পারে। 


আ্যাডজান্ট ভার্টিক্যাল টিকারস 

এটি টেক্সটিকে ওপর থেকে নিচে চালিত করে। আপলেটের একই 
সঙ্গে অনেক প্যারাগ্রাফ দেখা যায়। প্রতিটি প্ারাগ্রাফকেই একটি মার্জিন 
ছারা পৃথক করা হয়। এটিও একটি নির্দিষ্ট জায়গায় থামে অথবা 
লাগাতার চলতে পারে। 


র্যানডম টিকারস 

র্যানডম টিকার আপলেটের ভিতরে এবং বাইরে টেক্সটিকে যেকোন 
দিকে নিয়ে যেতে পারে। প্যারাগ্রাফটি উত্তর, উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণ- 
পূর্ব, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে 
আসতে পারে। প্যাাগ্রাফটি আ্যাপলেটকে ওপরের যেকোন দিকে ছেড়ে 
দিতে পারে। আ্যাপলেটের নিজের ইচ্ছে মতই যেকোন দিকে যাওয়ার 
স্বাধীনতা রয়েছে। 


সাকসেসিভ টেক্সট 
_সাকসেসিভ টেক্সট আাপলেট নিশ্চল থেকেই ধারাবাহিকভাবে প্রতিটি 
প্যারাগ্রাফকে দেখাতে পারে। এটি এক সময়ে একটি প্যারাগ্রাফকেই 








ইউআরএলএস 
প্রতিটি প্যারাগ্রাফই একটি ইউআরএল-এর সঙ্গে সংযুক্ত 










পয়েন্টারটিকে তার ওপরে নিয়ে ৫ 


লে টেক্সটটি হাইলাইট 
এবং ইউআরএল-এর গন্তবা স্টেটাস 


এ ভ্যালু সেট করে পাতাটি একটি নতুন ব্রাউজার ₹ 
করা যায়। অন্যান্য ভ্যালুগুলি পাতাটি লোড করার ফ্রেমটিকে নির্দিষ্ট 


করে দেয়। 


অডিও এই গতি সেট করা যায় 
প্রতিটি প্যারাগ্রাফের সঙ্গেই সংযুক্ত থাকে একটি অডিও ফাইল।যদি 
(কোনও টেক্সট-এ অডিও ফাইল সংযুক্ত থাকে , প্যারাগ্রাফের | টাইম আপডেট 
ওপরে পয়েন্টারটিকে নিয়ে আসলে ধ্বনি শোনা যায় যদি টেক্সটির 


ব্যাকগ্রাউন্ড ইমেজ 

MAND ব্যাকগ্রাউন্ড ইমেজ (BGlmage) থাকতে পারে যা টেক্সট- 
এর পিছনে দেখা যায়। যদি ইমেজটি আযপলেটের চাইতে ছোট হয় 
তাহলে, ইমেজটি টাইল বসিয়ে (repeated) করে গোটা আপলেট 





























পডেট করতে পারবেন কিন্ত যদি সো লে 

অঞ্চলটিকে ভরাট করা হয়। অপেক্ষাকৃত বড় টাইম আপডেট ইন্টারভ্যাল ব্যবহার করতে 
লাইনস সেন্টার wi 
লাইনস সেন্টারড প্রপার্টি যদি ঠিক হয় তাহলে প্যারাগ্রাফের প্রতিটি ইন্সট্যান্ট জাভা আ্যাপলেটের টাইম ট্যাগণ্ডলি নিচে দেওয়া হল 
লাইনই মাঝখানে থাকবে। y Somple 
পজ ‘Complete time string 10:57:27 PM 
নারীরা <date> Complete date string 09-Nov-98 
তাহলে প্রতিটি প্যারাগ্রাফই ৯০৬৯ Hour of the day (12-hour clock) 10 
pe রপার্টঠিক minuto» Minute of the hour s 
PEORIA <tecond> Second of the minute 27 
যাবে। আর যদি তা না হয় | -o-month> Day of me month 9 
তাহলে প্যারাগাফগুলি |. eDay o ine week 

<month> Month number n 
থামবে না। এই থামার টিন 2 
জায়গা উত্তর, দক্ষিণ, পূর্ব, em Yea 1998 
পশ্চিম, উত্তর-পশ্চিম, <2thour Hour of the day (24-hour clock) 
উত্তর-পূর্ব, দক্ষিণ-পশ্চিম, AMorPM 





দক্ষিণ-পূর্ব এবং মধ্য হতে 
পারে। ক্রমশ) 0 








ঠিক সময়ে ঠিক কাজ 


এবারের বাক্তিতে পোলারিসের ম্যানেজিং পার্টনার অরুণা কাশীনাথ, 


























চর পরিচয় অবশ্য তখনও তিনি 
অরুণা বারবার তাকে কোম্পানি 


সেক্রেটারির সঙ্গে দেখা 








সেক্রেটারিকে জবাবদিহি করতে হয় তার 
কাছেই। তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষ ভুল হয়ে 
গেছে বুঝতে পেরে অরুণা তাড়াতাড়ি বলেন 
তিনি এই সংগঠনে নতুন। তাই এখনও সবার 
সঙ্গে ঠিক পরিচিত হয়ে উঠতে পারেননি। 
পোলারিস-এর জনা অরুণা তৈরি করেছে 
ই আই এস বিজনেস গ্রুপ। ই আর পি, 
সিআরএম এবং এসসিএম থেকে পোর্টাল 
গুলিকে বানিজ্যিক পরামর্শ প্রদান সবই তার 
কাজের মধ্যে পড়ে। পোলারিস-এর ব্যবসা 
যাতে সারা পৃথিবীতে বিস্তৃত হতে পারে 
তারজন্য সংস্থার যে বিজনেস লিডারশিপ টিম 
রয়েছে অরুণা তার অন্যতম সদস্য। ১৯৯২- 
৯৩ সালে ওয়েসিস বেসিস সিস্টেমের ডিজাইন 
মান উন্নয়ন এবং প্রয়োগগত সমস্যা সমাধানের 
দায়িত্বও তার কাধে fier) ১৯৯৪ সালে 
পোলারিস-এর নয়দা ডেভলপমেন্ট সেন্টার 
নির্মাণের দায়িত্ব ছিল তার কীধে। আমেরিকা, 
ব্রিটেন, আয়ারল্যান্ড এবং সুইজারল্যান্ড-এ 


পোলারিস-এর কাজ শুরু করার মূল দায়িত্বও 
করেন ১৯৭৮ সাল থেকে। এরপর ১৯৮১ | যাননি। যাইহোক অফিসে পোছে এক ছিল তার Sra) “প্রথম দিকেই আমি 


এখানে ছিলেন মাত্র একবছর। ৮২-তে যোগ সেক্েটারির সঙ্গে দেখা করতে এসেছেন। ' আমার সাফল্যের এটাই আসল কথা” 








মাঠের বড় বড় খেলোয়াররা সারা বিশ্বে ||] 
তাদের ব্যবসা বিস্তৃত করতে শুরু করেছিল। A 
ঠিক সেই সময়েই অরুণা জে কে স্্র-এর 
নিরাপদ চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন | 
পোলারিস-এ। “এই সিদ্ধান্তের জন্য আমাকে 
কখনও আফসোস করতে হয়নি। আর 
আমাকে তাকাতে হয়নি পিছনের দিকে। ||] 
ওটাকে আমার জীবনের একটা টার্নিং 
পয়েন্টও বলতে পারেন।”" 














মার্কিন মুলুকের দ্য ফুড আন্ত ড্রাগ 
আআডসিনিষ্ট্রেশন সম্প্রতি এমনই একটি নতুন 
ধরনের পেসমেকারের অনুমোদন দিয়েছেন। 
বায়োট্রনিক্স হোম সিস্টেম নামে এই ব্যবস্থায় 
হ্াদযস্ত্রের নিয়মিত খবরাখবর পাওয়া যাবে 
রিমোট ট্রা্সমিশন মারফৎ। ব্যাপারটা 
একেবারেই অভিনব। ডাক্তাররা এর সাহায্যে 
তাদের রোগীদের শারিরীক অবস্থা সম্পকে 
লাগাতার খোজ খবর নিতে পারবেন। একটি 
অন্যন্য ক্ষমতাসম্পন্ন রেডিও ফ্রিকোয়েন্সি 
টরাপমিটার একটি সেলফোন জাতীয় ডিভাইসে 
ডেটা পাঠাবেন, যা রোগীরা নিজেদের কাছেই 
রাখতে পারেন। সেখান থেকে ডেটাটি 
সম্প্রচারিত হবে একটি কোম্পানি সার্ভিস 
সেন্টারে। সেখান থেকে বিশ্লেষণের পর তা 
চলে যাবে চিকিৎসকের কাছে। 


ডিসপোজেবল ক্যামেরা 

ছবির দোকানে ফিল্ম রোল জমা দেবার আর 
কোন দরকার নেই। বরং গোটা ক্যামেরাটাই 
জমা দিয়ে দিন। তিনটি জাপানি সংস্থা. 
পরীক্ষামূলকভাবে নিয়ে এসেছেন 


পেনট্যাক্স ডিজিটাল ক্যামেরা ক্রেতাদের দিয়ে 
বলা হয়েছে ছবি তোলার পর ব্যামেরাগুলি 
তারা যে দোকান থেকে নিয়েছিলেন সেখানেই 
জমা দিন। সেখানে ডিসপ্লে স্ক্রিনে তারা 
ছবিগুলি দেখতে পাবেন এবং পড়ে পছন্দমত 
ছবি প্রিন্টও করতে পারবেন। এরপর নির্মাতা 
সংস্থা দোকান থেকে ক্যামেরাগুলি সংগ্রহ করে 
নতুন মোড়কে পুরে বিক্রি করবেন। নির্মাতারা 
ডেটা ডিস্ট্রবিউটিং এবং শ্রিন্টিং-এর জন্য 
এই ব্যবস্থাকে ইন্টারনেটে নিয়ে আসার কথা 
ভাবছেন। 


বড়ে কাম কি চিজ 
ওয়ার্ল্ড GS সেন্টারের ধ্বংসপ্রাপ্ত এলাকায় 










রোবটেরই সঙ্গে ছিল 
ভিডিও ক্যামেরা। তার 
ভিত্তিতেই এগিয়েছে ত্রা 
রোবটই পরীক্ষামূলক প্রোটোটাইপ। 









বেলুন বক্স 


লাউডস্পিকারের বক্স মানেই একটা বড় বড় 
ব্যাপার এমটা ভাবতেই rera ছিলাম 
আমরা। কিন্তু ইউকে'র এলুয়ালা সাউন্ড এবং 
এই ধারণাটাই বদলে দিয়েছেন। চৌকো 















বাক্সের বদলে তারা নিয়ে এসেছেন বেলুনের 
মত ফোলানো যায় এমন বক্স । সাউন্ডটিউব 


খেলাটিকে 
আকর্ষণীয় অটোমোবাই, 














লাগানোও সহজ। এলুয় 
কোম্পানিটি তৈরি করেছেন লাফবরো 
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ইউ কের 








প্রাইজ জিতে নিয়ে 





অনুভবী মাউজ 


কোন মাউজের পক্ষে কিআ' 
বা কেমন বোধ করছেন 







বি এম'এর উত্তর হল হ্ঠা। এদের ই 


মাউজ বলে। স্পর্শ করলে 





সত্যত 





প্রযুক্তির সুবিধা পাওয়া 





চালনার সঙ্গে তা 
যোগ থাকেই। 





সুইপস্টেকস' সম্পর্কে হুশিয়ার করে 


দিয়েছে। সন্থাসবাহীদের ঠেকানোর জনা এই 





ব্যবস্থা সম্পর্কে সিমনিকের বক্তব্য হল 
মার্কিন খুচরো হ্যাকিং নয়, সন্থাসবাহীরা 
সামগ্রিক ধ্বংসে বিশ্বাসী | তাই কমপিউটর 
ব্যবস্থায় সামগ্রিক নিরাপত্তা জরুরি। তা না 
করে মার্কিন প্রশাসন সাধারণ নাগরিকদের 
ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থার ওপর 
আপত্তির নজরদারি চালাচ্ছে। পরিবর্তিত 
রাজনৈতিক পরিস্থিতিতে তাই হ্যাকারদের 
অনেক সতর্ক হয়ে চলতে হবে। সরকার 
বলছে সব এনক্রিপটন ব্যবস্থার একটি 
ব্যাকডোর থাকতে হবে। কিন্তু কোন 
ব্যাকভোরসহ এনক্রিপটন সিস্টেম কোন 
সন্ত্রাসবাদী ব্যবহার করবেন না। 


নেটে ফোন 
উইন্ডোজের xP মেসেজিং প্রযুক্তিতে কিছু 


প্রসাধনিক পরিবর্তন আনা হচ্ছে। এঁতিহ্যবাহী 
হাসিমুখের বদলে জোর দেওয়া হচ্ছে আরও 


অনুভবী হয়ে ওঠার ওপর। উইন্ডোজ 









সংখ্যাও ৭৫ থেকে 


বাড়িয়ে ১৫০ করেছেন। কলসার্ভ, ডেল্টাগ্রি, 

















উইন্ডোজ মেসেঞ্জোর এর মাধ্যমে তারা লি 
সিতে নেটে ফোনও করতে পারবেন। 
পরিষেবা পাওয়ার ব্যাপারে একটা চুক্তিও 
করেছেন। 


পাসপোর্ট 


‘পাসপোর্ট’ পরিষেবা গ্রহণের জন্য গ্রাহকদের 
ওপর চাপ দেওয়ার ব্যাপারে সমালোচনার 
ঝড় উঠেছে মাইক্রোসফট-এর বিরুদ্ধে। দশ, 
বিশ কিংবা তারও বেশি ইউজার নাম এবং 
পাসওয়ার্ডের বদলে ওয়েব একটি 
ইউনিফায়েড লগ ইন সাহায্য নানা ধরনের 
ওয়েব প্রর্পাটিতে যাওয়ার জন্য মাইক্রোসফট 
এই উদ্যোগ নিয়েছিল। এই সুবিধা নিতে 
গেলে ব্যবহারকারীদের লগ ইন করার জন্য 
তাদের যাবতীয় তথ্য জানিয়ে 
মাইক্রোসফটের কাছ থেকে নিতে হবে একটি 



















সি, ফ্ল্যাশই ওয়েব-এর 


এবারে আপনার ওয়েব নিমাণে সঙ্গে সি এবং ফ্ল্যাশের সন্ধান দেওয়া ZA | 


ওয়েব নিমণি পদ্ধতি 
আপনি যদি আপনার প্রথম ওয়েব সাইটটি 








ফোন :০২২-০২৭০৯৮৯, ২০৭৬৩৫৬ 
ফ্যাক্স : ০২২-২৬২৩৫৫ 
দাম : সিডিসহ ৩৯৯ টাকা 
ফ্ল্যাশ নিয়ে 
ওয়েব সাইট নির্মাণের ব্যাপারে ফ্ল্যাশ একটা 
অপরিহার্য টুলস। যারা ফ্ল্যাশ খানিকটা 
জানেন এবং 
এতদিন যা 
জেনেছেন 
সেই জ্ঞান 
[| আরও 
[] বাড়াতে চান 
তাহলে এই 
বইটি তারা 


দেখতে পারেন। একেবারে নবিশদের জন্য 
নয়, বরং বইটি যাকে বলে একটু এগিয়ে 
থাকা বা আ্যাডভা্গ লার্নারদের ST | 
বইটিতে ওয়েবসাইট নির্মাণের মূল 
নীতিশুলি নিয়ে একটু এগিয়ে থাকা স্তর 
থেকে আলোচনা করা হয়েছে। এর 
পাশাপাশি এসেছে ফ্ল্যাশ কনটেন্ট তৈরি এবং 
তা আরও বাড়ানো, আযাকশন HG ভাবনা 
এবং কৌশল ইত্যাদি নানা বিষয়। আপনি 
চাইলে গিয়ে Pras গেম রুটিন, ভিডিও 
হনফ্ল্যাশ, সাউন্ড ইলক্র্যাশ ইত্যাদি চ্যাপটারে 
গিয়ে ব্রাউজ করতে পারেন। ওয়েব পেজের 
অঙ্গসজ্জায় আরও বৈচিত্রা আনতে যারা 
ব্যবহার করতে চান ফ্ল্যাশ ফ্ল্যাশ দ্য স্টুডিও 
তাদের কথা ভেবেই লেখা। 
নাম ক্যাশ দ্য স্টুডিও 
প্রকাশক : কমপিউটর বুকশপ 
(ফোন : ০২২-২০৭০৯৮৯, ২০৭৬৩৫৬ 
ফ্যাক্স = ০২২-২৬২৩৫৫১ 


ই-মেইল 
vsnl.net.in 
দাম : ৬০০ টাকা 


cbsbom@gias-bm01, 


প্রসঙ্গ CH 
যে কোন CH প্রোগ্রামারই বইটি পেলে যাকে 
বলে হাতে চাদ পাবেন। এদের 
জন্যই এটি এ 








বশদ রেফারেন্স 
ম্যানুয়াল। যেসব 
নেট ফ্রেম ওয়া 
সাম্প্রতিক বেট ২ 
ভার্সান ofa 
সঙ্গে সুসঙ্গত তা 
নিয়ে বিস্তৃত আলোচনা আছে এতে | একই 
সঙ্গে CË সেসেটিকস এর সবরকম 
খুঁটিনাটিরই ব্যাখ্যা করেছেন লেখক। যাতে 
(08 এর একটি পূর্ণাঙ্গ ছবি আমরা পেয়ে 
যাই। 

“প্রোগ্রামারস ইনট্রোডাকশান টু CH” 
শুরু হচ্ছে OOP ভাবনার মূল দিকগুলিকে 
তুলে ধরে আলোচনার মধ্যে দিয়ে। শেষটাও 
আকর্ষণীয়। ভিফেন্সিভ প্রোগ্রামিং আন্ড 
রিফ্রেকশনে এক কমপিউটর ভাষা কিভাবে 
ব্যবহৃত হচ্ছে তার উদাহরণ দিয়ে 
আযাডভান্সড প্রোগ্রামিং-এ CH এর 
প্রয়োগগত দিকটি তুলে ধরা হয়েছে। 
নাম : প্োগ্রামারস ইনট্রোভাকশন টু CH 
প্রকাশক : কমপ্পিউটর বুকশপ 
(ফোন -০২২-২০৭০৯৮৯, ২০৭৬৩৫৬ 
ফ্যাক্স -০২২-২৬২৩৫৫১ 
ই-মেইল : chsbom@gias-bm01, 
vsnl.netin 
দাম : ২৯৯ টাকা 














নেট বিনোদন 


ওয়েবসাইটে যারা বিনোদন খোঁজেন তারা এই সাইটগলিতে এলে খুশি হবেন, 


PAra যি আপতডিনেই হস বলতে আগে NE 
আর হিংলিশের দাপটে এখন হাঙ্গামা মানে হল বড় ধরনের কোন বিনোদন। যেমন, কোন মেগাস্টার 
বা ডাকসাইট গায়ক-গায়িকাদের নিয়ে নাচ-গানের জম-জমাট অনুষ্ঠান, নানা ধরনের প্রতিযোগিতার 
খবর এবং আগামী অনুষ্টানগুলির ঝলক বা বিজ্ঞাপন আপনি এখানে পাবেন। কৌন বনেগা 
ক্রোড়পতিতে অমিতাভ বচ্চন-এর মুখোমুখি হটসিটে বসতে চান __তার প্রস্তুতিও নিতে পারবেন 
এই সাইট থেকে সিনেমা জগতের খবরাখবর থেকে শুরু করে বই সিডি সেলফোন বা মিউজিক্যাল 
সিস্টেম কেনার কাজও এখান থেকে করে ফেলতে পারনে আপনি। 





মু দহ এর সবচাইতে রসালো fax certo আপনি জানতে পারেন এখানে এলেই। হিন্দি 
ছবি নির্ভর এই সাইটটিতে এছাড়াও আপনি পাচ্ছেন ছবির রিভিউ, খবরাখবর এবং সাম্প্রতিক 
ছবিগুলির স্থিরচিত্র বিখ্যাত চিত্রতারকারা তাদের জন্মদিন কিভাবে কাটালেন এবং তাদের 
সাক্ষাৎকার পাওয়া যাবে এখানে। সংগীত ইন্ডিয়া এফএম'এর একটি অংশ। সাম্প্রতিক জনপ্রিয় 
মিউজিক ভিডিওগুলি ঝলক। শুনতে শুনতে যাতে নিজে নিজেও গাইতে পারেন তার জন্য 
রয়েছে ARTA | ডাউনলোড করতে পাবেন পোস্টার এবং ওয়ালপেপার এবং চিত্রতারকাদের 
পোস্টার। 





বিদেশী আকন গেমওুলিই এই সাইটটিতে এসে দে তাদের গায়ে লাগিয়ে নিয়েছে মেড 
ইন্ডিয়া" টস যেমন “ওয়ারিয়র' নামক ee গেমটি হয়ে গেছে ATT, SORTA হয়ে 
গেছে আক্রমণ তবে এই ভারতীয়করণে কিন্তু খেলাগুলির উত্তেজনা বা আনন্দ কমেনি। মুদ্বাই- 
ই বর হের ওর রশি cee 
যোগী গেনও রয়েছে কত স্কোর করলেন তা জানার জন্য সাইন 

আপ, হে।অন্যান্য অনলাইন খেলুড়েদের সঙ্গে যোগাযে 
EE GE Rds Sl 


Ser রা) কক cess 

















প্রশ্নক্ষেত্ 


আমাদের বিশেষজ্ঞরা এবারও তাদের সমাধান নিয়ে হাজির । 























আমি আপনাদের পত্রিকার নিয়মিত পাঠক। আমরা 
আপনাদের পত্রিকার মাধ্যমে জীবনে অনেক উপকৃত হচ্ছি 
ৰা হব। আমি খুব সমস্যায় পড়ে চিঠি লিখছি। আমাকে সঠিক 
পথ দেখাবেন। আমি ডি পলোমা ইঞ্জিনিয়ারিং-এর 
ইলেকট্রিক্যাল-এর ছাত্র। আমি ঝাড়গ্রাম পলিটেকনিকে পড়ি 
এবছর তৃতীয় বর্ষে পড়ছি। এর সঙ্গে আমি BIG LEAP 
(EL-NET-32) 4, LEE ROAD থেকে ই-কম প্রফেশনাল 
কোর্স করছি। আমি ঝাড়গ্রাম থেকে যাতায়াত করতে 
অসুবিধার সম্মুখীন হচ্ছি। আমার প্রশ্ন হল __ যদি আমি 
CALW. developer Administrator পাশ করতে 
পারি তবে তাকি আমার ডিপলোমিং-এর থেকে বেশি ভালো 
হবে? কারণ যেহেতু আমি 17-তে আছি তাই এই লাইনে 
থাকতে চাই। যেহেতু আমার এখান থেকে কলকাতা 
যাতায়াতের অসুবিধা হয়। তাই যদি আমি ডিপলোমা 
_ইঞ্জিনিয়াং ছেড়ে কলকাতা থেকে ই-কম ভালোভাবে শেষ 
করে গ্লোবালাইজেসন C.1. W. করি তাহলে কি কোন ক্ষতি 


ভিটে 


'আশা করি আঃ মানসিক অবস্থাটা বুঝতে 
_ পারছে আমি অনেক আশা নিয়ে চিঠি লিখছি, আপনার 


ed olin ae সস 


পারে। (2!) RDRAM মানে Rambus Random Access 
Memory, যা সেকেন্ডে 1-6 বিলিয়ন সাইট ট্রান্সফার করার 
জন্য তৈরি। এটাতে থাকে র্যানডম আযাকসেস মেমরি 
(RAM), ব্যান কন্ট্রোলার এবং ₹? (পাথ)। যা র্যামকে 
কমপিউটরের মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য ডিজাইনের সঙ্গে 
সংযুক্ত করে। র্যাম বাস কর্পোরেশন সম্প্রতি সরাসরি 
DRDRAM তৈরি করেছে। এর সাহায্যে ভিডিও ক্যামেরা 
ইত্যাদি থেকে দ্রুততর ডেটা ট্রান্সফার করা যায়। এটা টু- 
বাইট (16 ফিট) বাম পাওয়া যায়। অন্যদিকে DRAM-এর 
রয়েছে 8 ফিট বাম। SDRAM হল সিনক্রোনাস DRAM | 
মাইক্রো প্রসেসরকে অপটিসাইজও করার জন্য ঘড়ির গতির 
সঙ্গে যে ₹A গুলিকে সিনফ্রোনাইজ করালো যায় এর 
সাহায্যে। এর ফলে একটি নির্দিষ্ট সময়ে প্রসেসর অনেকরকম 
কাজ করতে পারে। 


একদা নিতান্তই কৌতুহল বশত আপনাদের পত্রিকাটি কিনে 
আমি আপনাদের পত্রিকার নিয়মিত পাঠক হয়ে গেছি। এখন 
অবশ্য নিজের প্রয়োজনের তাগিদেই প্রতি মাসেই আপনাদের 
পত্রিকাটি আমাকে সংগ্রহ করতে হয়। আমি কয়েকটি প্রশ্নের 
সম্মুখীন হয়েই আপনাদের এই চিঠিটি লেখা। প্রশ্নণ্ডলি 
হল-_ কে) যেমন ৮৪6 এতে কোনও আ্যাপলিকেশনকে 
ডেভেলপ করার ব্যবস্থা আছে যা পরে অন্য কোনও পি 
সিতে (যাতে 86 নেই) ইনস্টল করে চালানো যায় তেমন 
জাভা-২ এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যারের নাম কি ও কি 
কিভাবে পাওয়া যেতে পারে? সফটওয়্যারের মার্কেটে কি 


| এই জিনিস পাওয়া যেতে পারে? (খ) RD Ram ও SD 
Ram | 


eee রাবি 128MB RD 








ব্যবহার করিনি তাই জানতে চাই যে এটি ইনস্টল করলে 
ইউন্ডোজ-এর মতো GVI Environment নিজে থেকেই 
ইনস্টল হয় (মানে বিভিন্ন মেনু ইত্যাদি GVI Compo- 
nent) নাকি কোন ইউন্ডোজ ম্যানেজার (যেমন Window 
Maker, GNOME, KDE ইত্যাদি) ইনস্টল করতে হয়? 
এগুলি কি লিনাক্স ০৫-এর সিডি-এর সাথেই পাওয়া যায়? 
'লিনাক্স-এর কোন ভার্সান ইনস্টল করা সুবিধাজনক (শুনেছি 
যে লিনাক্স ইনস্টল নাকি বেশ ঝামেলার ?)। সবশেষে দুটি 
প্রস্তাব রাখছি, বিবেচনা করলে মনে হয় আমার মতো অনেক 
পাঠক উপকৃত হবেন। সেগুলি হল — সাগ্নিক মিত্রের C 
Pointer এর ব্যবহারের মতো CODING সহ JINI এর 
উপরে একটি রচনা প্রকাশ করলে ভালো হয়। এছাড়াও 
বিভিন্ন নতুন সফট ওয়্যার যেমন JINI, MAYA, 
DOTNET এসবের রিলিজ সংক্রান্ত তথ্য ও সম্পর্কিত বই- 
এর নাম প্রকাশিত হলে ভালো হয়। 

আকাশ সেন, কলিকাতা-৬০ 


উত্তর ৬86 এবং সিলিকন ইত্যাদি RAD HAT LINVX 7-1 
অথবা MANDRAKE LINUX 8-0 এখন বাজারের 
সাম্প্রতিকতম ভার্সান। একটি মেশিনে লিনাক্স এর জন্য 
আলাদা ডিজিট্যাল ডিস্ক ব্যবহার করাই ঠিক। এটা 
উইনভোজে চালানো যায়। হ্যা আপনি যদি লিনাক্স এর একটি 
সাম্প্রতিক ইনস্টল করেন তারপর X-Windows, লিনাক্স 
এর GUI অংশ স্বয়ংক্রিয় ভাবেই ইনস্টল হয়ে যাবে। রেড 
হাট লিনাক্স 7.1 থাকে। JINI এর লেখার অনুরোধের জনা 
ধন্যবাদ। আমরা চেষ্টা করব। এই ওয়েবসাইট শুলি থেকে 
JINI এবং DOT NET সম্পর্কে সব পাবেন। 


JINI — http ://www.sun.comini 





Dummies, Price Rs. 150/-, Comdex Computer 
Publishing, (ii) Discover the Internet, Price Rs. 
150/-, 299 CD (একই পাবলিকেশন), (iii) Internet 
Computer, Price Rs. 165/- (ওই একই পাবলিকেশন)। 
ই-কমার্সের বইয়ের নাম এখনই জানানো গেল না। 


e আমি আপনাদের 'কমপিউটর তথ্য ও প্রযুক্তি' পত্রিকাটির 
একনিষ্ঠ পাঠক, গত কয়েক মাস ধরে প্রতি সংখ্যায় পত্রিকাটি 
বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে চাকরির খবরা। 
আমি মূলত কমপিউটর গ্রাফিক্স-এর কোর্সটি করতে চাই, 
তবে এর সঙ্গে আর কোন কোন কোর্স করলে ভবিষ্যতে গুরুত্ব 
থাকবে তা নাম কিকি? দয়া করে খরচের মাত্রাটা জানাবেন। 

বলরাম সরকার, হাওড়া 


উত্তর কমপিউটর গ্রাফিক্সের সঙ্গে সঙ্গে আপনি, মাল্টিমিডিয়া, 
ইনটারনেট, ওয়েবপেজ ডিজাইন, এগুলিকেও আপনার 
পাঠক্রমের UVES করতে পারেন। কারণ এগুলোর 
চাকরির বাজার ভালোই। এখন প্রায় কোলকাতায় সব বড় 
বড় কমপিউটর প্রতিষ্ঠানেই এগুলো নিয়ে পড়ানো হয়। 
‘Arena Multimedia, CMC, Tata Unixyx | অছাড়াও, 
আপনি Aptech, Lakhotia — এই প্রতিষ্ঠানগুলিতে খবর 
নিয়ে দেখতে পারেন। তবে প্রতিষ্ঠানগুলো থেকে কোর্স-এর 
সমস্ত বিবরণ জানার সঙ্গে সঙ্গে আপনি খরচের অন্টাও 
জেনে নিতে পারবেন। 


লেভেল করব না 'এ' লেভেল শেষ করার পর ইগনু থেকে 
এম সি এ করব। চাকরির বাজারে কোনটির দাম বেশি? 











Seva Oni ine Services Pvt. Ltd. r 






























A leading DSA of TATA Finance Limited card product division wants. 


Corporate Sales Manager : Female, fluent in English, Hindi & Bengali, with good commu- 
nication skills & willing to work hard are in demand 


Team leader : Male experienced 1 to 2 yrs in similar field, target driven leader. 


Sales executives : With 1 year experience in selling of Credit Cards / Personal Loans, with 
dynamic personality & eagerness to work hard are in demand. Freshers can also apply. 
Tele Calling Executive : Female, fluent in English, Hindi & Bengali, computer knowledge & 
good communication skills are in demand. 

Sub DSA enquiries also solicited. Lucrative Proposals / Incentive Based for Sale of Credit 
Card. The above positions carry compensation packages at par with the industry. 


Walk-in-Interview from 11A.M. to 2.30 PM. & 4 PM. to 6 PM. on 22, 23rd & 24th of Nov. 
2001. at Seva Online Services. 


2. Khetra Das Lane, (Near Chandni Metro Stn.) 
2nd Floor, Calcutta 700 012 












Thomson Press (India) Limited. the primier electronic processing services organisation, catering 
largely to West European and North American markets, has opening for highly motivated profes- 
sionals at its units in NOIDA. 

1. Marrager / Officer - Systems : BE / B.Tech. / MCA / M.Sc. Computer Science with 3-5 years of 


‘experience preferably in publishing industry. Candidate should be well versed with router con- 
figuration, Windows NT, LINUX / Unix C, C++, Peri, Java and Visual Basic. 


2. Group Leader - Quark : Candidates with 405 years experience in Pagemaker / QuarkXpress, 
Framemaker with ability to lead a team of professionals. Candidate should be able to handle 
Xtags, Power Math etc. 

3. Quark Operator : Graduates with 1-2 years experience in QuarkXpress. Capable on handling 
Power Math, Xtags, etc. 

Interested candidates may apply immediately with three passport size pho- 
tographs or e-mail their resume in strict confidence to : 


Chief Manager - HR 
Thomson Press (India) Limited 
F-5, Sector-3 NOIDA 
e-mail : hr_eps@thomson-press.com 





















KONGU 


ENGINEERING COLLEGE 


Perundural, Erode-638 052, Tamilnadu. 
Phone : (04294) - 20562, 20171 Fax : (04294) - 20087 
e-mail : kec@md2.vsnl.net.in, Visit us at : www.kongu.edu 


Wanted 

Kongu Engineering College, one of the foremost pioneering institutions in Tamilnadu, lo- 
cated in a natural ambience of 157 acres, having 12 UG Programmes and 7PG Programmes 
with ultra modem infrastructure, and NBA - visited Institution for Accreditation, also process- 
ing for ISO-9001 Certification requires highly motivated, industrious and committed faculty 
(Prefessors / Assistant Professors) in the following disciplines, 

. Civil Engineering 

. Mechanical Engineering 

i. Mechatraonics Engineering 

. Chemical Engineering 

. Management Studies 

. Electrical and Electronic Engineering 

Electronic and Instrumentation Engineering 
- Electronics and Communication Engineering 
. Computer Science and Engineering 


QUALIFICATION 











Female comp operator 
(A/Gs) cum clerk, 
send your biodata 
alongwith photo to R.K. 
Developers, 369 G T Rd, 
Bally Howrah - 711 201 


Female comp operator, 
knowing Internet, e-mail, 
for indoor / outdoor-work, 
Ph : 230 5990 / 218 0076 


Female exp DTP operator, 
pref from Dum Dum, Amit 
Ghosh Ph : 549-4883 / 
(8-10pm) Dum Dum Cant. 


M/F, comp professional, for 
courier Co, P Dam Ph: 335 
4408 Salt Lake. 


Male DTP operator, with 
knowledge of Pagemaker, 
Corel Draw, Office 97, 
attractive terms, for office 
in Burrabazar, G. C. Dey 
Ph : 555 3468 


M/F, knowledge in e- 
Commerce, A/Cs package, 
Multimedia, smart fluent in 
Eng, yound, for computer 
training institute, computer 
Infotech Ph : 280 9613 


M/F, smart, must have 
knowledge of Logo, DOS, 
Q Basic, Win, Foxpro, MS 
Office, for Howrah, 
Shakrail, Ulberia, Chengile, 
Amtala (Bidyanagar), 
Masat, Udayrampur, 
Birlapur, Thakurpukur, 
S. Roy / Chowdhury 
Ph : 577 5487 





Wanted Data Entry 
Operators (English/ 
Bengali). Contact :T-1, 6th 
Floor, Kamalalaya Centre, 


156A, Lenin Sarani, 
Kolkata-700 013 
Male DTP operator, 


knowledge in Pagemaker & 
Scanning for DTP unit. 
Contact S. C. Basu, Phone 
No, : 248-5742. 


Computer Instructor 
required for a Computer 
Centre at Garfa, 
Pratapgarh. Contact on 
418-0980. 


Wanted Female DTP 
operator, must have 
knowledge in Pagemaker, 
Coreldraw, Photoshop, 
fluent in Bengali, capable 
of working independently, 
experience, South Kolkata 
candidate given pref. 
Contact Computer House 
(S Das), Phone No. : 412- 
5317, 414-9268. 


Female faculty cum 
counsellor, knowing Win- 
95/98, MS-Office, Internet, 
E-mail, fluent in English, 
Hindi, Bengali for kid's 
computer centre, apply to 
: Kid's Heaven, 88, Dr. 
Abani Dutta Road, 
Howrah-711 101. 


Male/Female knowledge in 
e-Comp, A/Cs, Multimedia, 
smart, young, fluent in 
English for Computer 
Institute. Contact : 
Computer Infotech, Phone 
No. : 280-9420. 






IT PROFESSIONALS 
REQUIRED 
for 
Overseas & Domestic 
Placement 


e-mail 
placewel@vsni.com 







| For 
Domestic & Overseas 
Openings 








www.clickITjobs.com 
Email : 
cyberjobs@vsnl.com 


1২৪০৮ J 













Contact 
rozgaar@yahoo.com 
(T) 0172-705431, 722788, 
781795, 774148 






















Caught in the IT Web? 
Wont to be a Globetrotter? 
On our strong wing 

You career will soar new heights ! 

Bright IT Pro with the right talent 

Cannot afford to miss! 
Rush your resume to : 
koli@vsnicom 











বার দেওয়ালীর রাতে কুড়ি লাখের বেশি ই-মেল মোবাইল 

(ফোনগুলোতে ট্রাফিকজ্যাম ঘটিয়েছে। অরেঞ্জ বিপিএল 

মোবাইলে পাঠানো এইসব ই-মেল শুলোকে SMS অর্থাৎ 
short messaging service বলো? 

“form মিত্র, আপকো শিব কি শক্তি, নীরা কি ভক্তি, গণেশ কি 
সিদ্ধি, চাণক্য কি বুদ্ধি, সারদা কা জ্ঞান, করণ কা দাম, রাম কি মর্যাদা, 
কুবের কি সম্পদ প্রাপ্ত হো যায়ে"... এক থেকে দু টাকার মধ্যে খরচ 
করে দেওয়ালীর রাতে এক মুহূর্তে বন্ধু অথবা আত্বীয়দের শুভেচ্ছা 
পাঠানোর সুযোগ কেই বা ছাড়ে। যোগাযোগের আরেকটি দিক খুলে 
গেলো ভ্রীগণকের চোখে হবি... আগামী প্রজন্মের কোনো এক 
মানুষের লেখা চিঠি বলে নয় — শুধুমাত্র হাতে লেখা চিঠির নমুনা 
হিসেবে। এই তো সেদিন, টেলিফোন তখন ছিল না হাতে লেখা চিঠি 
দেওয়া নেওয়া হোতো ডাক মারফৎ। টেলিফোন এলো গ্রামে-গঞ্জে। 





SMSing-4 মোবাইল জ্যাম 


ই-মেইলের জনপ্রিয়োতা ক্রমেই বাড়ছে। 


টেলিফোন তুলে "হ্যালো"... কথা শুরু — চিঠির কাজ শেষ। তারপর 
মোবাইল, ই-মেল। এখন আবার মোবাইলে ই-মেল। সুতরাং বিদায় 
বন্ধু চিঠি'। কাগজ বাঁচাও, ই-মেল পাঠাও, পরিবেশ বাঁচাও এখন 
পথে ঘাটে যেখানে সেখানে ই-মেল পেয়ে যাও মোবাইলে। বাজার 
থেকে ফিরতে ফিরতে হ্রীগণক বাজারের থলে ছুঁড়ে ফেলে দেয়। ভেতর 
থেকে মোবাইলের আওয়াজ, পরে আবিষ্কার করা যায় সজ্জিওয়ালার 
মোবাইল, বেগুনের সঙ্গে কোন উপায়ে স্থান নিয়েছিল শ্রীগণকের 
ব্যাগে। হায়রে কলিযুগ। ... 

একদিকে মোবাইল অন্যদিকে রোবোট। ক্রমশ জৈব আক্রমণের 
ভয়ে আমেরিকাতে জোর কদমে চলছে রোবোটের গবেষণা। ক'দিন 
পর হয়তো বা ডাক-বিভাগের চিঠি বাছাইয়ের কাজ করবে রোবোট। 
হামলার বিরুদ্ধে লড়াই করবে রোবোট। অবসরপ্রাপ্ত সরকারী আমলা 
ভীঘ্মদেববাবু একহাতে মোবাইল অন্য হাতে বাজারের ব্যাগ নিয়ে 
বেশ উৎসাহে শ্রীগণককে প্রশ্ন করলেন, "আপনি আ্যানপ্রাক্স ভরা 








VALUE - ADDED 


TOTAL PRINT PRODUCTION 


UNIT 





TYPOGRAPHICS 
Tel : (033) 229-0079 115, 117 KARNANI MANSION 
Fax : (033) 229-0429 25A PARK STREET 
Email : vispub@cal2.vsni.net.in KOLKATA - 700 016 





১২০ 











REGISTRATION NO. 68175/97 
“REGISTERED” REGISTRATION NO. WB/RNP-367 | 





In a pathbreaking collaboration with the world-renowned 18M, Webel ~ the nodal agency for development of IT in 
tho State — has launched the first-ever Distance Learning project tor IT education, With the IT industry growing at 
21181010005 pace, the country and the world needs industry-ready, IT- educated protessionals in much larger 

numbers, Distance Learning aims to fulfil this vital need, | 


A high-capacity network will soon link strategically located centres of education throughout the State for remote | 
online leaming. Powerlul and modem course contents will be pumped through this network, using very advanced | 
Lotus Learning Space Technology. A student can choose his own area of study from a range of certified = 

courses/curriculum. Strategically located centres will receive distance leaming courses also through Internet access. 

‘The ‘distributed leaming system being set up throughout the State has the potentia! of bringing about a sea-change 

in the way education is imparted. 


pesni etenei 

















বর্ষ ৫ জজ সংখ্যা ৪ জজ জানুয়ারি ২০০২ 
/ 














দশ টাকা 








VP 


এবং 


'কমপিউটর তথ্য ও প্রযুক্তি” 


| 
Environ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) 


বই 
বিপ্লবীর সংকট-__জ্যোতি ভট্টাচার্য 
সাপের জগৎ দীপক মিত্র 


Wetlands and Waterbirds of West Bengal | 


X 4 ৯ fo deai an এ | 
Fe ৮575 ৮2৪ 










This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 


A name to remember in PRINTING 


N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
‘Telegraphic Address : “PRINTEXCEL” Kolkata 
‘Telephones : (PE X.) 356-6010, 356-6020, 356-6031 

356-3333. 356-6040, 356-6090, 356-6100 
= Fax : 91-33-3566780 
A E-mail : gossain@vsnl.net 





_ ০ > 







(এভির ইন চিফ 
* শান্তনু চাটার 


Prk এজির __ 


৪ বুড়োপির দাশগুপ্ত 








র পত্রিকার বিষয়বস্তু নির্বাচনের কমিটি আপনাদের যাতে 
















* ইরা eta কমপিউটর বিষয়ক বিষয়বস্তুর জ্ঞানার্জন ও ব্যবহারের সব উদ্দেশ্য সাধন 
করে তার জন্য অনুরোধ জানিয়েছেন। আপনাদের কাজে লাগবে এমন যে 
Sees সযোগিতয়__ যে বিষয় জানতে চান, তা লিখে পাঠান। কমপিউর তথ্যপ্রযুক্তির তরফ থেকে 
nRa কথা দিলাম জানতে চাওয়া বিষয়বস্তু যদি ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে 
Geos wt তাহলে অবশ্যই বিষয়টি প্রচ্ছদ নিবন্ধে বা বিশেষ নিবন্ধে স্থান পাবে। 
বেশিমাত্রায় আশাবাদী হয়ে আগামী বছরের পরিকল্পনা করছি কিন্তু 
& সুবীর রায় ৪ প্রমধনাথ বসু 





এবারের বিষয়বস্তু যে খুবই আশাব্যাপ্তক তা জানাতেও দেরি করা ঠিক না। 
কমপিউটরের দুটো দিক অর্থাৎ হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয়ের পরিপূরক 
সার্ভার বিষয়ক লেখা। সার্ভার কি এবং এর কাজই বা কি — অত্যন্ত জরুরী 






© দেব্রত ঘোষ Hite ৪ দেবর সিংহে 
* প্রসূন মুখার্জী ৪ sexe বন্যোপাধ্যায 
























n লহ 
ye po ও প্রয়োজনীয় বিষয়। যদিও আগে খুব নিকট অতীতেই এ নিয়ে আমরা 
o বি সরকার ও সুজাতা দেন আলোচনা করেছি। কিন্তু এবারের সার্ভার বিষয়ক আলোচনায় জায়গা 
পেয়েছে অনেক নতুন আকর্ষণীয় তথ্য। যা থেকে অনেকেই তাঁদের 
ডি অনেকদিন ধরে সার্ভার বিষয়ে দানা বাঁধা কোন জটিল প্রশ্নের উত্তর পেয়ে 
o টাইগোপ্রাফিকস 









যাবেন। 
আমাদের নিয়মিত বিভাগ গুলি সবসময়ে চলতি সময়ের জিজ্ঞাসা 
এবং পরিবর্তনগুলিকে নিয়ে পথ চলতে চেষ্টা করে। তথ্য প্রযুক্তির 
কে নতুন নতুন Baran ছাড়াও এই ক্ষেত্রের সামরিক মন্দ সমস্যা 

ধারণা তত 






























উৎস ওপ্রয়েজনী 











১৭. ভবিষ্যতের কমপিউটর 
চিন্ময় চট্টোপাধ্যায় 


SO সফট কমপিউটিংও নিউর্যাল নেটওয়ার্ক 


শানু চট্টোপাধ্যায় 


২১ প্রসঙ্গ :টেকটএড 
রঞ্জন সেন 


২৩ সিলিকন ডায়েরি 
জয়ন্ত গুপ্ত 


২৫ ma erat 5.0 
সদাশিব দাশগুপ্ত 


QU চলুন জাভায় যাই 
ast মহাপাত 


TF S 


OG কাজ চাই কাজ আছে 


8০ শেষের পাতা 








সার্ভার কাকে বলে? 


শান্তনু চট্টোপাধ্যায় 


























ভার (SERVER) কথাটা হার্ড ওয়্যার (HARDWARE) 
ও সফটওয়্যার (SOFTWARE) দুটোকেই বোঝায়। 
সবশ্য দুই অর্থেই কথাটা যে আর্কিটে কচর (ARCHI- 
TECTURE) কোনও ক্লায়েন্টের (CLIENT) অনুরোধ অনুযায়ী 
কোনও নিদিষ্ট তথ্য পাঠায়। এই সিস্টেমের (SYSTEM) মূল 
নিরামক হল সফটওয়্যার | আমরা (CLIENT) যখন কোনও 
ওয়েব ব্রাউজার (WEB BROWSER) ব্যবহার করি, তখন 
ওয়েব সার্ভারই (WEB SERVER) আমাদের ইন্টারনেটের থেকে 
তথা আহরণ করে দেয়। নেটওয়ার্কই (NETWORK) হল 
ক্লায়েন্ট সার্ভারের প্রধান প্রয়োজন, তা সে ইন্টারনেট বা লোকাল 
এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (LAN ও 
WAN) যাই হোক না কেন, ইন্টারনেটের থেকে কোনও তথা 
সংগ্রহ করতে হলে আমাদের নিজেদের ওয়েব ব্রাউজার এক বা 
একাধিক ওয়েব সার্ভারের মাধ্যমে করে থাকে। ওয়েব সার্ভার 
একটা কর্মক্ষম এবং অপেক্ষমান ভূত্যের মত _ ক্লায়েন্ট কিছু 
তথ্যাদি চাইলেই এনে দেবে __ বেশীর ভাগ ক্ষেত্রেই এই সব 
তথ্যাদি পড়েও দেখে না। 

কিন্তু এ্যাপ্লিকেশন বা ইনফরমেশন (APPLICATION OR 
INFORMATION) সার্ভার তথা বিশ্লেষণ ও বিন্যাস করে 
হ্রায়েন্টকে দিতে পারে। এক্ষেত্রে সার্ভারের তথ্য বিশ্লেষণের 
(INFORMATION PROCESSING) এবং তথ্য বিনিময় ও 
সহযোগিতার (INTERACTION) বিশিষ্ট ক্ষমতা থাকে বলে 
কলায়েন্টের সাথে তথ্যাদি দেওয়া নেওয়া করতে পারে। 

আগে ওয়ারলেস সার্ভার বলতে বোঝাতে যে সব ওয়েব 
সার্ভার বা এ্াপ্রিকেশন সার্ভার একটা সর্বগ্থাহ্য ‘ভাষায়’ 














পেয়ে, তাদের চাহিদা ওয়েব সার্ভারদের কাছে পাঠিয়ে দেয়, 
অর্থাৎ মধ্যকের (MIDDLE MEN) মতন কাজ করে | এদের 
কলা-কুশলতা আরও উন্নত করার জনা প্রচুর গবেষণা-পৰীক্ষা- 
নিরীক্ষা চলছে। 

এবারে, প্রকসি সার্ভার (PROXY SERVER) কাকে বলে, 
দেখা যাক। প্রথম দিকে, INTERNET SERVICE PROVIDER- 
রা এটাকে একটা CACHE হিসেবে ব্যবহার করতেন। যে সমস্ত 
তথ্য অনেক গ্রাহকই প্রায়ই চেয়ে থাকেন, সেগুলোকে একটা 
LOCAL STORAGE SYSTEM- ইন্টারনেট থেকে 
ডাউনলোড করে ধরে রাখতেন। তারপরে, কোনও গ্রাহক এই 
রকম ধরে রাখা তথা চাইলে, তা দিয়ে দিতে পারতেন — 
ইন্টারনেটের সাথে যোগাযোগ করতে হত না, কাজটাও 
তাড়াতাড়ি হত এবং ব্যান্ড-উহথও (BANDWIDTH) বাগানো 


















দেয়। সি aa পারে — i P 

ADDRESS মনে রাখতে পারে, নির্দিষ্ট ধরনের আবেদন বা 

আদান প্রদান আটকে বা বন্ধ করে দিতে পারে (যথা “BLOCK 
)) এবং 


FTP SERVER সন্ধন্ধে বোধহয় বেশি কিছু বলার প্রয়োজন 
নেই — আপনারা সবাই জানেন | FILE TRANSFER PRO- 
TOCOL SERVER বহুদিন ধরেই ইন্টারনেটের একজায়গা থেকে 
অন্য জায়গায় পাঠাবার প্রধান হাতিয়ার | ক্রুমশ এদের অনেক 
বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে, যেমন কাদের ইন্টারনেটে যোগাযোগ 
করতে দেওয়া হবে, কি ধরনের তথ্য কাদের দেওয়া হবে ইত্যাদি। 
এর কারণ, গোপনীয় তথ্য বদমায়েস লোকেরা যাতে না পায়, 
অশ্লীল তথ্য / ছবি ইত্যাদি যাতে ইন্টারনেটে রাখা বা সেখান 
থেকে প্রচারিত না হয় বা ভাইরাস যাতে প্রচারিত না হতে 
পারে। 

আরও অনেক নামের সার্ভার আছে। আমরা আর একটি 
সার্ভার অর্থাৎ FAX SERVER সন্বন্ধে একটু আলোচনা করব। 
ফ্যাক্স সার্ভার নামটা শুনলেই আপনারা বুঝতে পারবেন এর 
কাজ কি। “পুরোনো” দিনের টেলিফোন, ফ্যাক্স ইত্যাদি এখনও 
চালু আছে, কেবল ভারতবর্ষ বা অতি-উন্গত দেশেই নয়, 
মার্কিন year, ইয়োরোপ জাপান ইত্যাদি উন্নত দেশেও 
বেশ চালু আছে। আজকের Eafe প্রযুক্তি এবং আগেকার 
(যা এখনও চালু আছে) এই দুইয়ের মধ্যে একটা সেতুর 
(BRIDGE) কাজ করে। এছাড়া কোনও কোনও ফ্যাক্স সার্ভার 
আরও অনেক সুবিধা দেয় — যেমন কোনও সময়ে ফ্যাক্সটা 
যাবে, প্রাপকের ফ্যাক্স মেসিন AE থাকলে কতবার পাঠাবার 
চেষ্ঠা করবে, কতগুলো ফ্যাক্স মেসিনে একটা বার্তা পাঠাতে 















ক্লায়েন্ট সার্ভার _ কিছু খুটিনাটি 


প্রমথনাথ বসু 


ভার টাস্ক (Server 1a5k)-এর Message পেয়ে কাজটা 

করে ফেলে (service) | কাজটা করার পর ক্রায়েন্টকে যা 

দেবার সার্ভার তা পাঠিয়ে দেয়। ক্লায়েন্ট প্রোগ্রাম 
ব্যবহারকারী (user) -র সঙ্গে যোগাযোগ রক্ষা করার কাজটা করে 
সবসময়ে ।এরমধো পড়ছে, স্ক্রীন ব্যবহারকারীর terminal -aa পর্দায় 
কি ফুটে উঠবে তা ঠিক করা। ব্যবহারকারী যা input দেবে তার 
যথার্থতা (Validation) দেখে নেওয়া — এই তথ্য সমেত সার্ভারকে 
Message পাঠানো এবং সার্ভার-এর প্রেরিত তথ্য ব্যবহারকারীর 
স্কীন-এ ফুটিয়ে তোলা। এই গুলোকে বলা হয় “Presentation 
Logic" 1 

অন্যদিকে সার্ভার-এর মূল কাজ হল ক্লায়েন্ট-এর অনুরোধ রাখা 
ক্লায়েন্ট যা কাজ পাঠিয়েছে তা করে দেওয়া — এর জন্য দরকার 
ডেটাবেস থেকে তথা নিয়ে আসা, বা দরকার মত ডেটাবেস সংশোধন 
করা। এর মধ্যে নিহীত থাকতে পারে business logic | সার্ভার 
এবং ক্লায়েন্ট মেশিন এক অথবা পৃথক হতে পারে। বেশির ভাগ 
ক্ষেত্রেই পৃথক হওয়ায় সম্ভাবনাই অধিক। অবশ্যই ক্লায়েন্ট এবং 
সার্ভার নেটওয়ার্কে যুক্ত থাকবে, যদি দুটো মেশিন পৃথক হয়। 

ছোট পরিমন্ডলে (small environment) ক্লায়েন্ট এবং সার্ভার 
সরাসরি নিজেরাই যোগাযোগ রাখে। ৫০ অনৃষ্ধ ক্লায়েন্ট-এর সংখ্যা 
এবং তাদের অনা একটি সার্ভার, একে মোটামুটি ছোট্র পরিমন্ডল 
বলা হয়। ক্লায়েন্ট এবং সার্ভার সরাসরি যুক্ত (আর অন্য কিছুর 
মাধ্যমে নয়) হলে সেই architecture-C# two tier architecture 
বলা হয়। 

(Back-end) সার্ভার এবং ক্রায়েন্ট-এর মাঝখানে আর এক 
সার্ভার রাখা হলে সেই architecture-C# three tier architec- 
ture বলে। মাঝখানের এই সার্ভার (একে ৪০719 বলা হয়)-এর 
কাজ নানাবিধ হতে পারে। ক্লায়েন্ট আর 8৪৩-৩7৫-এর ভাষার 
পার্থক্য থাকলে তার অনুবাদ করে এই সার্ভার। Backend -এর 
কাজ কমাতে এই মাঝখানের Server, transaction Server হিসাবে 
কাজ করতে পারে। Backend এ একাধিক সার্ভার থাকতে পারে 
_ সেক্ষেত্রে এই মাঝখানের সার্ভার ক্লায়েন্ট-এর বিভিন্ন 
Message নিৰ্দিষ্ট Backend-o পাঠায়। বিভিন্ন সার্ভার-এ পাঠানো 











message -এর উত্তর সাজিয়ে ক্লায়েন্টকে ফেরৎ পাঠানোর দায়িত্ব 
এই মাঝখানের সার্ভার-এর। সাধারণত কোনও বড় প্রোগ্রামকে ছোটো 
ছোটো অংশে আলাদা করে তৈরি করার নাম Modular Program- 
ming | Modular Programming শুরু হয়েছিলো “Divide and 
Rule” -এর যুক্তি মেনে। বড় কাজ ছোটো ছোটো অংশে ভেঙে 
নিলে তা করা অপেক্ষাকৃত সোজা হয়। Modular Programme 
রক্ষণাবেক্ষণ (Maintenance) করাও সোজা। ক্লায়েন্ট সার্ভার 
প্রোথামিংএর মূল চিন্তাধারা এই Modular Programming থেকে 
এসেছে। ক্লায়েন্ট সার্ভার পদ্ধতি এই চিত্তাধারাকে আর এক বাপ 
এগিয়ে নিয়ে গেছে অন্য এক সুত্র ধরে। তা হল অনেক প্রোগ্রামিং 
সমস্যা এমন আছে যার সব প্রোগ্রাম একই মেমারির মধ্যে চলার 
প্রয়োজন নেই। ্যাপ্লিকেশন-এর একটা অংশ আলাদা করা যায় - 
যা শুধু তথ্য চেয়ে যায়। একইভাবে অন্য অংশ চিন্তা করা যেতে 
পারে যা তথ্য সরবরাহ করে। উদাহরণ দেওয়া যেতে পারে অনেক। 
যেমন ধরা যাক রেল বা বিমানের আসন সংরক্ষণে কাউন্টারে যে 
কমপিউটর থাকে তা মূলত কোন দিনে কোন গাড়িতে (বা ফ্লাইটে) 
কত সিট খালি আছে, কোন ক্লাসে কত দূরত্বে কত ভাড়া ইত্যাদি 
তথ্য নিয়ে কাজ করে। এ রকম বহু কাউন্টারে বহু কমপিউটর 
অবস্থিত। তথ্যসমূহ এবং তাদের সরবরাহ করার জন্য যে প্রোগ্রামের 
আবশ্যক তা যদি কেন্দ্রীয় কোন জায়গায় রাখা হয় এবং কাউন্টারের 
কমপিউটর অনায়াসে যদি সেই তথ্য ভান্ডার থেকে তথ্য পেয়ে যায় 
তাহলে কাউন্টারের কমপিউটরের প্রোগ্রাম অনেক ছোটো এবং 
আলাদাভাবে পরিকল্পনা করা যায়। কেন্দ্রীয় কমপিউটরে তথ্য রাখার 
ফলে তা সরবরাহের প্রোগ্রাম সেই কমপিউটরে রাখলেই কাউন্টারের 
কমপিউটরগুলো খুশী মতো তা নিতে পারবে। এই পরিপ্রেক্ষিতে 
এই পদ্ধতির নামকরণ হয়েছে client and server! 
ক্লায়েন্ট বলতে বোঝায় একটি পদ্ধতি বা প্রোগ্রাম। এই প্রোগ্রাম 
দরকার মত সার্ভার পদ্ধতি বা প্রোগ্রামকে Message (বার্তা) পাঠিয়ে 
যায়। বার্তাতে থাকে সে কি চাইছে তার অনুরোধ। বার্তাতে যা 
চাওয়া হয়েছে তার কাজটাকে বলা হয় task! 
4177158091-এর Business logic থাকে মাঝখানের সার্ভার- 
এ। এই যুক্তিতে ক্রায়েন্টকে বলা যায় প্রোগ্রাম-এর Presentation 
Layer, মাঝখানের সার্ভারকে Business logic layer এবং 
Backend Server-c# Database layer | এই যুক্তি এবং পদ্ধতিকে 
আরও layar-a ভাঙা হয়েছে N-tier architecture~@ |Network 
Operating System (NOS) Client Server architecture-04 
মেরুদন্ড। সার্ভার এবং ক্লায়েন্ট-এর কোনটা কোথায় আছে তার 
তথ্য application থেকে দূরে রাখে ১ কোন তথ্য কোন পথে 
যাবে (Routing), কোনটা কে পাবে jon), Message 





আদান-প্রদান, ফাইল সংরক্ষণ এবং তার থেকে তথা বের করা, 
Network management services এই হলো NOS -এর কাজ । 
Communication Protocol, এব্যাপারে NOS- সাহায্য করে। 
Protocol-c# তিন গোষ্ঠিতে ভাগ করা যেতে পারে — Media 
(বোহক), Transport (বাহন) এবং Client Server Protocol | 
Media fos করে যোগাযোগের রাস্তা কি দিয়ে তৈরি হবে। সাধারণ 
Media Protocol হল Ethesnet, Token Ring. Fibre Distrib- 
uted Data Interface (FDDI), Co-axial এবং twisted pair! 
Transport Protocol ঠিক করে দেয় একবারে তথ্যের কতটা 
পরিমাণ (packets) BIAS এবং সার্ভার-এর মধ্যে চলাচল করবে 
এবং তথ্য সম্পর্কিত বিবরণ তার মধ্যে কেমন ভাবে থাকবে | Trans- 
port Protocol -এর উদাহরণ হল — IPX/SPX (Novell-27), 
Appletalk (Apple), TCP/IP (Transmission Contral Pro- 
tocol / Internet Protocol), OSI (Open System Intercon- 
nect) { Client Server Protocal নির্ধারণ করে কিভাবে Client 
request জানাবে এবং কিভাবে সার্ভার তার উত্তর দেবে। Client 
Server Protocol-এর উদাহরণ — NetBIOS, RPC, APPC 
(Advanced Programme to programme communication), 
TLI (Transport Level Interface), SPX (Sequenced Packet 
Exchange) | 


সপ Ses তাক সস 
টেকনোলজির অব্যাপক। 

















ক্লায়েন্ট সার্ভার কমপিউটিং-এর টুকিটাকি 


অনির্বাণ মুখোপাধ্যায় 






স্বপ্নের মতো মহা 


ক বোঝাতে। তখন আমরা 





যেটা তারা নিজে 
অফিসে | বাড়িতে ব্যবহার করছেন আর সার্ভার বলতে দূরের কোন 
অতিশয় কমপিউটরকে কল্পনা করেন, যার থেকে তারা তথ্য আহরণ 
করছেন। এই চিন্তা যে একবারে ভুল তা নয়; তবে আজকের ক্লায়েন্ট 
সার্ভার এর আরো অনেক আগে এগিয়ে গেছে। 

এই ছোট নিবদ্ধ আমরা ক্লায়েন্ট সার্ভার কমপিউটিং সম্পর্কে দেখবো, 
এক তলা (One tier), দোতলা (two tier), তিনতলা (three tier) 
এবং অনেক তলা (n-tier) ATG সার্ভার গঠনতন্ত্র সংজ্ঞা দেখবো, 
রোগা ক্লায়েন্ট (thin client) এবং আমার মতো মোটা ক্লায়েন্ট (fat 
client) কাকে বলে দেখবো. middleware TWO) খায় না মাথায় মাথে 
আন্দাজ করব। কিন্তু প্রথমেই সাধারণ সফটওয়্যারের গঠনতন্ত্র 
(architecture) সম্পর্কে কিছু কথা জানতে হবে। 

বেশিরভাগ application software এর গঠন ব্রিতলীয় (3 tier) 
হয় জেনে বা না জেনে, সবচেয়ে ওপরে আছে presentation স্তর 
(layer) যার সাহায্যে মানুষ এবং মেশিনের মধ্যে আদান-প্রদান হয় 
(man machine interface) | এই waf কীবোর্ড, মাউস-এর সাহায্যে 
দেওয়া তথ্য পড়ে (input) এবং fers বা প্রিন্টারে output করে। 
আর তলায়, অর্থাৎ মাঝখানের তলে (layer) আছে applica- 
tion | যাতে ব্যবসার নীতি (business logic) দেওয়া আছে, যা 
মেনেই ওই aplication এর কাজ কর্ম হয়। এই application logic? 
আলাদা করে অর্ডার করার সিস্টেমে। সঙ্গে মালপত্রের হিসাব রাখার 
(inventory central) সিস্টেমের একদম নিচের তলায় আছে নানান 
সাধারণ পরিবেবা ব্যবস্থা — যেগুলো ওপরের স্তরগুলোর দরকার 
হয়, যেমন ফাইল পরিষেবা, FG পরিষেবা, তথ্য আদান-প্রদান পরিষেবা 
এবং বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ — ডেটাবেস পরিষেবা, বোঝার 














সুবিধার জন্যে আমরা কেবল সেই ধরনের application -এর কথাই 
ধরি - যাতে ডেটাবেস পরিষেবা লাগে। এটা বুঝতে সুবিধা করবে। 
তবে মনে রাখবেন এখানে যেভাবে ক্রায়েন্ট সার্ভার কাজ করে, অন্য 
ক্ষেত্রেই প্রায় একই ভাবে কাজ করে। 

ক্লায়েন্ট সার্তার-এর গঠনতন্ত্রে (architecture) কতগুলি স্তর 
থাকবে - তা নির্ধারিত হয় কত সংঘবদ্ধ ভাবে (tightly) বা আলগা 
ভাবে (loosely) এই তিনটি স্তর একত্রিত (integrated) হয়ে আছে। 
মনে রাখবেন, presentation layer কিন্তু ডেটাবেস-এর গঠনের 
WACK সবচেয়ে ভালো জ্ঞান রাখে। Application gabre প্রায়শই 
presentation এবং services রদুটির মধো রেখে 
এক সঙ্গে বুনে দেওয়া হয়। এই তিনটি 
ভরে fray গঠনতন্ত্র, 
ডেটাবেসের মূল 
পরিকাঠামো 
থেকে data- 
base engine 
বলে ইত্যাদি 
বেশির ভাগ ক্ষেত্র 
একটাই কমপিউটরে 
চলে যদি 
আাপ্পিকেশনটি 
একতলা (one tier) 
হয়। 

এই ধরনের একডস্তরীয় 
আপ্লিকেশন ডিজাইন করা এবং লেখা খুবই 
সহজ, বিশেষ করে আজকের বাজারে পাওয়া যায় এমন অজশ্র 
সফটওয়্যার7015এর AICI, multi user এক স্তরীয় আস্লিকেশনও 
গঠন করা সম্ভব যাতে ওই আতপ্রিকেশনটি বিভিন্ন পি সি-তে চলে 
এবং একটাই ডেটাবেসকে ভাগ করে ব্যবহার করে। এই ডেটাবেসটিকে 
হয় একটি পি সি-তে রাখা যেতে পারে (peer-to-peer) বা একটি 
ফাইল সার্ভার-এ রাখা যেতে পারে, বিভিন্ন সার্ভার কোনটি কিভাবে 
কাজ করে তা নিয়ে এই সংখ্যার অন্য একটি লেখায় শ্রী শাস্তনু চ্যাটার্জী 
মহাশয়ের একটি সুন্দর নিবন্ধ আছে। তাই এ নিয়ে বিশেষ আলোচনা 
করার প্রয়োজন নেই। মনে রাখবেন এই ধরনের প্রতিটি পি সি-তে 
কিন্তু নিজের নিজের ডেটাবেস ইঞ্জিনটি আছে আপ্রিকেশনটির সাহায্য 
করার জন্য, কিন্তু ওই ডেটাবেস-এর logic কিন্ত প্রতিটি পি সি-তে 
থাকবে না। 

এই ধরনের multi user এক স্তরীয় ব্যবস্থা চলতে পারে যতক্ষণ 
না users সংখ্যা অনেক হয়ে যাচ্ছে। এখানে সমস্যা হচ্ছে যে 
প্রতিটি পি সি (client আর কি) সমস্ত ডেটাবেস সংক্রান্ত কাজ করে। 





নে করুন আপ্রিকেশন-এর প্রয়োজন "বসু" পদবীর ক'জন ক্রেতা 
আছে জানা, এই প্রশ্নের সঠিক উত্তর পেতে গেলে ওই সংক্রান্ত সমস্ত 
তথ্যকে (index গুলি এবং ডেটা রেকর্ড) নেটওয়ার্কের MTA ওই 
ইঞ্জিনগুলিকে পাঠিয়ে দিতে হবে - যাতে প্রতিটি পি সি তার ডেটা 


থেকে এই উত্তর পাঠাতে পারে। ব্যাপারটা BI 

















সার্ভার পরিগঠন বাবস্থা, আ্াপ্লিকেশনটি 
করে, কেবল তফাৎ হচ্ছে এই যে 
ক্লায়েন্ট-এ চদে 


Structured Query 
Language 
ব্যবহার করা যা আমা? 
তুলে দিয়েছে ছোট ছোট বাক্যের মাধামে শ 
শক্ত প্রশ্ন (Complex query) করার ক্ষমতা ৷ ক্লায়েন্ট-এ 
বসে করা আপনার প্রশ্ন (একটি SQL বাকা) পাঠানো হয় ডেটাবেস 
সার্ভার-এ যে ওই কমপিউটরে বসে ওই প্রশ্নের উত্তর বার করে, যা 
পরে আপনার পি সি-তে (ক্লায়েন্ট) ফেরত আসে। এখানে কিন্তু কেবল 
Services Layer (একদম নীচের স্তর)-এর ডেটাবেস সার্ভিসটিকেই 
কেবল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সার্ভার-এ, বাকী সবকিছু কিন্ত 
রয়েই গেছে আগের মতোই। এই ধরনের আ্লিকেশন লিখতে একটু 
ঝামেলা, কিন্তু বিভিন্ন ধরনের development tools পাওয়া যায় 
বলে আজ কাজটা অনেক সহজ হয়ে গেছে। এই tools গুলি এখন 
এতই ভাল যে এর সাহায্যে এই ধরনের দ্বস্তররীয় আপ্লিকেশন লিখতে 
প্রায় পুরানো একক্তরীয় আ্াপ্লিকেশন লেখার মতোই সবয় লাগে। এই 
ধরনের দ্বিস্তরীয় আযাল্লিকেশন লিখতে ভাল ডেটাবেস, যেমন Ora- 
cle, IBM DB2, sybase, MS SQL Serve ইত্যাদি সফটওয়্যার 
লাগে। এতক্ষণে হয়তো বুঝতেই পারছেন যে ত্রিস্তরীয় ক্লায়েন্ট সার্ভার 
আস্পিকেশন-এর ক্ষেত্রে তিনটি স্তরকেই আলাদা আলাদা ভাগে ভাগ 
করা থাকে। এক্ষেত্রে business logic-B) আলাদা একটা পরিষেবা 





নি, ছুরি 





(Service) যায়। যেটা একটা আলাদা আলাদা কমপিউরে চালানো 
যেতে পারে। যখন এইভাবে করা হয়, তখন একে আ্যাপ্লিকেশন সার্ভার 
বলা হয়ে থাকে। অনেক সময়ে এই আগ্লিকেশন সার্ভার (এটা কিন্ত 
ঠিক হার্ডওয়্যার নয় একটা ব্যবস্থা) ডেটাবেসের সঙ্গে একই হার্ডওয়্যারে 
চলে বা চলতে পারে। এইভাবে বিন্যাস করলে অনেক সময়ে কাজ 
সবচেয়ে তাড়াতাড়ি হয় - তাই সুবিধাজনক। কিন্তু মনে রাখতে হবে 
যে সবচেয়ে সুবিধা যে ব্যবস্থায় হয় তাই করতে হবে, এই বরস্তরীয় 
ব্যবস্থায় presentation ws কিন্ত আর আগের মতো ডেটাবেস 
পরিষেবাকে নিবীড় ভাবে বোঝে না। ওই স্তর আগ্লিকেশন সার্ভারকে 
তার প্রয়োজন জানায়। এবার আযাপ্লিকেশন WH services স্তরের সাহায্যে 
কাজটা করে presentation স্তরকে উত্তরটা দেয় ভ্ররগুলি, মনে রাখবেন, 
যুক্তিগ্রাহ্য ভাবে আলাদা, কিন্তু এক তা একাধিক স্তরকে প্রয়োজনে 
একই কমপিউটরেও চলতে পারে। এবার আশা করি বুঝতে পরেছেন 
TRS সার্ভার কমপিউটিং মানেই যে ইট কাঠের হার্ডওয়্যার — 
তা নয় একথা আগে কেন বলেছিলাম। এটাকে প্রথমে ধারনার পর্যায়ে 
আনতে হবে (conceptualization), তারপর ওই ধারণাটিকে কাজে 
রূপান্তর করতে ত্রিন্তরীয় সফটওয়্যার লিখতে হবে, বিভিন্ন কমপিউটরের, 
যা নেটওয়ার্ক করা, চালাতে হবে ইত্যাদি, তখন গঠনতঙ্তের (archi- 
tecture) প্রশ্নটা আসবে। 

ত্রিস্তরীয় আগ্লিকেশন তৈরি করা দ্বিস্তরীয় ব্যবস্থার থেকে অনেক 
কাজ। এই ধরনের কাজ টুলস-এর ব্যবহার অনেক কম করা যায়, 
খেটেখুটে প্রোগ্রাম লেখা অনেক বেশি করতে হয়। 

natier জিনিসটি আরো অনেক অবাক্ত যন্ত্রণাময় সোনার 
পাথরবাটি। এগিয়ে লোকে বোঝেন কম কিন্তু বড় বড় কথা বলেন 
বেশি। আমি প্রায় কিছুই বুঝি না এ নিয়ে, তবে শুধু এই টুকুই বলছি, 
এক্ষেত্রে আপ্লিকেশন সার্ভার পরিষেবার অনুরোধ শুধু একটা 


Services স্তরের সঙ্গে না করে একাধিক পরিষেবা স্তরের সঙ্গে করতে 
পারে, আবার এক পরিষেবা অন্য কোন পরিষেবার কাছ থেকে কাজে 
সাহায্য নিতে পারে যাতে শেষে আপনার, মানে ক্রায়েন্ট-এর কাজ 
সুঠামভাবে সমাধান হয়। ব্যাপারটা অত্যস্ত 'ভজঘট’ এবং করা খুবই 
কঠিন। 

Middleware কথাটা মাঝে মাঝেই শুনবেন। এটার দ্বারা 
মাঝখানের আযাল্লিকেশনটিকেই বলুন বা business logic চলছে — 
সেই আ্াপ্লিকেশন সার্ভারটিকে বলুন — ধরা হয়। আবার অন্য একটা 
অর্থও আছে।তিনটি স্তরের একে অপরের মধ্য বার্তা আদান-প্রদানেরও 
যথেষ্ট প্রয়োজন আছে। নইলে কাজটাই হবে না। এই অধাবর্তী বার্তা 
ব্যবস্থাকেও অনেক middleware বলে থাকেন এবং বলাটা অসংগতও 
নয়। তাই আপনাকে জানতে হবে যে কোন অর্থে কথাটা কোথায় 
ব্যবহার করা হচ্ছে। 

যদি আপনি সিস্টেম এমনভাবে তৈরি করেন যে ক্লায়েন্ট -এ১051- 
75%1087০-এর কোনও কাজই হচ্ছে না, তবে সেই ধরনের ক্লায়েন্টকে 
"দিন ক্লাযেন্ট' বলা হয়ে থাকে। যদি ক্লায়েন্ট-এ business logic 
খাওয়ানো থাকে। তবে তার কাজের বহর অনেক বেশি হয়ে যায়; 
তখন তাকে “ফ্যাট ক্লায়ন্ট' বলে। আজকে এর বেশি আর কিছু লিখছি 
না, পরে আরো বিস্তারে লেখার ইচ্ছা রইল। ছাত্র-ছাত্রীরা ক্লায়েন্ট 
সার্ভার কমপিউটিং-এর ওপর অনেক বই পাবেন। একটি সুন্দর FAQ 
পাবেন hutp://www.abs.nev~iloyd/esfag txt বলেইন্টারনেটের 
এক ঠিকানায়। পড়ে দেখতে পারেন। পাঠক পাঠিকাদের নববর্ষের 
উষ্ণ শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। 


শী অনিবণিযুখোপাথায় কমলিউটর ও টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞ 
এবং বর্তমানে সি ই এস সি লিমিটেডে কমরিত। 











ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার : উৎস ও প্রয়োজনীয়তা 


দেবপ্রসন্ন সিংহ 


ময় বদলে গেছে ও 
যাচ্ছে। বসে থাকা C 
চিন্তা করার সময়ও 


জীবনযাপনে অভ্যস্ত যারা যত 








5 


পারছেন, তারাই সাফল্যের এক নিরিখে চিহি 






হচ্ছেন। 
বলছেন। বাণিজ্যিক বাতাবরণ এ' 
বদলায়নি। বাজারী চাহিদা, বিশ্বায়নের 
প্রতিযোগিতা, নিয়ন্ত্রণের ছা 
সংযুক্তি, রাজনৈতিক উত্তোলন, অর্থনৈতিক 
চাপ, প্রযুক্তিগত উন্নতি — এ সবই ব 
জগতের উপর প্রচন্ড চাপ ফেলেছে। বিশেষ 
করে কমপিউটর বা তথা প্রযুক্তির প্রাঙ্গনে । যেন 
তারই কাছে চাই আরও দ্রুতময় উপকরণ, 
হুততার চাবি। কমপিউটর পরিবর্তনের বিশেষ 
ধারা এখন মাপার বিষয়। নিজন্বতা নয়, 
বিশেষভাবে বাঁধন নয়, স্বভাবেই ছাড় বা 
নমনীয়তা (flexibility) | বস্তুত আলিকেশন 
ডেভেলপমেন্ট টুলের ক্ষেত্রে। মুক্ত (open) 
পদ্ধতি, অবজেকট-ভিত্তিক প্রোগ্রামিং আমাদের 
নতুন গণনার জগতে নিয়ে এসেছে। 
নতুন প্রযুক্তি বাবহারে সাফলা পেতে 
গেলে, শুধুমাত্র টুল (tool) ব্যবহার জানাই 
যথেষ্ট নয়, সহায়ক আযপলিকেশন পদ্ধতি (Sys 
tem) তৈরি করা করার পর বদলের পথ জানাও 
দরকার নতুন টুলগুলি আগের থেকে ব্যবহারে 
আরও সহজ হলেও চাই প্রথাগত স্বীকৃত 
ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে পূর্ণাঙ্গ দাবী (require 
ments) খতিয়ে জানা, সম্যক ডিজাইন, 
গুপাত্মক ডেভেলপমেন্ট বা বিকাশের শৈলী এবং 
| আরও বড় ছড়িয়ে দেওয়া ও কনফিগারেশন 


যদেরও সেই কর্মে অভান্ত হা 





আগে 


জ্যে 








(business), 








cess) উপস্থাপনায় 














উৎসের কাছে পেশ করা হয় এবং ওই উৎসের | রক্ষা করা সহজ হয়। OLTP বন্দোবস্ভগুলি 
কাছ থেকে ইনপুট পায়! বেশিরভাগ ক্ষেত্রেই, | নির্ভরশীল ও বিশ্বাসযোগ্য । অনেকসংখ্যক 
বাহ্যিক উৎসই একজন ব্যবহারকারী মানুষযিনি | বাবহারকারী কাজ করতে পারে, 
টার্মিনাল বা ওয়ার্কস্টেশনে বসে কাজ করছেন। | কমপিউটারগুলিরও রেকর্ড বা transaction 
যদিও অন্যান্য বাহ্যিক উৎস রোবট, টেলিফোন | সম্পাদন করার হার অনেক বেশি। কিন্তু, ওই | ব্যবস্থায় যন্ত্র ছোট হল, খরচা কম হল, সুবিধা 
বা অন্যান্য ইনপুট যন্তরও হতে পারে। এই | এক প্রোসেসরের আওতায় থাকায় অসুবিধাও | পাওয়া গেল. নিজস্ব ডাটাবেসে নিজেদের 
উপস্থাপনায় মেনু থেকে সাবমেনুতে সুবিধে দিয়ে | অনেক জাছে। মেশিনকে বাড়ানো খরচাসাপেক্ষ। | রিপোর্ট বের করার সুযোগ পাওয়া গেল। অর্থাৎ, 
আআপলিকেশনের বিভির দিকে বিচরণ করাযায়। | যদি বর্তমান xy বেশি ভারবন্ধ হয়ে যায়, | আগে যা পারা যেত না, তার আরেকটা সুযোগ 
এমনকি সীমিতভাবে ইনপুট তথ্যের | তাহলে বড় যদ্বে উন্নতি বা আপগ্রেড করা ছাড়া | এনে দিল। CSA একটি আযাপলিকেশনকে 
যুক্তিযুক্ততা ও বৈধতা দেখে নেয়। বাণিজ্যিক | গতি নেই। যত আযাপলিকেশন বাড়ে, তার | দুভাগে ভাগ করে এবং পুরো কার্যসম্পাদন বা 
উপাদানে রয়েছে সেই ধরনের আপলিকেশন | আকারের দামও বাড়ে। শ্রতিষ্ঠানগুলি | প্রোসেসিং দুটি যস্র-ডেস্কটপ ওয়ারকস্টেশন এবং 
(লজিক, যা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফাংশনগুলি | স্বাভাবিকভাবে একটা সময় বিকল্প সমাধানের | সার্ভার wee ভাগাভাগি করে নেয়। ডেস্কটপ 
শাসিত করে এবং সেই অনুযায়ী কার্যপ্রক্রিয়া | দিকে যেতে বাধা হয়। আবার, এটাও দেখা | ওয়ার্কস্টেশন হতে পারে একটি বুদ্ধিমান (in- 
সম্পাদন করে। সাধারণত এর কাজ হল তথ্য | গেছে, বর্তমান কমপিউটর ব্যবস্থা এমনই যে, | tclligent) ডেস্কটপ Vy, wee উইনডোজ,0$/ 
কৌশলকলাপ ও বিশ্লেষণে। তৃতীয় উপাদানে | তথ্যের বোঝা বা ব্যবহারকারীর সংখ্যা বেড়ে | 2, NT, ইউনিক্স অপারেটিং সিস্টেম থাকতে 
রয়েছে সেই যুক্তি, যা তথ্য সংরক্ষণের পর | গেলেও, ওই কমপিউটরে আর করা সন্তব হচ্ছে | পারে। সার্ভার ইনটেল-ভিন্তিক LAN থেকে 
ইনটারফেস ব্যবহার করে কিভাবে তথ্য প্রবেশ | না। এক-ন্তর আযপলিকেশন শুধু হার্ডওয়্যার | বড় ধরনের কমপিউটর পর্যস্ত যেতে পারে। 
বা গমনপথের দিকগুলি বাতলে দেয়। নয়, অপারেটিং সিস্টেম, ফাইলের কাঠামো, | ক্লায়েন্ট আর সার্ভারের মধো সীমারেখাটি হল 
এতিহাগত দিক দিয়ে বড় বা মাঝারি | ডাটাবেস, ভাষা এমন কি অনিটরিং-এর উপর | আযপলিকেশনের মধ্যে, যেটা ব্যবহৃত টুলের 
কমপিউটরে এবং মিনিকমপিউটর যুগেও | নির্ভরশীল। মূল কথা হল, এদের সেই নমনীয়তা | সামর্থোর উপর নির্ভর করে। একদিকে, যেমন 
আ্যালিকেশনগুলিও তার উপরোক্ত এই তিন | বা Naxibility নেই, যা আরও কিছুদিন | XAWindows display tool অথবা 32% 
মুল উপাদানে বিভক্ত হত না, ভাড়া দুরাহও | আআপলিকেশনকে টেনে নিয়ে যেতে পারে। | টার্মিনাল ইম্যুলেটর (emulator) টুল হতে পারে, 
ছিল। বলতে গেলে, সব মিলেমিশে একটিই | আজকের নিরিখে আপলিকেশনের পরিচালনা, | যেখানে ওয়ার্কস্টেশন ব্যবহৃত হয় উপস্থাপনা 
সংহত চালানোর মত (executable) প্রোগ্রাম | বিকাশ, রূপায়ণ me ঘটাবে। সংহত প্রায়শই | উ পাদানগুলি প্রদর্শন (display) অংশটি 
তৈরি হত, যা একটি acu চলতে পারে; অন্যান্য | ভাঙাটি সেখানে দুরূহ কাজ এবং তা ঠিক হল | সম্পাদন করে আর সার্ভার অন্যান্য উপস্থাপন 
কিনা, বারে বারে দেখে নেওয়া ব্যবহার দেখে | উপাদানগুলি এবং বাণিজ্যিক ও তথ্য 
প্রবেশাধিকার যুক্তিগুলি সম্পাদন করে। আবার 
উল্টোদিকে, ক্ষুদ্র নেটওয়ার্ক-ভিন্তিক ফাইল 
| সার্ভিসেস ব্যবহার করে বেশির ভাগ 


করতে আর ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার 
(Client-Server Architecture — CSA) 
এসে গেল তথ্য অধিকারের ও বন্টনের এক 
নবতম উপায় বাতলাতে। এই ক্লায়েন্ট-সার্ভার 











































লেআউট টুলের জোগান দেয় আর বাণিজ্যিক 
লজিকের ডেভেলপমেন্টের জন্য 401. এবং 
তথ্য প্রবেশাধিকার জন্য রয়েছে SQL ডাটা 
আকসেস লজিক। যা ভাষা সচেতন এডিটর 
এবং ভ্রমসংশোধক নিয়ে স্বয়ংসম্পূর্ণ হয়। 0101 
ও ডাটাবেসের মধ্যে যোগাযোগগুলি SQL 
ভিত্তিক নিজস্ব CS যোগাযোগ প্রোটোকল 
ব্যবহার করে। এই টুলগুলি বিশেষ করে আরও 
we প্রয়োগণ্চ্ছ তৈরি করাতে সাহাযা করে। 
যা ছোট ছোট ডাটাবেস প্রক্রিয়া যেমন 
Select, insert, modify, delete করতে সক্ষম 
হয়। উপস্থাপনা লজিক, বাণিজ্যিক লজিক, ডাটা 
আকসেসবা প্রবেশাধিকার লজিকের প্রায় সবই 





এই ডেস্কটপে চলার জন্য এই ধরনের CSA 
কে বলা হয় “ফ্যাট ক্লায়েন্ট (fat clients) t 
এই এক-ভ্তর (০-0৫) ব্যবস্থা থেকে দুই- 
স্তর (twotier) CSA- কতকগুলি গুরুতপূর্ণ 
সুবিধা আছে। প্রথমত, GUI ডেভেলপমেন্ট 
টুলগুলি আপলিকেশন ডেভেলপমেন্ট ও তা 
ছড়ানোয় আরো দ্রুতভাবে করতে সাহায্য করে। 
বেশ কিছু আ্যাপলিকেশন প্রোসেসিং-এর ভার 
ডেস্কটপ ওয়ার্কস্টেশনে বর্তে দিলে, সার্ভারের 
পদ্ধতি বা ব্যবস্থা অত বড় না হলেও চলবে। 
বড় বড় মেনাফ্রেম সিস্টেম থেকে ইউনিক্স সার্ভার 
সিস্টেম তুলনায় ছোট, দামেও কম। এছাড়াও, 
মাইক্রোসফটের ODBC (Open Data Base 


gio 


Paio 








TA এক ধরনের স্ব! 
রিপোর্ট তৈরি করা ও স্টেডশিট টুলগুলি থেকে 
ODBC রিলেশনাল ডাটাবেস তথা 
প্রবেশাধিকারের সুযোগ পাওয়া যায়। এই 
সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। যেমন 
সুরক্ষা, বিশ্বাসযোগাত, নিয়ন, ভ্রমযোগ্যতা 
(scalability) | এটা দেখাও গেছে যে এই fà- 
স্তর মডেল ছোট বা সহজ আযপলিকেশন 
তৈরির করায় বেশি ফলপ্রদ হয়, যেখানে একটি 
রিলেশনাল ডাটাবেস বাবহার করে এবং খুব 
বড় ইউজার ডাটাবেসের ভার নেই। 


নারি ২০০২ E> 





যে, ক্লায়েন্টটিকে সব আপলিকেশন তৈরি, তার 
রক্ষণাবেক্ষণ, ক্লায়েন্ট টুল মিলে ব্যাপারটা 
খরচাসাপেক্ষ। আগে এজনা একে যে "ফ্যাট 
ক্লায়েন্ট’ বলা হয়, তাও বলেছি। অসুবিধের 
আরও কারণ নেটওয়ার্ক ভার বেড়ে যাচ্ছে। 
আপলিকেশন পুণর্বাবহার করা গেল না কারণ 
সেগুলি আলাদা আলাদা পি সি তে ভরতে হল, 
ধরনের উদ্দেশ্য সাধন এই AWS CSA করে | বাণিজ্যিক বাতাবরণে we পরিবর্তনের ফলে, 
উঠতে পারে না। wee সমস্ত ডাটা বা তথ্য | বাণিজ্যিক পদ্ধতি বা যুক্তি দ্রুত বদলানোর জন্য 
একটি রিলেশন ডাটাবেস থাকে। কিন্তু, দেখা | প্রয়োজন অনুভূত হল। এই পরিবর্তিত পদ্ধতি 
গেছে শতকরা ৩০ ভাগ কর্পোরেট তথ্য এই | প্রতিটি পিসি-তে ভরে চালানো এবং তা ঠিক 
অন্য কোনভাবে প্রবেশাধিকার নয়। উপস্থাপনা | ডাটাবেসে থাকে। আর বেশির ভাগ তথ্য পড়ে | চলছে কিনা দেখার জন্য গুণসম্পন্ন নিয়ন্ত্রণ 
নিয়মগুলি সার্ভারে কোনও রিপোর্ট লেখন | রয়েছে প্রচলিত পরপর ফাইল পদ্ধতিতে বা | রাখা যথেষ্ঠ বায়সাপেক্ষ হয়ে পড়ল। 
(writer) দিয়ে তৈরি হয় এবং ডেস্কটপে চলে, | গোড়ার ডাটাবেস পদ্ধতি বা ফাইল গঠনে। | প্রোগ্ামগুচ্ছের নতুন রিলিজের দিক থেকে এই 
এতে ্ায়েন্ট-ভারী মডেলের কিছুটা লাঘব হয়। | খরচার জন্য আসল লোকজনের সময়ের জন্য | সমস্যা বড় বেশি। আর সুরক্ষার দিক দিয়ে, 
যেহেতু উপস্থাপনা লজিকের স্থাতস্্াবোধ রক্ষা | এবদল হয়নি। ওই কিছুদিন আগেকার COBOL | পিসি যে তুলনায় কম বিশ্বাসযোগ্য, তাও বেশি 
হয়, তাতে রক্ষণাবেক্ষণ সমস্যা কম। এমনকি | ভিত্তিক প্রোগ্রামগুলির মধ্যে লক্ষ লক্ষ লাইন | প্রতিভাত হয়ে উঠল। 
বাণিজ্যিক বা তথ্য প্রবেশাধিকার নিয়মণ্ডলি | যেমন আগে বদল হয়নি, Y2K সমস্যার জন্য, | আসতেই হল ত্রি-ডর CSA কে। 
বদলালে আপলিকেশনের বড় সংস্কারের | তারই মত। GUI ডেভেলপমেন্ট টুলগুলিও | স্বাভাবিকভাবেই, ঢোকাতে হল গোড়ার সারি 
প্রয়োজন নেই। ক্রমযোগ্যতা, পরিচালনা এবং | ডাটাবেস নির্মাতাদের নিজস্ব SQL ভিত্তিক | (10-16) GUl/www ক্লায়েন্টের ও পিছনের 
বিশ্বাসযোগ্যতা বিষয়গুলি নিয়ে ডাটাবেস | যোগাযোগ প্রোটোকলের উপর নির্ভর করাতে | সারি ব্যোকএন্ড) ডাটাবেস সার্ভারের মাঝখানে 
রক্ষিত প্রক্রিয়ার (stored procedure) | আরও শক্তিশালী GUI টুল পাওয়া যায়নি। | আ্যাপলিকেশন সার্ভার। এদের কাজগুলি এই 
ব্যবহার অনেক প্রতিষ্ানেই শুরু হয়ে গেছে। | এতে ক্লায়েন্ট আপলিকেশন আরও জটিল হয়ে | ত্রি-গ্ররে ০5%-তে আলাদাভাবে বোঝা যাক। 
এক্ষেরে, রক্ষিত প্রক্রিয়াগুলি ব্যবহার করে, | পড়ছে এবং একে চালিয়ে রাখা খুব দুরূহ হয়ে | প্রথমে, কান্ট স্তরের মূল দায়িত্ব ব্যবহারকারীর 
অনয আপলিকেশন থেকে তথ্য প্রবেশাধিকার ঘটনাসমূহ (ইভেন্ট)কে পাওয়া ও তার 
বা data access লজিক আলাদা করে নেওয়া ইন্টারফেসকে এবং ডাটা উপান্থাপনাকে নিয়ন্ত্রণ 
হয়। এই রক্ষিত পরক্রিয়াগলি, যেগুলি হল করা! প্রধানত ব্রাউজার আর উপস্থাপনা কোডই 
পূর্বসংকলিত (pre-compiled) SQL এই স্তরে থাকে। যেহেতু আযপলিকেশন 
কারণও আছে। যেমন ভাল সংহত পি সি | সফটওয়্যারের একটা বড় অংশ ক্লায়েন্ট থেকে 
ভিত্তিক টুল বাজারে রয়েছে (এবং কম দামে), | সরিয়ে নেওয়া হয়েছে, সেইজন্য একে বলা হয় 
RIE (thin client) দ্বিতীয় স্তর হল 
আপলিকেশন। সার্ভার টায়ার বাস্তর। জটিল 





DBMS -2 walters নতুন ভার্সান বা 
একসটেনশনে যেতে হবে, তার অর্থ ওই 
ডাটাবেসে নির্মাতার কাছে আমাদের বাঁধন বা 
সঁপে দেওয়া। সেক্ষেত্রে ডেভেদমেন্টের জন্য 
আরও শক্তিশালী এডিটর বাব্রমসংশোধক ওই 
ডেটাবেস নির্মাতারা না দেওয়ায় সমস্যা তৈরি 
হয়। তবে এত কথা বলা হয়, স্থাপত্যের সব 


ফ্যাট ক্লায়েন্টের বিকল্প হল ফ্যাট সার্ভার! 
এই মডেলে, বাণিজ্যিক নিয়মগুলি ও তথ্য 
প্রবেশাধিকার নিয়মণ্ডলি তৈরি করতে একটি 
AGL ব্যবহার করা হয়। তথ্য প্রবেশাধিকার 
নিয়মগুলি বাণিজ্যিক বিষয়গুলির মধ্যে নিহিত 
থাকে। একটি মাঝারি ধরনের কমপিউটরে 
একটি সার্ভার অংশে এই দুটি নিয়মণ্ডলি 
একসঙ্গে থাকে॥ সাধারণভাবে, ভাটা বা 
'তথ্যগুলি কমপিউটরে রিলেশনাল ডাটাবেসের 
মধ্যে থাকে। 401. দিয়ে তথা প্রবেশাধিকার 
সম্ভব হয়, সেইজনাই এই ডাটাবেস তৈরি হয়, 





























































আপলিকেশন উপাদান তৈরি করার জন্য সেই 
কাজের জন্য সবচেয়ে ভাল টুল ব্যবহার করা 
হয়ত ত্ৰিস্তর €5-র ব্যবহারে অনেক সুবিধার 
মধ্যে প্রথম হল কোনও আযপলিকেশন 
জীবনচক্র (life circles মেয়াদকে আরও 
বাড়িয়ে দেওয়া। বস্তুত, যা তৈরি হয় সেটি 
একটি আযপলিকেশন নয়। এটি হল অনেকগুলি 
ক্লায়েন্ট ও সার্ভার মডিউলের যোগফল যেগুলি 
নির্দিষ্ট বিমূর্ত ইন্টারফেসগুলির মাধ্যমে 
যোগাযোগ করতে পারে আর যেগুলি মিলিত 
হয়ে একটি ইনট্রিগ্রেটেড আ্যাপলিকেশন পদ্ধতির 
মত আচরণ করে। প্রতিটি মডিউল অংশভাগ 
হিসেবে ব্যবহার করা যায় এবং 


আছে, তা লিপিবদ্ধ ও পৃথক করা এই স্তরে 
করা হয়। বিভিন্ন কেস টুল, যা দিয়ে অবজেকট 
ভিত্তিক বিশ্লেষণ করা সম্ভব,তা দিয়ে এই কাজ 
করা হয়ে থাকে। ডাটাবেস সার্ভার স্তরে রয়েছে 
তথ্য ভান্ডার। বেশিরভাগ সময় রিলেশনাল 
ডাটাবেসই এই সার্ভারে ব্যবহার হয়ে থাকে। 
এই তিনটি স্তর থাকা মানে তিনটে মেশিন বা 
দুটি মেশিন, তাও নয়। এগুলির তফাতটা হল 
যৌক্তিক। বস্তুত, এর যে কোন একটি এবং 
একই যন্ত্রে চলতে পারে। আগেও যা বলেছি, 
এই fara আযপলিকেশন মডেল 
আআপলিকেশনকে তিনটি যোক্তিক উপাদানে 
ভাগ করে — উপস্থাপন, বাণিজ্যিক ও তথা 
প্রবেশাধিকার লজিকে। একটি আআপলিকেশনে 
এই উপাদনগুলি যে কোন সংখ্যার হতে পারে 










































করে নিজেকে অবহিত করা। অর্থাৎ বিক্রয় বা 
sales 'আপলিকেশন অর্ডার নেওয়া 
পদ্ধতির সঙ্গে তার ইনটার' 
*আপলিকেশন" এ মজুত বা ইনডেক্স এবং 
অর্ডার অনট্রি 'আ্যাপলিকেশন' থেকে বাণিজ্যিক 
ও তথ্য প্রবেশাধিকার অবজ্রেকটগুলি থাকতে 
পারে। এই অবজেকটগুলি যেবে 
(বিভাগে কৌশলী তালিকা করতে 
করার জন্য ব্যবহার করতে পারা যায়। 

ত্রি-স্তরের সুবিধা অনেক। বেশির ভাগ 
ওয়েব আযপলিকেশন বই ত্রি-স্তর সিএসএ 
ব্যবহার করে চালু হয়েছে। আপলিকেশন 
সার্ভারে সমস্ত আ্যাপলিকেশন লজিক থাকার 
ফলে অনেক ব্যবহারকারী বিবিধ সার্ভার 
আপলিকেশন ব্যবহার করার সুযোগ পাচ্ছে। 
বাণিজ্যিক অবজেকটা ও তথা ভান্ডারকে আরও 
কাছাকাছি, এমনকি একই সার্ভারে আনা যাচ্ছে। 
তাতে জটিল তথ্য প্রবেশাধিকারের জন্য 
নেটওয়ার্ক ভার কমে যাচ্ছে। পরিবর্তন পদ্ধতি 
(কোন উপাদান বদল বা বিনিময়ে আরও সহজ 
বা দ্রুত হয়ে যাচ্ছে। প্রোগ্রাম লজিক বা 
বাণিজ্যিক লজিক বুঝতে, ডেভেলপমেন্ট করতে 
এবং শেষে তা ক্রমে ক্রমে বিভিন্ন ভার্সানে 
অসংখা পি সি-তে ছড়িয়ে দিতে পারছে। 
তুলনায় আরও কম সময় নিয়ে। 

ইন্টারনেট ও ওয়েব প্রযুক্তির দুত উন্নতির 
ফলে, ইন্টারনেট ও ইনট্রানেট সিএসএ 
আযপলিকেশন এই শ্ৰেণীবিভক্ত (distrib- 
uted) গণনা ব্যবস্থায় অন্য মাত্রা আনছে। একটা 
ওয়েব আপলিকেশন এই ত্রি-স্তর এইটু 
অন্যভাবে এসে যাচ্ছে। ডেস্কটপে ব্যবহারকারীর 
যেইন্টারফেস অর্থাৎ ইউজার ইন্টারফেস চলছে, 
তাক্রায়েন্ট হিসেবে। ক্লায়েন্ট এক বা একাধিক 
সার্ভার সংযোজকের মাধামে ওয়েব সার্ভারের 
সঙ্গে যুক্ত হয়। এখানে সার্ভার হচ্ছে একটি 
তথ্য ভান্ডারের কাজ করে, যেখানে আ্যাপলেট 
বা সফটওয়্যার উপাদনগুলি এসে জমা পড়ে। 









তৃতীয়ত, ওয়েব সার্ভারের সঙ্গে ডাটাবেস 


পি 





সার্ভার থাকে, যে সার্ভার ক্রায়েন্টের এই ইচ্ছাও 
ইতিহাস অনুযায়ী বিবিধ তথোর হদিশ রাখে। 
এই ওয়েব আযপলিকেশনগুলি ইন্টারনেট 
স্টাভার্ডস যেমন HTTR, HTML, XML 
ইত্যাদি আর শ্রেণীবিভক্ত অবজেকট প্রোগ্রামিং 
ভাষার উপর নির্ভরশীল। এ নিয়ে বহু কথা 
লেখা বায়। ত্রি-স্তর সিএসএ ব্যবহারের ক্ষেত্ও 
বেড়ে যাচ্ছে। যেমন, দুই রা. তার বেশি 
অসমসন্ত (heterogeus) তথ্য আদান- 
প্রদানের ক্ষেত্রে, অপর আআপলিকেশন প্রোগ্রাম 
ভিন্ন ভাষায় লেখা হলেও সবচেয়ে বড় কথা, 
কাজের ভার বা ওয়ার্কলোভ যেখানে বেশি, 
সেখানেই ব্যবহার বেশি বা উচিত — যেমন 
দিনে ৫০,০০০ মত রেকর্ড বা ট্রানজ্াকশন 
লেখা অথবা ৩০০ সম্মিলিত ব্যবহারকারী 
একই সময়ে একই কমপিউটর পদ্ধতি একই 
ডাটাবেস ব্যবহার করছে। 


যেভাবে ক্লায়েন্ট THOM ছোট হয়ে আসছে, 
তাতে চলনশীল বা mobile এর প্রয়োজন এসে 
পড়েছে। এবং সেক্ষেত্রে তারবিহীন বা wire- 
less নেটওয়াকিং সমাধানে । তাতে ওয়্যারলেস 
সমাধানের মধ্য ক্লায়েন্ট যন্ত্রের মধ লাপটপ 
কমপিউটর থেকে হাতে ধরা অর্গানাইজার বা 
সেলুলার ফোন পর্যন্ত এসে যাচ্ছে। যন্ত্র ছোট 
হচ্ছে, পর্দা ছোট হয়ে আসছে। ইনপুট আউটপুট 
তুলনায় সহজ হয়ে আসছে। ওয়্যারলেস 
সমাধানের বিশেষ দিকণুলি হল মুহূর্তের মধ্যে 
উত্তর, ছোট walt, ব্যাটারিরা আরও আয়ু 
সমকালবতীকিরণ (synchronisation), 
উইনভোজ সিই তার 97932 API অর্থাৎ 
'আপলিকেশন প্রোগ্রামিং ইন্টাফেসের ব্যবহারের 
সুবিধা। বিদেশে একটা প্রয়োগে দেখা যায়, 
একটি আন্তর্জাতিক খঁষধপ্রস্ততকারী ৮ থেকে 
১০ জন ডাক্তারের সঙ্গে কথা বলেন। যেহেতু 


ডাক্তাররা খুবই ae মানুষ, প্রতিষ্ঠান 
মোটামুটিভাবে দেখেছে, একজন ডাক্তারকে 
তাদের উৎপন্ন প্রবা বা প্রোডাক্ট দেখানো ও 
নমুনা রেখে যাওয়ার সময় ৪৫ সেকেন্ড থেকে 
১০ মিনিট লাগে। এই তথ্য ফোন-সাক্ষাতে 
মিশ্র অবস্থায় সময় বাঁচানো এবং সময়কে 
ঠিকমত সেই কাজ বা তার কাছে তার বিচারমত 
ঠিকভাবে ব্যবহার করাটা সাফল্যের নিরিখ 
হিসেবে যদি ধরা হয়, তবে সেখানে এই 
আর্কিটেকচারের নিয়ত পরিবর্তন বিবর্তন 
যথেষ্ট ঘটেছে তার সুফল পেতে এবং আরও 
বিবর্তন অনিবার্ধ। 


হী দেবএসর সিংহ লিয়ারলেস ফিনাল ও 


ইনভেস্টমেন্টসের ডেপুটি জেনারেল ম্যানেজার 
(ই ডি পি) ও ক্যাড ক্যাম কনসালটেস্টসের 


fata a 








কমপিউটর 
তথ্য ও প্রযুক্তি js 


1 would like to subscribe to ‘Computer Tothyo O Projukti’ 











লস 








ভবিষ্যতের কমপিউটর 


চিন্ময় চট্টোপাধ্যায় 





World Wide We — ইন্টারনেটের পরিবর্তন 












' 
4 





আজকের দিনে মাবাইলের অনেক ক্ষমতা বেড়েছে। 
ইন্টারনেটের ব্যবহার থেকে মোবাইলের ব্যবহারের 
পার্থক্য নেই আর এবারের সংখ্যার প্রতিবেদনে আমাদের আলোচ্য 
বিষয় কিন্তু মোবাইল ফোন নয়। আরও ব্যাপক অর্থে শুধু মোবাইল 
ফোন নয় সবকিছুই মোবাইল হওয়ার সময় এসে গেছে। আজকের 
যুগে মূল প্রবাহ “বহু'কে মিলিয়ে এক করা । আগে ছিল ঠিক উল্টো। 
'এক' থেকে হত “বহ'। 


২৩ ডিসেম্বরেই খবর পাওয়া গেল __ তথ্যপ্রযুক্তি 1) az, 
যোগাযোগ (Communication), এবং ডাক (Post) মিলে 
Communication and Informations Technology মক 
গঠিত হচ্ছে। তিনটি বিভিন্ন we মিশিয়ে একটি মন্ত্রক হল কেন? 
তিনটি মূল কারণ — নামা 


পরিবর্তন, অর্থ-সামাজিক 





IP 


(internet or s 


` 
` ~ 
private IP a 
৬ backbone) s NY 
vs eS 
VoIP 


< 






gateway | 








পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন। আজকের অর্থাৎ এবারের 
আলোচ্য বিষয় প্রযুক্তিগত পরিবর্তন। 

ইন্টারনেটের আবিদ্ধার এর শুরু থেকেই সামগ্রিকভাবে 
তথ্যপ্রযুক্তি দুনিয়া __ ইন্টারনেটকে ঘিরে ক্রম উন্নয়ণের পথে 
চলেছে। উন্নতির পদ্ধতিটা ছিল — মূল পরিকাঠামো বজায় রেখে। 

এখন এমন একটা যুগ আসছে — যেখানে তথ্যপ্রযুক্তির পুরো 
দুনিয়ার পরিকাঠামোই পরিবর্তন হয়ে যাবে। একে তো হিউম্যান 
জিনোম প্রযেক্ট প্রায় সাফল্যের পথে। অনেক বলতে শুরুই করেছেন 
এবার বোধহয় তথাকথিত যান্ত্রিক কমপিউটর-এর যুগ শেষ — 
আসছে জৈব যান্ত্ৰিক তথ্যপ্রযুক্তির যুগ শুরু হবে। ভারত সরকার 
নতুন তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রকের কর্মসূচীতেও Bio- 
informatices-এর স্থান রেখেছেন উল্লেখযোগ্যভাবে। উন্নতিশীল 
দেশগুলোতে Biotechnology চিরকালই প্রাধান্য পেয়ে এসেছে। 









এখন উন্নত দেশের সাথে সমান সমান পাল্লা দেওয়ার সুযোগ। 
Bio-informaties যেভাবে পরিবর্তন আনবে ভাব সাথে 
আইনস্টাইনের আবিছারের তুলনা করা যায় ।আপতত এতটা না 
ভেবে বাক্সভরা সফটওয়্যার পি সি এবং তথ্যপ্রযুক্তির ভবিষাৎ 
নিয়ে আলোচনা করা যাক। 

এখনও পর্যড তথ্যপ্রযুক্তি তিনটি কাঠামো নির্ভর। এক 
পার্সোন্যাল কমলিউটর, দুই সার্ভার, তিন রাউটার । অর্থাৎ প্রতিটিই 
একটি প্রোডাক্ট মিলিতভাবে আরও একটি প্রোডাক্ট তৈরি করছে। 
কমপিউটর প্রযুক্তি হার্ডওয়্যার ও সফটওয়্যার-এর বিভাগের দিক 
থেকে দেখলেও দেখা যায় — হার্ডওয়্যার দ্রুত পরিবর্তনশীল, 
সফটওয়্যার কিন্তু খুব বেশি এগোচ্ছে at) একটার পর একটা 
ভার্সান পরিবর্তন আজকের দুনিয়াতে কোন পরিবর্তনই নয়। 
সফটওয়্যার-এর মধ্যে সবই প্রোগ্রাম। অপারেটিং সিস্টেম, 
ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড প্রসেসর, ces শিট এমনকি ইমেইল-ইন্টারনেট 
hy সবই এক এক ধরনের প্রোগ্রাম। স্ষিপ্টি ং ল্যাঙ্গুয়েজ যেমন 
পার্ল, জাভাস্কিপ্ট -এর সাহায্যে ওয়েব কণটেন্ট অর্থাৎ তথাকেও 
প্রোখাম করা যাচ্ছে। কিন্তু যা কিছুই হচ্ছে এক একটি প্রোডাক্ট 
এর প্রোগ্রাম করার যোগ্যতা কিংবা অযোগ্যতা নির্ভর । সব 
ব্যাপারেই সামগ্িকতার একটা অভাব লক্ষ্য করা যায়। এখন যা 
হতে চলেছে — তা হল ওয়েব-এর সামগ্রিক চরিত্রটাকে প্রোগ্রাম 
করে তোলা। এর ফলে প্রোগ্রাম, কনটেন্ট, কানেকশন, ডাটা 
ডেলিভারি, ওএস, প্রসেসর সবকিছু মিলে মিশে যাবে। হারিয়ে 
যাবে এক একটি পি সি-র অস্তিত্ব। একটি মাত্র জ্াপ্রলিকেশন থেকে 
অনেক ধরনের ব্যবহার করা যাবে। মাইক্রোসফট-এর নাম দিয়েছে 
ive, Sun একে বলছে Sun One, অথবা “Open 





Network environment”, Oracle এর ভাষায় এ হল 
‘NetWork Services’, IBM এর ভাষা বোধহয় সবচেয়ে যুক্তিপূর্ণ 

















এর মাধ্যমে প্রতিটি কমপিউটর কোডেই থাকবে “Intelligent 
agents’ _এরা মূলত ব্যবহারকারীদের চরিত্র চিত্রণ করে রাখবে। 
যতবার ব্যবহার ততবার টাকা দাও — এই ভিত্তিতে আজকের 
যে কোন সবচেয়ে বেশি ক্ষমতার পি সি-র থেকে বেশি কাজ 
পাওয়া যাবে, আরও কম খরচে। এটিএম কাউন্টারগুলো 
সর্বসাধারণের কমপিউটর হতে পারে ব্যাঙ্কের পরিবর্তে 
আসুন মাইক্রোসফটের কথায়, ব্যাঙ্গালোরে মাইক্রোসফট, 
কর্পোরেশন বহু খরচ করে NET PLATFORM এর কাজ শুরু 
করেছে প্রায় ১৮ মাস আগেই । Sanjay Mirchandani, 
মাইক্রোসফটের সাউ-এশিয়ার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন — 
এখন তারা নেট-এর ধারা বদলের কাজে aye | পরে সঞ্জয় 
দিরন্দানীর কথা মেনে নিলে আগামী বছরের মাঝামাঝি এই 








সফট কমগিউটিংও নিউর্যাল নেটওয়ার্ক 


শান্তনু চট্টোপাধ্যায় 
জিনোমেই রক্ষিত আছে সব ডিজিটাইজড core | 


জ্ঞান ও 





প্রযুক্তির উন্নতিতে ক্রমশই 
কমপিউটর ও বন্য Tae 
আয়তনে ছোট, কিন্তু কর্মক্ষমতায় 
অনেক বেশি শক্তিশালী করা হয়েছে এবং যেমন DIGITISED) 
হচ্ছে। আজকে হাতে-ধরা ছোট্র ULES বে বা c করা হয় 
সাহায্যে ইন্টারনেটের সাথে 
মেইল পাঠানো বা পড়ে দেখা অনেকটা সম্ভব 
হয়েছে। কিন্ত, প্রযুক্তিবিদরা আরও অনেক 
উন্নতি চান — সাধারণ মানুষের চাহিদারও 
কমতি নেই। 
শুধু মানুষের afte কেন, মানুষের স্রায় 
ইত্যাদি, দেহের অনেক অংশই বিজ্ঞানীদের 
কাছে বিস্ময়ের বন্তু। কি করে এত জটিল 
কাজকর্ম মুহূর্তের মধ্যে সম্পন্ন হয়, কি করে 
মানুষের হৃদয়, ফুসফুস, পাক-যন্তর ইত্যাদি 
আপনা-আপনি নির্ধারিত কাজ করে চলে 
= এ সবই আগে অজানা ছিল - এখনও 
কিন্তু সব কিছু আমরা বুঝতে বা জানতে 
পাবিনি। তবে এটা বোঝা গেছে যে 
জীবদেহের কোটি কোটি ক্ষুদ্র-ক্ষুদ্র বিভিন্ন 
ধরনের কোষগুলো একটা আরেকটার সাথে 
যোগস্থাপন করে অত্যন্ত সূক্ষ্ম সংযোজনীর 
মাধামে। এই সব সংযোজনীর মাধ্যমে 
অত্যান্ত ক্ষীণ বিদ্যুৎ প্রবাহ বার্তা বয়ে নিয়ে 
যায় এবং এই বিদ্যুৎ প্রবাহের জন্ম হয় 
কোষগুলো মধ্যে অতি ক্ষীণ 
জৈবরাসায়নিক প্রতিক্রিয়া থেকে, আবার 
এই বিদ্যুৎ প্রবাহ অন্যান্য কোষগুলোতে 
বিভিন্ন রকম জৈবরাসায়নিক প্রতিক্রিয়ার 
সৃষ্টি করে। ব্যাপারটা এত সহজ বা সরল 
নয় _ সংক্ষেপে এবং বুঝবার সুবিধের জন্য 
এইভাবে বললাম। আরও BES যে এক 








যোগ, ই 

















এক ধরনের কোষে সক্রিয় হয়, আবার অন্য 
কোনও অংশের কোড আরেক ধরনের কোষে 
সক্রিয় হয়। এটা কি করে এবং কেন হয়, 
তা আমরা এখনও ভাল করে জানি লা। 
এখানেও অনেক কিছু বাদ দিয়ে এবং সহজ 
করে বললাম। জৈবকোষে আর এনএ 
(RNA), মাইটোকনত্রিয়া (MITOCHON- 
DRIA) ইত্যাদি থাকে এবং এদেরও অনেক 
কাজ আছে। আবার বক্তের লোহিত 
কণিকাতে ক্রোমোসোম থাকে না। আরও 
সব জটিল ব্যাপার আছ। একটি পূর্ণ মানুষের 
জিনোম (GENOME), অর্থাৎ ২৩ জোড়া 
ক্রোমোসোমের সমষ্টি পাশাপাশি রাখলে 
প্রায় দেড় মিটার লদ্বা হবে। এই জিনোমেই 
সমস্ত ডিজিটাইজড কোড রক্ষিত আছে। 
মানুষের দেহে কম-বেশি ১০০ ট্রিলিয়ন 
(TRILLION = 1000 BILLION = 
MILLION MILLION) কোষ থাকে। 


ছোটো। আর প্রত্যেকটি কোষে এই দেড় মিটার 
লদ্বা জিনোম গুটি-পাকিয়ে থাকে — থাকে 
আরও অন্য সব জিনিস। একটি জিনোমে 
প্রায় ৩ বিলিয়ন DNA BASE-PAIR 
থাকে। 

বেশ কয়েক দশক আগে, অতি FE 
রসায়ন (ULTRA MICRO CHEMIS- 
TRY) নিয়ে কাজ শুরু হয়ে এখন বহু দূরে 
এগিয়ে গেছে। কমপিউটরের (এবং অন্যান্য 
ক্ষেত্রেও) আরও অতি ক্ষু (NANO 
TECHNOLOGY) চর্চা বেশ কিছুদিন ধরে 
চলছে। তার ফলাফল তো আমাদের কত 
সুবিধা করে দিয়েছে। 

তবে আমাদের চরম লক্ষে পৌঁছুতে হলে 
জীবদেহের যে বিস্ময়কর এবং আশ্চর্য্য 
কার্যকলাপ, অবিশ্বাস্য ক্ষ দ্রাতিক্ষুত্র 
জৈবরাসায়নিক পদার্থ কিভাবে কাজ করে 
এবং তাদের আমাদের কাজে কিভাবে 


তাহলে ভেবে দেখুন এক একটি কোষ কত | ব্যবহার করা যায়, এর গবেষণা অত্যন্ত 


প্রয়োজনীয় বলে মনে হয়। আমাদের মনে 
রাখতে হবে মানুষের দেহে মোটে কুড়ি 
AMINO ACID তৈরি হয়, এদের দিয়েই 
আমাদের দেহ তার সব কাজ এমনকি চিন্ডা 
ও স্মরণ করতে পারে। 

নিউরাল নেটওয়ার্ক অনেকটা মানুষের 
মত্তিদ্ক ও স্রাযুর কাজের ধরন দেখে, সে 
রকমের কিছু করা যায় কি না সেটাও দেখে। 
মনে হয়, এর সাথে মানুষের জিনোম ও 
জৈব কোষের সম্বন্ধে আরও বেশি কিছু 
জানতে পারলে আমরা হয়ত আরও. 
তাড়াতাড়ি এবং আরও সাফলোর সাথে 
লক্ষো পৌঁছতে পারব। জিনোম গবেষণার 
সাথে সাথে, কোনও কোনও বৈজ্ঞানিকরা 
এই নিয়েও ভাবছেন। তারাও চুপ করে 
বসে নেই। 

আপনাদের সবার জন্য শাস্তি পূর্ণ, সফল, 
উন্নতমান ও আনন্দময় নববর্ষের শুভেচ্ছা 
ভানিয়ে শেষ করছি। Qa 








প্রসঙ্গ : টেক্সট এড 


রঞ্জন সেন 
টেক্সট এড নিয়ে দু'চার কথা | 


যে সফটওয়্যার গুলি ব্যবহার করেন — 
আউটলুক, ইউডোরা প্রভৃতির সাহায্যে মেইল 
ফরোয়ার্ড করা যায় কিন্তু এগুলি Kludgy এবং 
এগুলি প্রতিটি লাইনের আগেই অক্ষরগুলির 
থেকে বড় সাইন লাগিয়ে দেয়। ফলে মেইলগুলি 
দেখায় কৃৎসিত। 
কোন শব্দ, বাকা অথবা প্যারাগ্রাফ মুছে 

দেওয়া, কপি করা বা সরানোর জনা 
কমপিউটরে হাইলাইট করার পদ্ধতি বুদিন 
আগে।থেকেই চালু হয়েছে। এখনও 
টাইপিং-এর ক্ষেত্রে ইলেকটুনিক 
টাইপরাইটারের তুলনায় কমপিউটরের 
শুপপনা বেশি প্রমাণ করার জন্য ই- 
মেইল এবং ওয়েবসার্ষি ₹-এর 
থেকেও এটাকেই বেশি করে তুলে 
ধরার চেষ্টা করা হয়। এখন এমন 
শতাধিক প্রোগ্রাম আছে যা ওয়ার্ড 
প্রসেস এবং সম্পাদনা করতে পারে। কিন্ত 
এখনও এই সফটওয়্যারগুলির বর্ণনা দিতে 
গেলে — এডিটরস এবং ওয়ার্ড প্রসেসর কথা 
দুটিই ব্যবহার করা হয়। 
আপনি হয়তো ভাববেন ২০ বছর পরে 
কোন কিছু চিহ্নিত করা, সরানো এবং বাদ 
দেওয়ার উপযোগী সফটওয়্যারগুলি তাদের 
উদ্তাবনের শেষ সীমান্তে গিয়ে পৌঁছবে। কিন্তু 








নটারনেট যুগের প্রথম বড় যুদ্ধ দেখে | একেবারেই বন্ধুহীন — যাদের ই-মেইল করে 
আমরা এই সবে উঠলাম। এখনও ঘোর | এমন একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার কেউ নেই। 
কাটেনি অনেকের । নস্টরাদামাস-এর মেইলে যারা এসব চিঠি, সংবাদ বা 
ত্বানী এবং তার বিশ্লেষণের সঙ্গে 
চমৎকারভাবে জগৎজোড়া জালে ধরা পড়েছে | 
ওয়ার্ল্ড Ge সেন্টারে বিধ্বংসী হানার ফ্রেম 
বাই ফ্রেম ছবি। আমরা দেখেছি কাবুল কান্দাহরে 
উড়ে যাওয়া বোমারু বিমান থেকে লাইন বেঁধে 
নেমে আসা বোমা এবং ঝলসে যাওয়া দুস্থ 
জনপদ। গুজব থেকে গাড়োয়ানি রসিকতা, 
কুতথ্য থেকে বিশ্বস্ত বিবরণ সবই ইনটারনেট 
বাহিত হয়ে পোছেছে আমাদের কাছে। ১১ 
সেপ্টেম্বরের ঘটনার পরের দিনই বোধহয় 




























ক্রোয়েশিয়া' থেকেও নিট সফটওয়্যার পেয়েছি 
আমরা, টেক্সটএড এর কৃতিত্ব গ্রিন হাউস 
মাল্টিমিডিয়া এবং তিন নবীন তথা-্রযুক্তি- 
বিদের। 

এই প্রোগামটির নির্দিষ্ট কিছু সুবিধা রয়েছে। 
অন্যানা এডিটরসগুলির মত এটির 
মাইক্রোসফট নোট প্যাড নেই। খুবই কমজোরি 
এবং অদক্ষ এডিটরটি বিলগেটস উইন্ডোজের 
সঙ্গে চাপিয়ে দিয়েছেন। তার কারণ তিনি 
ভালভাবেই জানতেন শুধু নিছক নোটপ্যাড- 
এর কোন খন্দের জুটবে না। 

টেন্সটএড চালু উইন্ডোজ কি ব্যবহার করে? 
নোটপ্যাড তা করে না। এটা যে কোন আকারের 
ফাইলই খুলতে পারে, নোটপ্যাড তা পারে না। 
নোটপ্যাড-এর মত অন্য বহু এডিটর এখন 
বাজারে আছে। তত্বগতভাবে বললে টেক্সয়েড 
২ বিলিয়নেরও বেশি ফাইল খুলতে পারে। 
প্রতিটির আকার দুই গিগাবাইট। অর্থাৎ 
নোটপ্যাড দিয়ে আপনি যত খুশি তত ফাইল 
খুলতে পারেন। সাইভটা কোন ব্যাপার হবে 
না। এটা প্রতিটি নতুন ফাইলকেই একটা আলাদা 
উইন্তোজে রাখে এবং স্ক্রিনে টেবল-এর ওপরে 
সেগুলিকে সারিবন্ধ করে রাখে ।একটি টেবলে 


for % vo 


পা 


pess 


ক্রিক করলেই ফাইল পাল্টানো যায়। এটা করার 
সময় টেক্সটএড অনেকটা আগেকার ক্রি এডিটর 
এডিট্যাডের ভুমিকা পালন করে। এছাড়া এতে 
রয়েছে বাছাই করার সুক্ষ্মতা। আগে যে 
ফাইলগুলি আপনি এডিট করেছেন তার শেষ 
কয়েকটিকে এটা মনে রাখে এবং সেপ্ডিলিকে 
সুন্দর হরফ, রঙ এবং মার্জিন দিয়ে হাজির 
করে। এই কাজটি টেকসটএড-এর মত করে কোন 
এডিটরই করতে পাবে না। অতিরিক্ত সুবিধা 
হিসেবে এতে আছে একটি ই-মেইল প্রোগ্রাম। 
যা সহজে পাওয়া যায় না। টেক্সটএড 
ডকুমেন্টগুলিকে স্কিনে ই-মেইল হিসেবে পাঠিয়ে 
দেয় ও আটাচ করে না। এটা একটা বিরাট 
স্বস্তির ব্যাপার। এখন সবাই ই-মেইল এর সঙ্গে 
আসা আটাচমেন্টগুলিকে ভয় পায়। 
টেক্সটএড ইনস্টল করার সঙ্গে সঙ্গেই ই- 
মেইল এর বেসিক ডিটেলস দেবেন। অর্থাৎ 
আপনি যে রিটার্ন আড্েস চাইছেন, আপনার 
ইনটারসার্ভিস প্রোভাইডারকে কীভাবে 
যোগাযোগ করা যাবে ইত্যাদি। এটা করা হলেই 
যে কোন ডকুমেন্ট আপনি ই-মেইল হিসেবে 
আপনি 'সেণ্ড'-এক্লিক করে পাঠাতে পারবেন। 
টেক্সটএড কোন ওয়ার্ড প্রসেসর নয়, এটা 


একটা এডিটর ॥ ওয়ার্ড প্রসেসর হল টেক্সটশিল্ড। 
মাইক্রোসফট প্রতিটি সফটওয়্যারের আলাদা কপি 
সব কমপিউটরের সঙ্গে বিক্রি করে দাম বাড়াতে 
পারে। টেক্সট শিল্ এম এস ওয়ার্ড এর সরাসরি 
বিকল্প। ওয়ার্ড যা করে এটা তা সব করে না 
ঠিকই । কিন্তু এটা ওয়ার্ড মারফৎ সাধারণত লোক 
যা করতে চায় তার প্রতিটিই করতে পারে। 
প্রতিটি ওয়ার্ড ২০০০ ফরম্যাটেরই টেক্সট 
শিল্ড সাপোর্ট রয়েছে। অর্থাৎ আপনি এর 
সাহাযো যে কোন ওয়ার্ড ২০০০ পড়া অথবা 
সম্পাদনা করতে পারবেন। অথবা আপনি 
ওয়ার্ড ২০০০ অথবা অন্য কোন মাইক্রোসফট 
ফরম্যাটে ডকুমেন্ট পাঠাতে পারবেন। “CH 
এবং TAA চেকার’ মাইক্রোসফট-এর মতই 
ভাল। টেকসটশিল্ড ডকুমেন্টগুলিকে উইন্ডোজের 
মত দুটি ছোট ভাগে ভাগ করে কাজ করে। 
প্রকৃতপক্ষে টেক্সট শিল্ড-এর বিশেষত্ব হল সমৃদ্ধ 
টেক্সট ফরম্যাটের সাহায্যে এ প্রায় সব কাজই, 
করতে পারে। গ্রিন হাউস মাল্টিমিডিয়া সাইটে 
গেলে (www.greenhousemm.com) 
টেক্সটএড ফ্রিতে পাওয়া যাবে। আর টেক্সটশিল্ড 
সম্পর্কে জানার ঠিকানা হল 
www.textshield.com. a 











সিলিকন ডায়েরি 


জয়ন্ত গুপ্ত 


সিলিকন ভ্যালিতে হোটেল শিল্পে মন্দা | 





ই সেপ্টেম্বরের ধাক্কা বে এরিয়ার 
(হোটেলগুলিকে ফাকা করে দিয়েছে। 
এমনিতেই সফটওয়্যার ক্ষেত্রে 


১ 


লাগাতার মন্দা একদা রমরমা এই 
'হোটেলগুলিতে আসা খন্দেরের সংখ্যা কমিয়ে 
দিয়েছিল। তার ওপর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 
হামলার ঘটনা তা বস্তুত হোটেলগুলিকে প্রায় 
একেবারে খন্দেরহীন করে দিয়েছে। প্রায় সব 
হোটেলেরই অর্ধেক ঘর এখন ফাকা। লোক 







প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিভ ড্যানিয়েল 
ফেব্টন ডানালেন “সেপ্টে স্বর এবং অক্টোবরই 
আমাদের হোটেলগুলিতে ব্যবসা সংক্রান্ত কাজে 
পর্যটকরা সবচেয়ে বেশি আসেন কিন্তু এবার 
আমরা দেখছি লোকে প্রায় আসছেনই না। 
সেপ্টেম্বর ১১ আমাদের ব্যবসাকে কতটা 
তছনছ করে দিয়ে গেছে তা বুঝতে পারছি 
আমরা। ব্যালিফোর্নিয়ার ৭৫ বিলিয়ন ডলারের 
পর্যটন শিল্পের অবস্থা স্যানজোস-এর থেকেও 
খারাপ। এখানে হোটেল ফাকা হয়েছে সবচাইতে 
EF | পৰ্যটন শিল্পের হাল এখানে আরও খারাপ। 

সানফান্সিসকো এবং সানম্যাটিও 
কাউন্টিতে সমীক্ষা চালিয়ে দেখা গেছে অক্টোবরে 


সাধারণত এখানকার হোটেলগুলি ৮৬ শতাংশই 
অক্টোবরের মধ্যেই ভর্তি হয়ে যায়। এবার তা 
'মেরেকেটে ৫০ শতাংশ ছাড়িয়েছে। 
সান্প্রতিকতম সমীক্ষাটি করেছেন পি কে 
এফ কনসালটেঙ্গি। তাদের সমীক্ষাতেও 
শৃণ্যতার একই রকম ছবি। মোটামুটিভাবে ৫০ 
থেকে ৫৫ শতাংশ লোক এলেই হোটেলগুলির 
ব্যবসা একটা না লাভ না ক্ষতি অবস্থায় পৌছয়। 
আর্নস্ট আ্ান্ড ইয়াং-এর এক হোটেল ইন্ডাস্টি 
কনসালটান্ট ভেক্রি ডালাস জানালেন হোটেলের 
ঘরগুলি প্রতিদিনই ভাড়া হওয়া উচিত। তা না 
হলে এ ব্যবসার লাভ বোঝা যায় না। মার্কিন 
মুলকের পর্যটন শিল্পের অবস্থা ১১ই 


সি 





সেপ্টেম্বরের পর কি দাঁড়িয়েছে তা জানার জন্য 
একটা তথা দেওয়া যাক। গত বছর অক্টোবরে 
হোটেলগুলির ৬৭ শতাংশ ঘর ভর্তি ছিল। 
এবার তা ৬০ শতাংশ দাঁড়িয়েছে। একটা কথা 
মাথায় রাখতে হবে এটা একটা গড়পড়তা 
হিসেব, যা বাণিজাক এবং পর্যটন কেন্দ্রিক 
এলাকাগুলির সঙ্গে একেবারে অবাণিজ্যিক এবং 
অপেক্ষাকৃত কম আর্কষণীয় এলাকাগুলিকে 
মিলিয়েই তৈরি হয়েছে। 

হোটেল শিল্পের এই মন্দা বেকারত্বের হার 
ও বাড়িয়েছে। সানফ্রান্সিসকোর হোটেল আন্ড 
এমপ্নয়িজ ইউনিয়নের প্রায় ৩৪ শতাংশ সদসাই 
শিকার হয়েছে বে অফ এর। সারা দেশের 
হিসেব অনুযায়ী এই 
শতাংশেরও বেশি। অর্থাৎ ২৬৫,০০০ হাজার 
সদসোর মধো ৮০ হাজার সদসোরই এখন 









টা দাঁড়াবে ৩০ 


কোন কাজ নেই। স্যানজোস এর এই সংকট 





শতাংশ খন্দেরই ব্যবসার কাজে রাতে হোটেলে 
থাকতেন। আইটির রমরমার যুগে এখানে 
জায়গা পাওয়াই ছিল মুশকিল আইটির মন্দা 
আর ১১ই সেপ্টে স্বরের ঘটনা মিলিয়ে 
'হোটেলগুলির অবস্থা সতাই করুণ।পি কে এফ 
কনসালটিং-এর গ্যারিকার ১১ই সেপ্টেম্বরের 
আগেই হোটেলগুলির অবস্থা খারাপ ছিল। 
এরপর তা আরও খারাপ হয়েছে। গ্রাহক টানতে 
এখন হোটেল মালিকরা নিচ্ছেন নানা রাস্তা। 
(কোথাও ব্যানার ঝুলছে “রিইউনাইট উইথ 
ফ্রেন্ডস, রিকানেক্ট ইন স্যানজোস। কোথাও 
ঝুলছে আকর্ষণীয় ডিসকাউন্টের ঘোষণা। 


কটসভ্যালির হোটেলগুলিতে মূলত কর্পোরেট 
ভায়েন্টরাই উঠতেন। সেখানেও অবস্থা সুবিধের 
নয়। সেখানকার ফিলটন হোটেলের জেনারেল 
ম্যানেজার রিখ হিকডন বললেন 
আমরা আর কোন ভাল মাস দেখি 
নিয়ে যাওয়া, ফুল কিনে দেওয়া ইত্যাদি 
আমরা খন্দেরদের জন্য পরিষেবার অঙ্গ 
লতে হয়েছে। 












হিসাবেই রাখতাম। কিন্তু ছেটে € 
একই রাজা নিয়েছে অন্য হোটেলগুলি 

স্যানজোস এর হোটেলগুলির ভাড়া প্রায় ২১ 
শতাংশ কমানো হয়েছে। আর সানফ্রাঙ্সিসকো- 
এর হার কমেছে ১৬ শতাংশ পার্কিং লটে গাড়ি 
রাখতে এখন জার কোন পয়সা লাগছে না। 
কেউ কেউ বলছেন তাদের হোটেলে থেকে 
কেনাকাটা, থিয়েটার দেখা, মিউজিয়ামে যাওয়া 
এমনকি নামি হোটেলে খেলেও আর্কষণীয় 
ডিসকাউন্ট পাওয়া যাবে। স্বেচ্ছাসেবী 
সংস্থাগুলির জন্য আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা 
করেছেন হোটেল মালিকরা। 

ফেয়ারমন্ট হোটেলের জেনারেল ম্যানেজার 
'সিরিল ইজনার্ড বললেন ডিসেম্বর-জানুয়ারির 
বুকিং-এর ওপর তারা অনেকটাই নির্ভর করছেন। 
প্রযুক্তি প্রেমীদের আকৃষ্ট করার জন্য তারা ঘোষণা 
করেছেন “টেক প্যাকেজ।" হোটেলে থাকলেই 
মিলবে ১৩৪ ডলার দামে টিক মিউজিয়াম অফ 
ইনোভেশনে-এ যাবার টিকিট স্থানীয় খন্দেরদের 
আকৃষ্ট করারও চেষ্টা চলছে। 

তথ্য প্রযুক্তির ক্ষেত্রে মন্দাও 
সানফ্রাল্সিসকোর হোটে লগুলিকে ততটা 





ক্ষতিগ্রস্থ করেনি, যতটা তারা এখন হচ্ছেন। 





তার কারণ এখানকার হোটেলগুলির ৮৪ 
শতাংশরও বেশি বিমানে যাতায়াত FACEA | 
এখন তাদের সিংহভাগই প্লেনে চাপতে ভয় 
পাচ্ছেন। কাজেই পর্যটকদের সংখ্যাও কমেছে। 

ইউনিয়ন স্কোযারের are হায়াত 
সানফ্রান্সিসকো নিজেদের ঘর ভাড়া এখন 
কমিয়ে করেছে ৯ ডলার। এর মধ্যে 
ট্যাক্স ও ধরা আছে। মার্ক হফকিন্স হোটেল ফ্রি 
পার্কিং ছাড়াও ঘর ভাড়া এবং লর্ডস্টম অব্দি 
শাটল নিচ্ছেন মাত্র ১৮৫ ডলার। অবাধ 
প্রতিযোগীতা চলছে খন্দের টানার ক্ষেত্রেও। 
আমার মনে পড়ে যাচ্ছে দেশের কথা। যেখানে 
কোন গঙ্গার ঘাট কিংবা ভ্রমণ বিন্দু, বাসরাস্তার 
ধারে কোন নৌকা কিংবা গাড়ি দাঁড়ালে হোটেল 
ওয়ালাদের মধ্যে শুরু হয়ে যায় প্রতিযোগীতা। 
সবাই হাত ধরে টানাটানি করতে থাকে। 

এত খারাপ খবর সত্তেও হোটেল শিল্পের 
'অভিজ্ঞরা কিন্তু মনে করছেন না সেগুলি বদ্ধ 
হয়ে যাবে। এগুলি চালাতে আরও অনেক বেশি 
ইকুইটি কিংবা ঝণ আনার পরামর্শ দিচ্ছেন 
তারা। হসপিটালিটি রিসার্চ গ্রুপের হিসাবে 
আগামী বছরে মার্কিন মুলুকের সব 
'হোটেলগুলিতেই ঘর ভাড়া বাবদ আয়ের 
পরিমাণ ৯ শতাংশ কমবে। বেড়ানোর উৎসাহ, 
বাড়ালে আর প্লেনে চাপার ভয় তাড়াতাড়ি 
কমলে হোটেল শিল্প তাড়াতাড়ি চাঙ্গা হবে। 
অনাবাসী সফটওয়্যার বিশেষজ্ঞ শ্রী জয় IE 
সিলিকন ভ্যালিতে ওরাকেল কপোর্রেশনের 
সঙ্গে যুক্ত। 
ই মেইল jguptatusoractecom D 















ভিস্যুয়াল ফক্সপ্রো 5.0 


সদাশিব দাশগুপ্ত 
টেবল রেকর্ড সংযোজন নিয়ে আলোচনা। 


ফাংশনাল ডিপেনডেন্সিস 

ধরে নেওয়া যাক আপনি ঠিক কি ডেটা ফিল্ড আপনার দরকার 
তা আপনি ঠিক করে ফেলেছেন। এর ঠিক পরের কাজটি হল 
সেটিকে টেবল-এ ভাগ করে নেওয়া। আপনি একটি টেবলেই 
সবকটি ফিল্ডকে রাখতে পারেন। এমনকি এর জন্য কোন সাধারণ 
নিয়মেরও ননর্ম্যালাইজেশন রুল) দরকার হবে না। কারণ 
নিশ্চিতভাবেই আপনি আপনার সব কর্মী, পণ্য গ্রাহক, 
সরবরাহকারী, কিংবা কি কি জিনিস 





নিদিষ্ট সামাজিক সুরক্ষা সংখ 
সঙ্গে অনেক হারাধন দাস 











তাই পদবীটিকে সামাজিক সুরক্ষার 
নির্ভরশীল হতে হবে। অন্য কোনত 

পরবর্তী ধাপে আপনি আপনার সামা 
নির্ভরশীল অন্যান] বৈশিষ্ট্যগুলিও চাইতে পারে 
ডিজাইন করার প্রথম পর্বে আপনি একটি টে 








আপনি অর্ডার দিয়েছেন তা বারবার 
বলার দরকার হবে না। একমাত্র | py 
ফাংশনাল ডিপেন্ডেন্সি আযনালিসিসি 
এর সাহায্যেই প্রতিটি টেবলে কোন 
ফিল্ডণ্ডলি একসঙ্গে থাকে তা জানা 
যাবে। 

ফাংশানাল ডিপেন্ডেসির সাহায্যে 
একশটি টেবলের এক বা একাধিক 
বৈশিষ্টোর সঙ্গে অনা একটি টেবল-এর 
এক বা একাধিক বৈশিষ্টোর সম্পর্ক জানা 
যায়। এই আলোচনায় বৈশিষ্ট্যগুলিকে 
আমরা ফিল্ডের বৈশিষ্ট্য বলেই বুঝবো। 
যার জন্য আপনার জানা দরকার কোন 
ফিল্ডণ্ডলি অন্য কোন কোন ফিম্ড-এর 
ওপর নির্ভরশীল। 











নির্থারিত কর 1G 


রেন। এরপর যে 
বৈশিষ্টাগুলির পারস্পরিক 





হয়। 

প্রকৃত পক্ষে আপনি যদি 
ফিল্ডণুলিকে গ্রুপে ভাগ কবাব 
পদ্ধতিটি ভালভাবে লক্ষ্য করেন 
দেখবেন যে নির্মিত Gan 
ইতিমধ্যেই নর্মমালাইজড ফর্মের অনেক 
কাছাকাছি। তবুও সেগুলি নৰ্ম্যালাইজড 











যেমন ধরা যাক কোন একটি ব্যক্তির পদবী তার সামাজিক 
সুরক্ষার সংখ্যার (number) ওপর নির্ভর করে, তাই যে কোন 
সামাজিক সুরক্ষার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট ব্যক্তির নাম জড়িত। 
এই নামটি যে একেবারে অনন্য হবে তার কোন মানে নেই। 
কিন্তু কেবলমাত্র একটিই নাম হবে। 


অন্যদিকে কোন সামাজিক সুরক্ষা সংখ্যা কোন নাম এর 
ওপর নির্ভরশীল নয়। বরং তা নাম নিরক্ষেপ। একই পদবীর 
অসংখ্য সামাজিক সুরক্ষা নাম্বার থাকতে পারে। আপনি যদি 
পদবীর সঙ্গে শেষ নামটি যুক্ত না করেন তাহলেও যে সেটি একটি 


করা হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে নর্ম্যালাইজড ডেটার 
প্রথম তিনটি নিয়ম দেখে নিন। 

@ First Normal Form : Climinates repeating fields 
and nonatomic values 

@® Second Normal Form : requires each column to 
be dependent on every part of theprimary key. 

© Third Normal Form : requires that all nonprimary 
fields depond solely on the primary fields. (a=) 
শী সদাশিব দাশগুপ্ত arera লিমিটেডের সিস্টেম ম্যানেজার | O 









> 





ee 
JAVA 
চলুন জাভায় যাই 
কাবেরী মহাপাত্র 
হরাইজন্টাল এবং HEPAT স্টিকার নিয়ে আলোচনা | 
ডেটা ফাইল আদার আযপলেট 














Other Applet Sa সাহাযো একই পাতায় অন্যান্য আপলেট- 
এর নামকে নির্দিষ্ট করা হয়। এই আদার আ্যাপলেট হল একটি স্পেশাল 
আযপলেট যা প্রাইমারি আ্যাপলেটের প্রতিটি প্যারাগ্রাফের জন্য একটি 
ইমেজ অথবা টেক্সট দেখায়। ব্যবহারকারী একটা প্যারাগ্রাফের ওপর 
একটা সহযোগী ইউআরএল-এর সাহায্যে পয়েন্টার নিয়ে গেলেই 
আদার আ্যাপলেট একটি নির্দিষ্ট ইমেজ অথবা ছবি দেখায়। 


কমন প্রপার্টিজ 
টেবলের সাহায্যে হরাইজন্টাল টিকার আ্যাপলেটের প্রপার্টি শিট দেখা 
যায়। এই অধ্যায়ে প্রতিটি আ্যাপলেটের প্রপার্টি শিট উইন্ডোতে আমরা 
একই প্রপার্টিগুলিকে দেখতে পাবেন। এই প্রপার্টিগুলি ছাড়াও এই 
অধ্যায়ের অন্যান্য আযপলেটের প্রপার্টি শিট উইন্ডোজগুলিতে অতিরিক্ত 
প্রপার্টিজ রয়েছে যা কিনা আপলেটের একান্তই Frere | নিচে দেওয়া 
কিছু প্রপার্টির নমুনা দেওয়া হল যা সব আআপলেটে পাওয়া যায় না। 
যেমন আ্যাড্াস্টটিকারে কোন লোকেশন নেই। 


AEST 


০০০০৪ পাল 
পি লতা ene, 
Tere টপ বসি Pater (oe গল) ০০০৮৭ 

সপ ্প wn te oon De 


আস যশ s. 
" spall 


‘Noma সে Thue te ic mm 1৩৪0 ne 


ডেটা ফাইল প্রপার্টি সেট করার পর File Update Interval-aর 
সময়ে সার্ভারে নিদিষ্ট ফাইল থেকে টেক্সট পড়া যাবে। যদি ভেটাফাইল- 
এর বিষয়বস্তুর পরিবর্তন হয় তাহলে আপলেটে দেখা যাওয়া PRE 
নিজে থেকেই আপডেটড হয়ে যাবে । আপনি যদি আপনার আপলেটের 
বিষয়বসত ্যংক্রিয়ভাবে আপডেট করতে চান তাহলে প্রপার্টি ব্যবহার 
করতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আপনার সার্ভারে 
আপনি খেলা চলাকালীন সময়েই ডেটাফাইলে CETA বদলাতে পারেন। 
যেসব আপলেট ডেটাফাইল প্রপার্টি ব্যবহার করে তা ব্যবহারকারীরা 
সার্ভারের ডেটাফাইল থেকে আপডেটগুলি পেতে পারেন। 
(ডেটাফাইল বলে আপনি যে ফাইলটি চিহিতত করেছেন তা ঠিকভাবে 
ফরম্যাট করতে হবে। ডেটা ফাইলের টেক্সট-এর একটি লাইন গোটা 
পারাগ্রাফটির প্রতিনিধিত্ব করে। তিনটি প্যারাগ্রাফ রয়েছে এমন একটি 
ডেটাফাইলের নমুনা নিচে দেওয়া হল। এখানে প্রতিটি প্যরাগ্রাফের 
দুটি করে লাইন রয়েছে। এখানে কোলন (:) এর মাধ্যমে লাইনগুলিকে 
আলাদা করে বোঝানো হয়েছে। 















Margin From Edge Distan 









Pause if true. the text pous z কে 
Pause Location Location where the text pauses; North. South. East Contor একটি নি্দিন্ত 
West, NorthEast. NorthWest, SouthEast, SouthWost 





Contor 


Speed The speed of the moving text: Very Slow. Siow. Medium 
‘Medium. Fast. Very Fast, Lightning Blur 


The Test of the properties Gre common to oll Ticker applets. 
See “Common Properties tor AllTicker Applets” on page 82+ 


হরাইজন্টাল টিকার 


এর সাহাযো টিকারগুলির পাশাপাশি সরে যাওয়া দেখানো যায় 


বর্ণনা 
হরাইজস্টাল টিকার আযাপলেটে এক বা একাধিক প্যারাগ্রাফ 
আপলেটের একদিক থেকে আরেকদিক স্কুল করানো যায় ।এক সময়ে 
একটি প্যারাগ্রাফ দেখানো যায়। পরের অনুচ্ছেদ যাওয়ার আগে 
প্যারাগ্রাফটি সবসময় চলমান হাতে পারে অথবা নির্দিষ্ট কোন একটি 
জায়গায় থামানোও যেতে পারে। 











uy 7৮৯৮077-575819711, 








ভার্টিকালটিকার আযপলেটটির সেটি 
দেখানো হল 


র মাধ্যমে 





The current time is 1:26:04 PM পপ এল শত Sos 
দু ০০ Room coca, 





SERS সিএ 


(ক্রমশ) 0 


























তার এই ধারণার fer 

রাচি থেকে ইহ্জিনিয়ারি 
পর মুদিত যোগ দেন টাটা স্টিল-এ। এরপর 
লখনৌ আই আই এম থেকে তিনি ম্যানেজমেন্ট- 
এ স্নাতকোত্তর ডিপ্লোমা নেন। শিক্ষা জীবন শেষ 
করার পর কনস্যালট্যান্ট হিসেবে যোগ দিলেন 
এইচসিএল-এ। এইচসিএল-এর কর্মজীবনই তার 
পেশাদার হিসেবে সাফল্যের জমি তৈরি করেছে 
পরবর্তী কর্মজীবনে এখানকার অভিজ্ঞতাকে 
কাজে লাগিয়েই এগিয়েছেন তিনি 

মূদুভাষী, মুদিত প্রতিটি পদক্ষেপ নেওয়ার 
আগেই কাজটির স্থপক্ষের এবং বিপক্ষের 
যুক্তিগুলিকে পরপর সাজিয়ে নেন এবং সেই 
যুক্তির সিড়ি বেয়েই একটা Prema এইচসিএল 
পর্ব শেষ করার পর মুদিত যোগ দিলেন 
এইচএলএল-এ। এখানে তিনি ছিলেন পাঁচ বছর। 
সেখান থেকে তিনি এসেছেন ডমিনো পিৎজা 
ইন্ডিয়া লিমিটেডে। মুদিত বর্তমানে এই সংস্থার 
দি রাস 

















চটজলদি সমাধান নেই 


এবারের Tere ডমিনো পিৎজার সিআইও মুদ্তি আগরওয়াল। 


বাবহার করা যাবে এটাই 


নিজের পেশাগত, চ্যালেগ্রকে 
পুরো' হয় এই 
TA কাজ করার আনন্দটাই 
থাকেনা। সমস্যা থাকবেই কিন্তু তার মধ্যেই 
লুকিয়ে থাকে সমাধান। স্ট্াটেজিস্ট-এর কাজ 
হল তা খুঁজে বার করা। তথ্য প্রযুক্তির সঠিক 
ব্যবহার যে কোন সংস্থার বাণিজ্য ও পেশাগত 
দক্ষতাকে করে তুলতে পারে মসৃণ এবং 
গতিময়। কিন্তু কোন রাস্তায় কখনও চলতে 
হবে সেটা জানাটাও জরুরি | নাহলে সব ভুল 
হয়ে যাবে। অগ্রাধিকার ঠিক করা এবং 
ব্যবসাগত চাহিদা মেটানোর কাজে আইটি-র 





চ্যালেঞ্জ না থাক৷ 





TN | হাতের কাছে যা রিসোর্স রয়েছে তাকে 
সঠিকভাবে ব্যবহার করতে জানাটা; আরেকটা 
গুরুত্বপূর্ণ ব্যাপার খাওয়ার আগে কতটা খেতে 
পারব এটা জেনে নেওয়াটাও ভাল। ব্যবসায় 


যেকোন সময় একসঙ্গে অনেকগুলি বিষয় চলে 


আসতে পারে। এগুলির মধ্যে থেকে ঝাড়াই- 
বাছাই করে নির্দিষ্ট ক্ষেত্র বা ব্যবসার 
জায়গাটিকে চিহ্নিত না করা গেলে এগোনো 


যাবে না। 


মুদিত অল্প বয়সেই সাফল্যের মুখ 
দেখেছেন। কিন্তু ভুল তিনিও করেছেন। ভুল 
থেকেই শিখেছেন তিনি। ইঞ্জিনিয়ারিং পাশ 
করার পরই মুদিত যোগ দিয়েছিলেন 
টিসকোতে। কাজ করতেন মাইনিং 








ভালবাসলে সে কাজ করা যায় না। 
এখন যে জায়গায় পৌঁছেছেন তাতেই তিনি 
খুশি। কিন্তু জীবনে অনেককিছু পেয়ে গেছি 
একথা বলার সময় এখনও আসেনি। আমার 
পারিবারিক জীবন খুব সুন্দর। বাড়ির সবার 
কাছ থেকেই সবসময় নানা ধরনের সহযোগিতা 
আমি পাই। অজন্র ভাল বন্ধু আছে আমার 
যাদের ওপর সবসময় নির্ভর করা যায়। 
মুদিত মনে করেন একটা মানুষের 
কর্মজীবন হল বিরাট একটা পরিক্রমা এবং এই 
পরিক্রমা একটা মানুষ থেকে আরেকটা মানুষে 
বদলে যায়। একটা সাধারণ চাকরিজীবী 
মানুষের ভীবনের অভিজ্ঞতা আর একজন 
রাজনীতি বিদের জীবনের অভিজ্ঞতা এক নয়। 
চাকরিজীবী মানুষটি ৫৮ বছর বয়সে অবসর 
নিচ্ছেন। অন্যদিকে রাজনীতিবিদ হয়তো প্রকৃত 
(কোনও ক্ষমতার স্বাদ পাচ্ছেন ওই বয়সে 
এসেই এই পার্থকাগুলি সবসময় মনে রাখতে 
হবে। তাছাড়া মানুষে মানুষে মেধা বা 
কর্মদক্ষমতার তফাৎ তো রয়েইছে। মুদিতের 
মতে দেশটা যদি কোন কর্পোরেট সংস্থার ঢঙে 


ee rge তাহ 








সাইবার চিত্র 


বিচিত্র খবরের ডালি নিয়ে এবারও আমরা হাজির | 


ভুল ঠিকানা 
একটা ডমেইন নেম বিক্রি হওয়ার 
পরপরই ক্রেতাদের একটা সমস্যায় 


পড়তে হয়। সাইটির আগের দর্শকরা 
পুরনো ওয়েব ঠিকানাতেই লাগাতার লগ 
করে যান। সাইটটি তার আগের চরিত্র 
একদম বদলে ফেললে সমস্যা আরও 
বাড়ে। যেমন শিশুশিক্ষামূলক কোন সাইট 
বদলে গেল পর্নো সাইটে! মানিপোলিস 
সাইট বিখ্যাত ery আান্ড ইয়াং তৈরি 
করেছিল স্কুল ছাত্রদের আর্থিক হিসেব 
'নিকেশে দক্ষ করে তোলার জন্য। 
হস্তাস্তরের পর সেটা হয়েছে 
প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইট কিন্ত 
আগের ভিজিটরদের পুরনো ওয়েব 
আ্যাডরেসে লগ করে পোছে যাচ্ছে 
সেখানে। 


রোবটের ছবি 
একটি স্বয়ংক্রিয় ক্যামেরা মানুষের মতই 
অডিও-ভিস্যুয়াল ব্যাপারে প্রতিক্রিয়া 
জানাবে। উদ্ভাবনটি মার্কিনমূলুকের 
ইলিনয়েস বিশ্ববিদ্যালয়-এর বিজ্ঞানীদের 
একটি নিউরাল নেটওয়ার্ক-এর ওপর 








করছে নাভাল রিসার্চ । সমুহ যাত্রার সময় 
জাহাজের নিরাপর ও সুরক্ষিত করার 
জন্য কিংবা সেনা ছাউনিতে নিরাপত্তার 
কাজে এই রোবট ক্যামেরা কাজে লাগানো 
হবে। 





ক্যাল টু ক্যাল 

ই-কমার্স শিক্ষার্থীদের জন্য এক আকষলীয় 
প্যাকেজ হাজির করেছে 'ক্যাল টু ক্যাল 
নলেজ সিস্টেম" | এদের শিক্ষকরা সবাই 
আই আইটি এবং আই আই এম'এর থেকে 
প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাল টু ক্যাল-এর বাণিজ্যিক 








শাড়ি এবং তথ্যপ্রযুক্তি 


যেসব মহিলারা শাড়ি পড়তে 







এবং ভালোবাসেন কমণি 
করতেও তাদের এই দুই 





করার কাজে লাগাচ্ছেন কমপিউটর 
নদীয়ার জেলা শাসক বিবেক 
ব্যাপারে ১৭ লক্ষ টাকার একটি প্রকজ শুরু 
করেছেন। তাকে সাহায্য ন্যাশানাল 






















ইন্সটিটিউট অব ফ্যাশন টেকনোলজি। ছয়টি 
তাত ঘড়ে ইতিমধ্যেই বসেছে আইবিএম 
কমপিউটর, অটো-টেক্স, কোরেল ডু এবং 
আডোবে ফটোশপ। 

নতুন নকশা তৈরি করা ছাড়া 
নকশার সংরক্ষণে কমলিং 
নেওয়া হবে 








মৃত্যু ঘড়ি 





ra দাবি। এই সাইটটি! 








নিজের জন্ম তারিখ এবং জীবন সম্পকে 
আপনার দৃষ্টিভঙ্গি জানালে আপনি জানতে 
পারবেন আপনি ঠিক কত দিন বাঁচবেন। 
আপনার দেওয়া তথ্যের ভিত্তিতেই বিশ্লেষিত 
হবে আপনার আয়ু । বিষয়বস্তুর দিক থেকে 
নিতান্ত বিমর্ষ করে দেওয়া এই সাইটটিতে 
কিন্তু ভিড় খুব কম হত না। প্রতি মাসে লোক 
আসত প্রায় ২.৫ মিলিয়ন। সাইটটির নির্মাতা 
রেমন্ড ক্যামডেন তার সাইটে অনুসৃত পদ্ধতি 
অনুযায়ী জানতে পেরেছেন ২০৪৭ সালের 
১৮ জানুয়ারি তিনি মারা যাবেন। ততদিন 
পর্যন্ত ওয়েবসাইট চালানোর কোন ইচ্ছেই 
ভর নেই। ডেথলক ডট কম এখন ক্রেতার 


সাজ্ঘাতিক নিরাপত্তা সচেতন। প্রত্যেকই 

নিজের মত করে সতর্কতামূলক ব্যবছা 

নি বিসকম ইনক। এই সংস্থাটি 
য়েবে ওর মাধামে এয়ারপোর্ট অফিস, 

স্কুল ইত্যাদিতে ওয়েবে সতর্কবার্তা জারি 

ছেন। এদের ডিজিটাল 















ভার সফটওয়্যার 
দের মোশন অপশনে কোন 


প্রবেশ দেখলেই তা চিহ্নিত করবে এবং 








তা ব্যবহারকারীদের ই-মেইল, ফোন বা 





পিডিএ মারফৎ জানাবে। এই 
সফটওয়্যারের সাহাযো একটি পি সি 
সার্ভার ইমেজ রেকর্ড করতে এবং তা সপ্তাহ 
খানেক সংরক্ষিত করতে পারবে। পি সি, 
ল্যাপটপ বা পাম কমপিউটরে এটা দেখা 
যাবে। 


প্রাপ্তবয়স্কদের খেলাধুলা 

বাজারে এবার এসে গেছে “দ্য সিমস' এর 
নতুন বেটা ভার্সান। বিখ্যাত পত্রিকা 
ইকনসিস্ট'-এর মতে, "এটি হবে সাম্প্রতিক 













কালের সবচাইতে বেশি বিক্রিত গেমস'। 
বিতর্ক চলছে এটা কি শুধুই প্রাপ্তবয়স্কদের 
জন্য না ছোটরাও এই উত্তেজনার অংশীদার 
হতে পারবে। বির্তক চলুক, কিন্তু নতুন 
চরিত্র, পটুভূমি, বিষয় সব মিলিয়ে পুরনো 
খেলার নতুন এই ভার্সান বিষয় বৈচিত্র যে 
অধিকতর আকর্ষণীয় এ ব্যাপারে কোন 
সন্দেহ নেই। গত মাসেই বাজারে এসেছে এই 
“হট ডেট এক্সপ্যানসন প্যাক'। 





ডিসেম্বর নিট যখন তার যাত্রা শুরু করে 
তখন কিন্তু অবস্থাটা এরকম ছিল না। 
এমনকি তথ্যপ্রযুক্তি নামটাই তখন অনেকেই 
শোনেননি। এখন যেমন শয়নে স্বপনে আইটি 
তখন তা ছিল নেহাতই কষ্টকল্সিত। কিন্তু এই 
সংস্থার দুই কর্ণধার রাজেন্দ্র পাওয়ার এবং 
বিজয় থান্ডানি বুঝতে পেরেছিলেন ভবিষ্যৎ, 
অর্থনীতি হবে একান্তই তথ্যপ্রযুক্তি নির্ভর। 
শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রের চাহিদা মেটাতে 
দরকার হবে এক বিশাল তথ্যপ্রযুক্তি 
প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর। তাদের সেই 
অনুমানে যে কোন ভুল ছিল না নিট-এর 











এক্স পি থেকে ম্যাপ 





উইন্ডোজ এক্স পি থেকে মনভরানো মানচিত্র । 

সহজ নেট টুল বৈশিষ্টাগুলি। VB6 এর ওপর নির্ভর করেই 
উইন্ডোজ এক্স পি বাজারে ছাড়ার পর এগুলি শিখতে অধ্যা 
মাইক্রোসফট-এর সবচাইতে বড় প্রকল্প হল অর্থাৎ 'লার্নিং-এ এসে আপনি ভালভাবে 






$ Visual Basic.Net! 


VISUAI 


বাণিজ্যিক ভাবনাই এই উদ্যোগের পিছনে 
রয়েছে। 'মুভিং টু ভিবি নেট : স্ট্যাটেজিস, 
কনসেপ্ট স এবং কোড'এ ভিস্যুয়াল বেসিক 
গুরু ভ্যান আপলম্যান বিশ্লেষণ করেছেন 
ভিস্যুয়াল বেসিক নিয়ে যে হাইপ তৈরি হয়েছে 
তার বাস্তব পটভূমি। আলোচনা করেছেন 
আপনার ঠিক কোন সমস্যার সমাধানে আপনি 
কাজে লাগাতে পারবেন এই প্রযুক্তি 

নামেই বোঝা যাচ্ছে গ্রস্থটি তিনটি অংশে 
বিভক্ত স্্যাটেজিস, কনসেপ্টস এবং কোড। 
প্রথমে আলোচিত হয়েছে স্ট্যাটেজিস। এখানে 
আপনি শিখবেন কেন ওয়েবের নতুন 
(ডেভেলপমেন্ট এবং অন্যান্য সার্ভার সাইড 
আল্লিকেশন-এর জন্য ভিস্যুয়াল বেসিক 
দরকার এবং কীভাবে তা আপনি ব্যবহার 
করতে পারবেন। “কনসেপ্ট অধ্যায়ে আপনি 
জানতে পারবেন মূল ভাবনাগুলি যেমন 
ইনহেরিটেন্স, মাল্টিপ্েডিং ইত্যাদি সম্পর্কে। 








ডিজাইন করা আযাল্লিকেশন এর সঙ্গে 
মানানসই ৬৪ নেট কোড লিখতে শিখবে। 
নাম -সুভিংটু বিবি নেট স্ট্যাটেজিক্যল কনমেন্টস 
জ্যা্ড কোড 

লেখক -ভ্যান আ্যাপল ম্যান 

প্রকাশক : আপ্রেস, ইউ এস এ ২০০১ 

দাম : ২৯৯ টাকা 


XP-a মূলকথা 
মাইক্রোসফট-এর নতুন অপারেটিং সিস্টেম 
বাজারে fora বসার আগেই স্ট্যান্ডে বেশ 
কিছু উইান্ডরজ XP 
সংক্রান্ত ভাল বই এসে 

a গেছে। উইন্ডোজ এক্স পি 
(3370 | ফর ডামিস' বইটি এই 
এ তালিকায় এক নজরকাড়া 
সংযোজন হতে পারে। উইন্ডোজ নবীশরাও 
মাইক্রোসফট-এর নানাধরনের বৈশিষ্ট্য সম্পন্ন 
এই নতুন অপারেটিং সিস্টেমটি নিয়ে কাজ 
করার জন্য প্রাথমিক পাঠ করেন। সাধারণ 
কমপিউটর ব্যবহারকারীরাও বইটি থেকে 
অনায়াসে শিখতে পারবেন। গ্রন্থকার E 
রথবোন সহজভঙ্গিতে ও সরল ভাষায় 
বিষয়টি নিয়ে এমনভাবে আলোচনা করেছেন 
যে বহু নতুন কমপিউটর ব্যবহারকারীরাও এই 
বইটির মাধ্যমে বাজারের সব চাইতে এগিয়ে 
থাকা এবং আকর্ষণীয় অপারেটিং সিস্টেমটিতে 
কাজ করতে পারবেন। আপনি যদি উইন্ডোজে 
নতুন হন তাহলে আপনি জানবেন না কীভাবে 
রিসাইকেল বিন চালে যাওয়া ফাইলকে আন 
ডিলিট করতে হয়। ওয়েব ব্রাউজার কি, বা 
“কাট ars পেস্ট" টেক্সট বলতে কি বোঝায়। 
র্যাথবোনের বইটাতে এই সবেরই প্রাঞ্জল 















আলোচনা রয়েছে এখানে। 
নাম : উইন্ডোজ XP ফর ডামিজ 

লেখক : জ্যান্তি mers 

প্রকাশক : হাংরি SRSA ইনক, ইউ এস এ, ২০০১ 
দাম : ১৯৯ টাকা 


ন্যাশানাল জিওগ্রাফিক 
গতবছর বেরিয়ে দিন ১ 
ন্যাশানাল জিওগ্রাফির ম্যাগাজ্ি 
করা কালেক্টরস এডিশন 












রয়েছে পুরস্কারপ্রাপ্ত দারুণ সব আলোক 
যেগুলি একসময় ন্যাশানাল জিওগ্রাফিক এর 
পাতা আলো করেছে। এই পত্রিকায় প্রকাশিত 
বন্যপ্রাণী, সভ্যতা, মানুষ, জনপদ, প্রকৃতি ও 
আরও নানা বিষয় নিয়ে নিবন্ধের একটি 
নির্বাচিত সংকলনও উপরি পাওনা 

বিভিন্ন প্ৰকৃতিক ও উ্রতিহাসিক ঘটনার 
কালক্রমকে জীবস্ত করে তোলা হয়েছে 
মাল্টিমিডিয়া গ্রাফিক্স এর সাহায্যে। তবে 
কার্টোগ্রাফি আর্কাইভটি আরও একটু সমৃদ্ধ 
হলে ভাল হত। আরও ভাল হত ম্যাপগুলি 
চোখের সামনে থাকার সময়টুকু বাড়ালে। 
তবে এই সামান্য SPE বলতে গেলে প্রায় 
কিছুই নয়। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য 
এটি একেবারে আদর্শ। ছোট বড় সবার 
সংগ্রহে রাখার মত সেট। গবেষণাকেন্দ্র এবং 
শিক্াপ্রতিষ্ঠানে চমৎকার মানিয়ে যাবে। 
নাম :ন্যাশানাল জিওগ্রাফিক ম্যাপস 
প্রকাশক : এনকোর সফটওয়্যার 


নারি ২০০২ চু 











ইতিহাসের পথ ধরে 


কয়েকটি তথ্যবহুল সাইট নিয়ে আলোচনা | 


তিন হাজার বছরের বিশ্ব ইতিহাস সঞ্চিত রয়েছে এই সাইটটিতে । এর সঙ্গে পৃথিবীর 
একশোজন বিখ্যাত মানুষের আত্মজীবনী এবং তাদের সম্বন্ধে নানাতথা এখানে পাওয়া যাবে। [3 
একটি নিদিষ্ট কালপর্বে পৃথিবীর কোন একটি নির্দিষ্ট দেশে কি কি ঘটনা ঘটেছিল তা জানতে | 
আপনি ইন্টার্যাকটিভ ম্যাপ এবং টাইম লাইনের সাহায্য নিতে পারেন। সংশ্লিষ্ট ফ্রেমে এগুলি 
পপ আপ করে ভেসে উঠবে। মাউস ক্লিক করেই আপনি জানতে পারবেন বিশ্ব ইতিহাসের 
যাবতীয় খোঁজখবর | 





রি 
চাইতেও রোমাঞ্চকর। চেষ্টা, UG, পরিশ্রম, অধ্যাবসায় সব কিছুই মিশে রয়েছে কালের এই 
যাত্রায়। আলোচা সাইটটিতে ফ্ল্যাশ আ্াপ্টিমেটেড ডকুমেন্টারির সাহায্য Slaw করে তোলা হয়েছে 
তার মিলিয়ন বছরের ইতিহাস। ফসিল, শারিরীক পরিবর্তন এবং সাংস্কৃতিক বিকাশ সব মিলিয়ে 
মানববিকাশের সবকটি দিকই চমৎকার তুলে ধরা হয়েছে। ফ্ল্যাশ ফাইভ প্লাগ-ইন এবং কমপক্ষে 
64MB RAM এবং BE সংযোগ থাকলে এই সাইটটি আরও কার্যকরভাবে দেখা যাবে। 





(এই সাইটটি এককথায় আ্যানিমেটেড ছবির একটি গ্যালারি। সারা পৃথিবীর জ্যানিমেটার, 
চিত্র নির্মাতা ফল্যাশমিডিয়া ডেভলপার কাজের নমুনা পাওয়া যাবে এখানে॥ শোকেসটি 
খুবই আকর্ষণীয়। এখানে বিভিন্ন ভাগে আ্যানিমেশন ফ্লিমগুলিকে ভাগ করা হয়েছে। যেমন 
আযকশন, আডভেঞ্চার, মিস্টি, সাইন্সফিকশন, হরর, ডকুমেন্টারি এবং কমেডি ইত্যাদি। 
আানিমেশন ছবির হাল হকিকত জানতে যারা আগ্রহী তাদের এই সাইটটি খুবই ভাল 
লাগবে। 





মৃ নাহিদের জীবন থেকে যারা অনুপ্রেরণা পেতে চান, জানতে চান তারা কিভাবে উৎকর্ষতার 
শিখরে পৌঁছলেন সে ব্যাপারে নানাতথ্য তারা অবশ্যই এই সাইটটিতে পাবেন। এই সাইটটিতে 





জিজ্ঞাসার জবাবে 





আমাদের বিশেষজ্ঞরা এই বিভাগে পাঠকদের সমস্যাটিকে বোঝাবার চেষ্টা করে। 


আমি আপনাদের পত্রিকা নিয়মিত পাঠ করে থাকি। ভাতে 
একটা 'চিঠিপত্র' বিভাগ আছে। আপনারা বিভিন্ন প্রশ্নের 
জবাবে আমি বিশেষভাবে উপকৃত হয়েছি। এবারে আমার 
কিছু প্রশ্ন আছে, উত্তর দিলে বাধিত হবো। বর্তমানে আনি 
Multimedia কোর্স করছি। আমার তিনটি ভাল বই চাই। 
যেমন, Photoshop-5.0, Lightwave-5.5 এবং 3D- 
StudioMax-2.5-3 ওপর | ওপরের তিনটি বিষয়ের ওপর 
সবচাইতে ভালো বই-এর নাম, দাম এবং কোথায় পাওয়া 
যাবে জানালে উ পকৃত হবো। পারলে জানাবেন 
"মাইক্রোসফট সফট ইমেজ”-এর জন্য কত MB RAM 























EE hear না পাও তাহলে 


Statesman House-এর পেছনে | 


এবারে আসা যাক আপনার পরবর্তী প্রশ্নে। বাজারে এখন 
নানান রকমের সফটওয়্যার এসেছে। তবে এর ব্যাস কত বা 





ভারশান কত তা মনে রাখা সম্ভব নয়। তবে আপনি যো 
করতে পারেন সেটা হল আপনার উল্লিখিত সফটওয়্যার 
এর ম্যানুয়ালেই আপনার সফটওয়্যারটির জন্য কি কি 
হার্ডওয়্যারের প্রয়োজন তা পেয়ে যাবেন। আপনি সেখান 
থেকেই আপনার প্রয়োজনীয় তথা জানতে পারবেন। 


আমি আপনাদের পত্রিকার নিয়মিত গ্রাহক এবং পাঠক। 
বর্তমানে আমি বি কম অনার্স পাশ করেছি। আমার ইচ্ছে 
আমি তথ্যপ্রযুক্তিকে নিয়েই আমার কেরিয়ার হিসেবে বেছে 
নিতে চাই। এম.সি. এ বা সমতুল্য কোর্স করারও ইচ্ছে আছে। 
বিভিন্ন কোর্স বাজারে থাকা সত্বেও আমি ঠিক বুঝতে পারছি 
না যে কোনটি আমার পক্ষে ভালজনক হবে এবং ভবিষ্যতে 
আমার চাকরির ক্ষেত্রে উপকার হবে। কোন কোর্সটি কোথা 
থেকে করলে এই প্রতিযোগিতার বাজারে নিজেকে টিকিয়ে 
রাখতে পারবো। 

রামতনু রায়, নদীয়া 


উত্তর আপনার চিঠি উত্তরে জানাই তথ্যপ্রযুক্তি নিয়ে পড়তে হলে 


যাদবপুর বিশ্ববিদ্যালয় বা কলকাতা বিশ্ববিদ্যালয় বা বি. ই. 


২১১২৮ 








পারছি না। কিন্তু আমি ওয়েব পেজ ডিজাইন শিখতে চাই। 
এই কোর্স কোথা থেকে করলে আমি উপকৃত হবো এবং 
এই কোর্সের জন্য কত পরিমাণ ফি লাগবে। আর আমি 
DOEACC পরিচালিত ‘0°, +A’, “BY, ‘C° LEVEL 
সম্বন্ধে জানতে চাই। কোন ইন্সটিটিউটের কোন শাখাগুলি 
এই LEVEL-2 স্বীকৃত | DOEACC পরিচালিত পরীক্ষায় 
কি ধরনের প্রশ্ন হয় সে সম্পর্কে কোন বই থাকলে জানাবেন। 
আপনার একান্ত উত্তরের আশায় রইলাম। আপনার উত্তরই 
আমাদের ভবিষ্যতে পদক্ষেপের প্রস্তুতি নিতে সাহায্য 
করবে। 

আসিম দে, কোলকাতা 


উত্তর আসিম বাবু আপনার প্রথম প্রশ্নের উত্তরে জানাই বর্তমানে 
APTECH, Intelsys, Inc.. Pentasoft, WWW 
Inastiture-a2 মত বিভিন্ন ইন্সটিটিউট ওয়েব পেজের ওপর 
কোর্স am) আর এই সমস্ত প্রতিষ্ঠানে গিয়েই আপনি 
আপনার বাকি সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আপনার 
স্বীয় প্রশ্নের উত্তরে বলি DOEACC পরিচালিত বিভিন্ন 
লেভেল এবং কোর্স APTECH, Computer Centre 
(Govt. of India), Calcutta, Institute of Computer 
Engineers, Lakhotia Computer Centre, NIIT-23 
(বিভিন্ন সেন্টারে শেখানো হয় IQUAN Book (DOEACC- 
এর প্রকাশনা)-এ থেকে আপনি '0' এবং “AT লেভেল 


উত্তর আমরা যখন কাজের প্রিন্ট নিয়ে থাকি তখন সেটা কিছু 
Fe ক্ষুদ্র ভটের মাধ্যমে প্রিন্টার থেকে টেক্সট বা গ্রাফিক্স 
প্রিন্ট নিয়ে থাকি। যে প্রিন্টারে 600 Dot per inch অর্থাৎ 
প্রতি ইঞ্চিতে ৩০০ ডট বা ৬০০ ডটের মাধ্যমে প্রিন্ট আউট 
পাওয়া যায়। তাকে বলা হয় ৩০০ বা ৬০০ ডিটিআই 
প্রিন্টার | এক্ষেত্রে মনে রাখা দরকার প্রতি ইঞ্চিতে ডট যত 
বেশি হবে প্রিন্ট আউট তত ঝকঝকে হবে। যেহেতু, 
ডটম্যাট্ক্স প্রিন্টারে ডটের সংখ্যা ৭৫ থেকে ১৫০ ডিপিআই 
সেজন্য প্রিন্ট আউট তেমন কোনও স্বচ্ছ হয় না। আবার 
ইনকজেট শ্রিন্টারে যেহেতু ডটের সংখ্যা ৩০০ থেকে ১৪০০ 
বালেসারে প্রায় ২৪০০ পর্যন্ত ভটের সংখ্যা থাকে। সেইজন্য 
এদের প্রিন্ট নেবার পর অনেক বেশি পরিদ্ধার এবং 
ঝকঝকে থাকে। 
আশা করতে পারি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনার 
জিজ্ঞাসাটা পরিদ্ধার করতে পারলাম। চিঠি পাঠাতে থাকুন। 


e আমি বর্তমানে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে 


অন্তর্গত কলেজে বিসিএ-এর (দ্বিতীয় বর্ষের) ছাত্রী অর্থাৎ 
পরবর্তী কালে আমি নিজেকে একজন সফট ওয়্যার 
ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই, এছাড়াও 
আমি এই কোর্সের পরে এম.সি.এ এন্ট্রাস-এ বসতে চাই। 
তাই আপনাদের তথ্য ও প্রযুক্তি বিভাগের কাছে আমি 








Career Opportunities 


ERP/CRM/SR. IT PROFESSIONALS 


Our clients (highly reputed FORTUNE-500 MNC S/W Orgs) require for Mumbai & other 
locations (India/abroad) 


(Code 1) ERP LIVE IMPLEMENTATION FUNCTIONAL CONSULTANTS (4 -12 Yrs. Exp 
JD EDWARDS (Manufacturing/Distribution), BaaN (ver. V) (Finance), People soft (Finance/ 
Human Resources), SAP (pp, mm, fi, co, tr, im, sd, ps.pm, hr), oracle (FINANCIALS / MANU- 
FACTURING) 


(Code 2) ERP TECHNICAL CONSULTANTS (2-6 yrs. exp) JD EDWARDS, People Soft, 
SAP - ABAP, SAP, BASIS CONSULTANTS. ORACLE 


(Code 3) SIEBEL LIVE IMPLEMENTATION FUNCTIONAL consultants (4 - 12 YRS. EXP) 
(Code 4) SIEBEL TECHNICAL CONSULTANTS (1 - 6YRS) 


(Code 5) TECHNICAL ARCHITECTS / PROJECT MANAGERS / TECH LEADS/SENIOR 
DEVELOPERS (4 - 15 Yrs in eCommerce Applications / AS / 400 / CRM / Mainframe etc) 


(Code 6) UNIX AND C++ PROFESSIONALS (2 - 6 YRS). 


(Code 7 ) SOFTWARE QUALITY ASSURANCE / TEST PROFESSIONALS (4 - 15 YRS. 
EXP), 


(Code 8) HEAD SYSTEMS/IT MANAGERS / SYSTEM ADMINISTRATORS : Sun-Solaris, 
HP-UX, AIX, windows NT, WAN, MAINTENANCE (3 - 12 YRS. EXP). 


(Code 9 ) DBAs : MS-SQL / Server, Oracle, Sybase, DB2, JCL ( 6 - 12 YRS) 


(Code 10) MAINFRAME PROFESSIONALS Conbol CICS, IMS, DB2, JCL (6 - 12 YRS 
EXP) 
(Code 11) AS /400 PROFESSIONALS AS/400, RPG / 400, ILE (4 - 10 YRS). 


IMPACT MANAGEMENT & PERSONNEL SERVICES 
1 Virani Manzil. Behind Bank of Baroda, 4th Rd., Khar (W) 
Mumbai-400 052 




















SOFTWARE PROFESSIONALS 
CONERSEAS & LOCAL) 


We are an innovative software consulting group i.e. breaking new grounds, creating a 
new force to recon and are looking for qualified professionals to work in Mumbai and 


Abroad. 
Microsoft Technology Architect 


4 to 5 years experience on VC++, COM, 
DCOM, ATL COM 


Java Technology Architect 
4 to 5 years experience on Java EJB 


Working experience in Sun Solaries 


Lotus Notes Architect 

4 to 5 years experience on Lotus Notes 
Knowledge of Component Design is a 
must should have knowledge of AIX as 
well as NT Environment. 


Project Manager 

VC++ / Java EJB / C++ Working experi- 
ence of above 7 to 8 years in IT INDUS- 
TRY 


PROJECT MANAGER 
RM--Ecom-Sales, Accounts Manager 
experience in N/W Products Selling VLSI 
DESIGN ENGINEERS 


Oracle DBA / SQL Server DBA 
Datawarchousing, Erwin, Shell scripting 
emc storage, data, modeling, Unix / NT 











=m Wanted DTP Operator 
male having 1 years 
experience with export 
house, Contact : Fax : 685- 
4503, Phone : 641-6400 







Freshers requiredin VB6, 
ASP, Java, C++, Cont 2 
Bajaj Computer Services, 
R-804, New Rajinder 
Nagar. Phone : 5755594/ 
5820263 


Urgently Required 
Computer hardware 
engineer with 2-3 years 
experience required for 
computer company. 
Attractive Salary. Contact 
Shruti Electronics, G-24, 
Gupta Palace, A-2/24, 
Rajouri Garden, New 
Delhi-110027 


Accountas Assistant 
experienced with good 
knowledge of word Excel 























for CA Office. Contact M | m 







Ram & Company 18/12, 
WEA Karol Bagh, Tele : 
5813446 


Computer Operator 
knowing Accouts for CA 





Firm required immediately. | m 


Contact Personal 
Laxman Chamber: 


m Regiored DTP Operator 


Nes am | E Extra Soft Soin, 


expert in Coral Photo shop, 
Page maker (Hindi and 
English). contact 3628160 


Wanted Female Computer 
Operator / Receptionists, 
knowing internet and E- 
mail two year experienced. 
Contact 320 1558, 
Daryaganj. 


Wanted M/F 
computer instructor/ 
teacher for computer 
institute. Knowledge of 
computer Basic Window 
ME/98, HTML, DHTML, 
JAVA, Scripts MS-Office 
2000, C++, Internet. 
Freshers welcome. Send 
bio-data B-55 (Basement), 
New Krishna Park, Dhouli 
piaeo, Vikaspuri, New 
Dethi-110018. Phone : 
5592125 


Required Experienced 
DTP Operator (English, 
Hindi) knowing ppage 
maker, coral draw at 
Gurgaon, Contact at : 91- 
6384690. 


Freshers Required for 
Live Projects by H1B 
Professionals in C++, VB, 
va, SOL, Oracle etc, 


full-time 































Global Companies 


USA, EUROPE, 
AUSTRALIA, FAR EAST, 
INDIA 
(Bombay, Pune, 
Bangalore, Delhi) 
High pay opportunities for 


Senior & Meddle Level 
Professionals 
cv@employersclub.net 
Tel : 5379111/5379112/ 
5373742/5374002 
Magana Services (I) PVT. Ltd. 
Where global employers 
meet to recruit Indian 
professionals 
>< 
Caught in the IT web? 
Want to be a Globetrotter? 


On Our strong wings 
Your career will soar new 


heights! 


Bright IT Pro with the right 
talent 


Cannot afford to miss! 
Rush your resume to : 
kali@vsni.com 
>< 
Our e-mail-id has changed 


itjobs@vsni.com 


Fidelity rr Jobs 



















m Faculty/Counselor 
required for a reputed 
computer Institute. Contact 

IT Web India, East Delhi. 
Phone 2214622, 
9810288062 


m Require Smart well 
trained Computer 
Operator-cum-Secretary 
for Office Accounts etc. 
Contact KG Crown 
Appliances Pvt Ltd. Phone 
: 3866329, 9810065656, 
3862518 


m Urgently Wanted 
programmers for 12 yrs old 
S/W Consultancy. Min 2 
years exp. In VFP/VB/Web 
Enable Application, S/W 
Mktg./Customer Support 
Executive. E-mail 
Shivainfo@now-india.net.in 
Phone : 5554488 C-1/193, 
Janakpuri, New Delhi. 

® Required Following with 

minimum 2 years 

experience for connaught 

Place Office (a) Data Enty 
Operator with good speed 

_ (b) Computer Operator, 

Contact Real Computer 





































We have been retained by the world’s 
leading (lists among the top 5) 
company in IT and Management to 
recruit Java Professionals for its 
ambitious growth plans. Candidates 
should possess 3-7 yrs. work 
experience in this field and should 
currently be working with a CMM 
certified company. Only B.E's or 
MCA's will be considered. Salary and 
perks will not be a restraining 















Indira Gandhi 
Krishi 
Vishwavidyalaya 










Post 
Asstt. Professor (Fomputer Science) 










Qualification 
Master’s degree (55% marks/equiva- 
lent), NET, Passed. 










Apply to the 
Registrar, Indra Gandhi Krishi 
Vishwavidyalaya 

















Tech support(ref: TSP)-Tech Support Engineers, 
Understanding of publishing work flows/pre press processes. 
MAC/windows OS. Administrative knowledge of NT, 
Sun Solaris, Oracle Database, relevant skills 


(BE/MCA for publishing domain) 


Apply with resume to jobs@corp.quark.stpm.soft.net. 
with reference code in the subject line 





International 
Institute 
of 
Population 
Sciences 








Programmer, Age limit 50 yrs. Mas- 
ter's degree in Computer Sc./equiva- 

lenvAn Engg Degree/PG degree in 
stat./maths/Operations research. 








Apply by 14.01.2002 to the Director & 

Sr. Professor, International Instt. Of 
Population Sciences, Govandi Station 
Rd., Deonar, Mumbai-400 020 






















সমস্যা ও সমাধান 


শ্রীগণক 


আমরা আছি বলে কি সমস্যা আছে এবং তার সমাধানও আছে? 


মস্যা কার নেই ? জনাকয়েক শিক্ষানবিশ ভদ্রলোক সামনে 
বসে আছেন। শ্রীগণক বলে চলেছেন। এদের শিক্ষানবিশি 
একটু অন্য ধরনের । সদ্য বিদেশী কোম্পানির উচু পদ 
থেকে স্বেচ্ছা (2) অবসব বা VRS নেওয়া মানুষ ওঁরা। 
ভ্রীগণকের শিক্ষনশিবিরে কমপিউটর অথবা e জাতীয় কিছু 
বাবসা করার বুদ্ধি নিতে এসেছেন। হাতে আছে কিছু টাকা, ব্যাঙ্কে 
সুদ কম, বাজারে প্রতিযোগিতা বেশি এইসব একথা সেকথা থেকে 
সমস্যা এসে হাজির সমস্যা ও তার সমাধান নিয়ে 
"সমস্যা" এক অদ্ভুত VE | সবার কাছেই মজুত অনেক সমস্যা, 
অন্যের কাছে সমাধান চাইতে গেলে আরও সমস্যা। নিজে সমাধান 
না করতে পারলেও সমস্যা বাড়বে বই কমবে না। অফিসে যোগ 
দেওয়ার পর বড়ো সাহেবের ঘরে এক সমস্যা নিয়ে ঢুকেছিল 
বলরাম। সমস্যা শুনে সাহেব বললেন সমাধান ছাড়া কোনো সমস্যা 
নিয়ে আসবে না আমরা কাছে। অথচ সমাধান পেয়ে গেলে 
সাহেবের দরকার পড়ে কি হিসেবে । সবই গোলক ধাধা। 
ছোটোখাটো পুজি নিয়ে ব্যবসাতে নামার অনেক বিপদ। সবচেয়ে 
বড়ো সমস্যা কনসালটেন্দি। এরা সমস্যা সমাধানের পেশাদার, 
এদের পুঁজি মগজ | ঢাল নেই, তলোয়ার নেই তবু নিধিরাম সর্দার 
নন এঁরা। যুদ্ধ জয়ের মন্ত্র আছে হাতের মুঠোয়। ছোটো বড়ো সব 
(কোম্পানি উদ্বত্ত কর্মী ছাটাই করতে, কমপিউটর নেটওয়ার্ক তৈরি 
করতে, বিশেষ কাজে পারদর্শী কর্মী নিয়োগ করতে ডেকে পাঠান 
কমসালটেন্টদের। এর মাঝে আছেন '০-কনসালটেন্টরা' এরা 
(কোম্পানির ERP সমস্যার সমাধান দেন। একমাত্র রান্নাঘর ছাড়া 
দুনিয়ার সব প্রান্তে এখন কনসালটেন্টরা ঘোরাফেরা করছেন। 
পুঁজি ছাড়া ব্যবসা শুরু করার কথায় নড়েচড়ে বসলেন VRS 
পাওয়া লোকগুলি, এতদিন বাঁধা মাইনের চাকরী ছেড়ে যে যার 


















ভ্রীগণক বলে চললেন — “পারিবারিক অনুষ্ঠানে অনুপস্থিত বাড়ির 
একমাত্র ছেলেটি, খুঁজে খুঁজে গৃহকর্তা দেখলেন নির্দিষ্ট মনে 
কমপিউটরের সামনে বসে আছে সে। Sorry বাবা, আমার 
ওয়েবসাইটে এখন ১০০ জন অতিথি, আপাতত তোমাদের 
অতিথিদের আপ্যায়ণ করার সময় নেই আমার" — এই হলো 
নেট আসক্তি। পরিবার নেই, পরিজন নেই। আছে শুধু ৬ পরিবার, 
০ পরিজন। নেটের নেশা সর্বনাশা যা হলেও সময় নষ্ট করে অনেক। 

ক্রীসমাস আসছে, খ্বীটিংস, উপহার চলাচল করছে 
ইন্টারনেটে। এবার অধিকাংশ ইলেকট্রনিক্স কার্ড পয়সা দিয়ে 
কিনতে হবে। স্বস্তির নিঃম্থাস ফেলেছে আর্চিস-এর মতো কার্ড 
'কোম্পানিগুলি। উৎসবের সুযোগে হ্যাকরগোষ্ঠী তোড়জোর করছে 
গ্রীটিংস কার্ডের মাধ্যমে ভাইরাস পাঠিয়ে দেওয়ার। ভাইরাস 
বিশেষজ্ঞ হলে কেমন হয়? — কমপিউটর ভাইরাস-এর জগত 
ক্রমশ বিস্তৃত টুলিকিট নিয়ে কোনও কোম্পানি আর স্বস্তিতে 
থাকতে পারছে না। কমপিউটর ভাইরাস ধরতে হলে কমপিউটর 
অডিট করতে হবে। এও আর এক সমস্যা সমাধানের পেশা। 
মাইক্রোসফটের সাপোর্ট সার্ভিসের সেই ছেলেটির কথা মনে পড়ে 
- সমস্যা আছে তাই আমরা আছি, সমাধান আছে_ তাই আমরা 
খুঁজছি। 

















VALUE - ADDED 


TOTAL PRINT PRODUCTION 


UNIT 





TYPOGRAPHICS 
Tel : (033) 229-0079 115, 117 KARNANI MANSION 
Fax : (033) 229-0429 25A PARK STREET 
Email : vispub@cal2.vsni.net.in KOLKATA - 700 016 








REGISTRATION NO. 68175/97 
“REGISTERED” REGISTRATION NO. WB/RNP-367 


an IBM 
GET TOGETHER T 





In a pathoreaking collaboration with the world-renowned IBM, Webel - the nodal agency for development of IT in 
the State — has launched the first-ever Distance Learning project for IT education. With the IT industry growing at 
2 tremendous pace, the country and the world needs industry-ready, IT- educated professionals in much larger 
numbers. Distance Learning aims to fulfil this vital need. 


A high-capacity network will soon link strategically located centres of education throughout the State for remote | 
online ‘earning. Powerful and modem course contents will be pumped through this network, using very advanced j 
Lotus 59019 Space Technology. A student can choose his own area of study trom 2 range ot certified | 
‘Courses/curriculum. Strategically located centres wil receive distance learning courses also through Internet access. 

‘The ‘distributed leaming system’ being set up throughout the State has the potential of bringing about a sea-change 

in the way education is imparted. 


Weber's firat pilot project is ready to take off in December 2000. it has provision for 1000 


8 ৮৮2০৮ mor পপ 
Institutions take advantage of the programme. 













VP 


পত্রিকা 


‘Environ’ 
(on behalf of Nature Environment & Wildlife Society) 
এবং 


‘কমপিউটর তথ্য ও প্রযুক্তি’ 
বই 
বিপ্লবীর সংকট-_জ্যোতি ভট্টাচার্য 
সাপের জগৎ__দীপক মিত্র 
Wetlands and Waterbirds of West Bengal 


‘Royal Bengal Tigers in the 21st Century si 
Ce hebei of Yine Eae দ Sae ৮] 


I Panchayat-Volags ই, 
tb All India Council for Mass Education & পা 










This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 


A name to remember in PRINTING 


N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
‘Telegraphic Address : “PRINTEXCEL” Kolkata 
‘Telephones : (P.B.X.) 356-6010, 356-6020, 356-6031 
Direct : 356-3333, 356-6040, 356-6090, 356-6100 
Fax : 91-33-3566780 
E-mail : gossain@vsnl.net 
SSS 











Fea সহযোগিতায় ————. 


Oe দেন 


Gout at 


* সুবীর রায় & প্রমধনাথ বসু 
& দেবরুত ঘোষ Mee * দেবপ্রস্ন সিংহে 
প্রসূন নুখার্ী o শুভাণ্ডে বন্দোপাধ্যায় 


Sos স্তন 
চিন্ময় চট্াপাবায় & বিষ্বঞ্িং রায়চৌধুরী 
বিক্রম সরকার & সুজাতা দেন 


'জনা। বইমেলা কর্তৃপক্ষ সমস্ত উৎসাহী প্রকাশকদের সাদর অভ্যর্থনা 
জানান — মেলায় যোগ দেবার জন্য। অভ্যর্থনায় সাড়া পান স্বতস্ফৃর্তভাবে। 
ও অসংখ্য উৎসাহী প্রকাশক আছেন যাদের অনিচ্ছাকৃতভাবে 
লা কর্তৃপক্ষ জায়গার অভাবে স্থান দিতে পারেন না — কেবলমাত্র 
দর্শক হিসেবে তারা পান অভার্থনা।এই যে কর্মযজ্ঞ চলে প্রায় একমাস ব্যাপি 
— তাকি কর্তৃপক্ষকে নিজের হাতে করতে হয়? তা কেন! আছে 
২৬৯3২ চির 
বা কর্মীবৃন্দ যারা কর্মকর্তাদের রিমোট কন্টোলে নিঃশব্দে করে যাচ্ছেন 
কাঠামো তৈরির কাজ, জলের ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, টেলিযোগাযোগ ব্যবস্থা 
এরকম অতি প্রয়োজনীয় সব ব্যবস্থার তদারকি। এছাড়া রয়েছে আগুন থেকে 
বই নামক দাহ্য পদার্থকে রক্ষা করার বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার আয়োজন। 
সব বন্দোবস্ত হয়ে চলেছে নিঃশব্দে, AYENA | আসলে তথা প্রযুক্তির উন্নতি 
বা অগ্রগতি যাই বলুন — সব কিছুই হয় মানুষের প্রাত্যহিক চাহিদাকে খুব 
সহজ নাগালের মধ্যে আনার উপায় অবিদ্ধার-এর মধ্যে দিয়ে। তারই নিদর্শন 
ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, টিভির রিমোট কন্ট্রোলার, ভিডিও ক্যামেরা, 
মিউজিক সিস্টেম, আনসারিং টেলিফোন, ইনটারনেট-ইমেল এসবই। একটু 
ভাবলেই বুঝতে পারবেন এগুলি সবই আমাদের মানসিক চাহিদার কার্যকরী 
রূপ । অর্থাৎ আমাদের নিজের হাতে যে কাজ করতে সময় লাগত ১ ঘন্টা 
সেই কাজই এই সমস্ত ইচ্ছাপূরণের যন্ত্রের মাধ্যমে নিমেষে শেষ হচ্ছে খুবই 
কম বিদ্যুৎ ব্যয়ে। 
এই সংখ্যাটি যেহেতু বইমেলাতে প্রকাশ হচ্ছে তাই আমাদের 
লেখকদের স্বাধীনতা দেওয়া হয়েছে — তারা তাদের ইচ্ছেমত ও পছন্দের 
বিষয় নিয়ে লিখতে পারেন। তাদের ইচ্ছের সঙ্গে আপনাদের ইচ্ছে মিললো 
কিনা তা পত্রিকাটি পড়ার পরই বুঝতে পারবেন। 

কি এবারের সংখ্যায়? 'এমবেডেড সিস্টেম" যেমন আছে, তেমনি 
আছে কমপিউটরের স্মৃতির ভান্ডার মানুষের চাহিদা অনুযায়ী আরও কত 
ক্ষমতাসম্পন্ন হতে পারে, সম্ভব হলে পৃথিবীটাই যদি ওই গোটা-বাইটে 
ঢুকিয়ে ফেলা যেত — সে বিষয়ে লেখা। মানুষের উচ্চাকাঙ্থার ভাল ও 
























8 প্রচ্ছদ নিবন্ধ 
অৰ্ন্তনিহিত সংগঠন 


শান্তনু চট্টোপাধ্যায় 











ভিসুয়াল ফক্সপ্রো 5.0 


১৯ 
সদাশিব 


দাশগুপ্ত 








৩৩ সমস্যা ও সমাধান 
OG কাজ চাই কাজ আছে 


8০ শেষের পাতা 



































অৰ্ন্তনিহিত সংগঠন 


শান্তনু চট্টোপাধ্যায় 


বারে আমরা “EMBEDED SYSTE! -এর কথা 
বলব। (আমার অনুবাদ :“অর্ডনিহিত সংগঠন" ঠিক হল 
কি না জানি না)। আপনারা জানেন যে মার্কিন ইংরেজি ও 
fata ইংরেজি-এর মধ্যে বেশ কিছু তফাৎ আছে। প্রথমে, বানানে 
তফাৎ — যেমন COLOR এবং COLOUR, FAVOR এবং 
FAVOUR ইত্যাদি। এ ছাড়া মানেতেও — কিছু কিছু শব্দের মানে 
ব্রিটেনে একরকম, মার্কিন যুক্তরাষ্ট্রে অন্য — এমন কি ভারতবর্ষেও 
ভিন্ন হতে পারে | যেমন বহু ভারতীয় বলেন The “frontside” of 
my house বা The “backside” of my house — সঠিক হল 
“front” এবং “back” — “frontside” এবং “backside” - 
এর মানে ব্রিটেনে অন্যরকম — মানুষের দেহের বিশেষ অঙ্গ-প্রতাঙ্গ। 
আই.টি-তে ব্যাপারটাও আরও জটিল। আই.টি. একটা নতুন এবং 
ery পরিবর্তনশীল বিজ্ঞান/ প্রযুক্তি — এখানে ব্যাপারটা আরও 
গোলমেলে। কোনও কোনও শব্দের বিভিন্ন মানে হয়। আমি 
“EMBEDED SYSTEM" -4 মোটামুটি জনপ্রিয় মানেটাই গ্রহণ 
করলাম। 
আজকাল আমরা অনেকেই WASHING MACHINE, MI- 
CROWAVE OVEN, AUTOMATIC COOKER, AUTO- 
MATIC MIXER-GRINDER, AUTOMATIC STEAM 
IRON ইত্যাদি (জিনিসগুলোর নাম অনাও হবে পারে) ব্যবহার 
করি। যেগুলো সর্বাধুনিক তাদের কমপিউটর চালিত প্রণালী (SYS- 
TEM) থাকে। যেমন ধরুন আমার একটা ওয়াশিং মেশিন আছে 































38) যন্তু আমার পকেটে 

থাকত | ওটার সাহায্যে আমি আমাদের 
ক তলার গ্যারাজে (GARAG 
উপস্থিত DRIVER বা প্রধান 
দারোয়ানের (MAIN GATE) উপস্থিত 
SECURITY GUARD-দেৱ বা 
একতলায় বা দোতলায় যারা আছেন 
(আমি তিন তলায় থাকি, তাদের 
সবাইকে WIRELESS যন্ত্রে যোগাযোগ 
করতে পারতাম। এ ছাড়াও আমি 
বাড়ির অন্যান্য কয়েকটি যন্ত্রকে RE- 
MOTE CONTROL” -94 সাহায্যে 
ON/OFF করতে পারতাম। দুঃখের 
বিষয় হল।যস্রটি বিদেশী, তা তার FM 
CHANNEL আমাদের দেশের দুয়েকটি 
চ্যানেলের খুবই কাছাকাছি-এর জন্য 
প্রায় কাছাকাছি FREQUENCY-4 কোনও প্রকাশ যন্তুটিকে বিকল 





বা উল্টোপাল্টা কাজ করতে বলত, আমি জানি না হঠাৎ যন্ত্রটি 
সম্পূর্ণ বিকল এবং AET হয়ে গেল এবং দেশে যন্ত্রটকে সারানো 
/ মেরামত করা গেল না। এটা আমার নিজের একটি দুঃখের কথা। 
এবারে বলি আমার সুখের, আনন্দের কথা | গত দশ বছরে আকস্মিক 
দুবার এই ঘটনা ঘটেছিল। আমাকে আমার নিজের খাবার রান্না 
করতে হয়েছিল। আমি মাইক্রোওয়েভ ওভেন-এর MANUAL 


San 








POPCORN # READY MIX SOUP 









*MICROCHIPS' 


লো চুপচাপ 






EMBEDED. 


ক্ষেত্রে Serer 
বলেনঃ) 
“EMBEDED SYSTEMS” 
সম্বন্ধে শত শত পাতা লেখা যায় 
আমি শুধু আরেকটা বিষয়ে দু'চার 
কথা বলে শেষ করব। “FUZZY 
LOGIC” সদ্বন্ধে আপনারা অনেকেই 
জানেন। হিন্দি সিনেমা (বাংলাও, 
বিশেষ করে এখানকার) এবং অনেক গল্প-উপন্যাসে আমরা দেখি 
সাদা বা কালো (WHITE & BLACK) রংএর লোক — এক বা 
একাধিক মানুষ-মানুষী খুবই ভাল (তাঁর সব দেখতে সুন্দর, 
পড়াশুনোতে সর্বশ্রেষ্ঠ, মারামারিতে পটু, নিভীক, খেলাধুলায় 
একেবারে প্রথম ইত্যাদি) আর আরেকটি দল একদম বদমায়েস 
(দেখতে খারাপ — তবে সব সময়ে নয়, চুরি-জোচ্ছুরি — 
রাহাজানিতে পটু, পঞ্চ ম-কারে মগ্ন, ইত্যাদি। আসলে কিন্তু জীবন 














এরকম নয়। প্রায় সব জায়গাতেই এবং প্রায় সময়েই একেবারে 
সাদা এবং একেবারে কালো এর মাঝে হান্ডা থেকে গাঢ় বিভিন্ন 
মাত্রার ধুসর বা ছাই রংরের বর্ণ থাকে। FUZZY LOGIC (যা 
নিয়ে আমরা আগে আলোচনা করেছি) এই সব মাঝামাঝি অবস্থাকে 
চিহ্নিত করার জন্যই প্রয়োজন। কমপিউটর কেবল “0” (শূণ্য) 
এবং “1” (এক), “হ্যা” বা বোঝে এবং এইভাবে কাজ 
করে | কিন্তু, সফটওয়্যারই কমপিউটরকে কথন "0" এবং '1"-এর 
মাঝখানে '0:2', '035', 06" ইত্যাদি সংখ্যাগুলোও থাকতে পারে । 
যেমন রং (সাদা/কালো)-র বেলা, এই মধ্যবর্তী সংখ্যাশুলো ধূসরতার 
বিভিন্ন মাত্রাকে বোঝাবার জন্য ব্যাবহৃত হয়। কেবল রঙের বেলা 
তা নয়, উত্তাপ, দূরত্ব, উচ্চতা ইত্যাদি নিয়েও দৈনন্দিন কাজকর্মে 
vr যস্্ের পরিচালনার জন্যও FUZZY LOGIC এর প্রয়োজন 
হয়। অবশা একথাও বলতে হবে যে সব জায়গাতেই বা সব 
EMBEDED SYSTEM এই FUZZY LOGIC প্রয়োজন এটাঠিক 
কথা নয়। FUZZY LOGIC কোথায় লাগে, তার একটা উদাহরণ 
দেখা হবে। আবার সেই পুরোনো কথায় ফিরে যাই। সেই ওয়াশিং 
মেশিন। আমার মেসিনে ময়লা জামা কাপড় সব ভরে দিয়ে, একটা 
খোপে গুড়ো সাবান (DETERGENT — যেমন ARIEL, SURF 
EXCEL ইত্যাদি অনেক ভাল ভাল DETERGENT আছে) দিয়ে 











এর মাড় (STARCH) দেবার খোপে মাড় দেবার গুড়ো দিয়ে, মেসিন 
চালান হল। মেসিন প্রথমে পরীক্ষা করে ঠিক করবে কতটা সাবান 
লাগবে, কতক্ষণ ধুতে হবে, কতটা মাড় লাগবে ইত্যাদি এবং সব 
কিছু কাজ সমাপ্ত হলে বাঁশী বাজাবে — কাজ শেষ হয়ে গেছে। 
মেসিন এটা কি করে করতে পারে | করতে পারে FUZZY LOGIC- 
এর সাহাযো। জামা-কাপড় ভয়ানক ময়লা বা একেবারে নোংরা- 
শূণ্য — মাঝামাঝি অনেক অবস্থা আছে। এই রকম অনেক যন্ত্র, যা 
নাকি আমরা দৈনন্দিন ব্যবহার করি, সেগুলোও এই ভাবেই কাজ 
করে। আর বেশি বলব না। 

আজকের দিনে দূরক্ষেপ আণবিক অস্ত্র থেকে শুরু করে আমাদের 
দৈনন্দিন জীবনে “EMBEDED SYSTEMS” আমাদের কত 
রকমভাবে সাহায্য করছে, তা হয়ত আমরা ভেবে দেখি না বা 
জানতেও পারি না। 


D শানু চট্টোপাধ্যায় সি ই এস সি লিমিটেডের একজ্রিকিউটিভ 
ডিরেকুর। a 








বিশাল তথ্যকে ঘিরে 


দেবপ্রসন্ন সিংহ 


তথা সংরক্ষণ ও বিন্যাস নিয়ে আলোচনা । 


টা, ইনফরমেশন জ এই তিন 


শব্দের আলাদা আলাদাভাবে 





ম্যানেজমেন্ট কথা এসে জড়িত 

তার ব্যাখ্যায় তাদের আলাদা i 
পারস্পরিক সম্পর্ক, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা 
শুরু হয়ে গেছে। শুধু তথ্যই নয়, জ্ঞানই আসল। 
এবং 'জ্ঞানী'রা যে আগে এবং এখন যে জ্ঞানে 
নিজেদের এক পর্যায়ে নিয়ে গিয়ে তার মধ্যে 
ধীরে ধীরে প্রবেশ করতেন অন্যদের, যুগে যুগে 
পরম্পরায় অন্য প্রজন্মদের, OSH বা অন্য 
পদ্ধতিতে, তার আমূল বদলও ঘটছে, কিন্ত 
অতীতের অনেক কিছুই নতুন মোড়কে এনে 
আরও উত্তরণে মানবজীবনকে যত না জ্ঞানে 
সমৃদ্ধ করে নিজস্ব খুশীতে কাটাচ্ছে, তার থেকে 
বোধ করি, জীবন সংগ্রামে বুঝতে আরও বেশি 
সাহায্য করছে। বস্তুত, এমন কথা অস্বীকার 
করার উপায় নেই যে বিবিধ নাশকতায় যারা 
জড়িত, তাদের কার্যকলাপ বন্ধ করা বা সমূলে 
বিনাশ করা এখন সম্পূর্ণ তথানির্ভর, এমনকি 
আগাম তথ্য নির্ভর, নেটওয়ার্ক মাধ্যমে। ১০০ 
কোটি লোকের সুরক্ষার একটা বড় অংশ পুলিশ 
বা আৰ্মি হয়ে নিজেদের সুরক্ষা নিজেরাই করে। 
তাহলে প্রশমণ করতে হলে দরকার তথ্যই 
দরকার এবং জোড়ালো তথ্য। বলা যেতে পারে 
এখানে, CORI অবশ্য TRAY কথাটির 
অর্থ তখন কিছুটা অন্য দীড়িয়েও যেতে পারে। 
ছড়ানো, ছিটোনো, প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক 
তথ্যের ভীড় যে ভাবে বাড়ছে, ইদানীং 
সংগঠিত ভাবে, অনেকটা বা তাও 
'অসংগঠিতভাবে, তা.কে হিসেব রাখছে, কে 
রেখে দিচ্ছে? পুথির পর পুথি বা পাতার পর 























পাতা বাস্তিনের পর fet ফুটে আসে ডিস্কের 
সেকটরে — অসংখ্য অজত্র অক্ষর | তা রাখা 
যায় কি না, রাখা উচিত কিনা প্রশ্ন আসছে। 
অথচ আসার অপ্রয়োজনীয় তথ্য যে অন্যের 
কাছে জরুরী হয়ে দাড়ায়, তাও দেখেছি বহুবার 
ট্রাপিজের কত ওয়েবসাইট তথা খুঁজে পেয়ে 
ডাউনলোড করে, অন্যত্র কপি করে রেখে 
দিলাম, সে কপি করার রাইট থাকুক না থাকুক, 
লেখার অধিকারতো আছে। ভাললাগা তথ্যের 
একদিক রাখতে রাখতে যখন তাকে হারাই, 
আর এক তথাকে বিদায় দিলাম। স্মৃতি বিদ্রোহ 
করে, স্মৃতি যথেষ্ট নয় — অতএব সেখানে 
সবই 'মাথায়' আছে বলে রেখে দোব, তা 





কমপিউটর এখানে এই তথ্য সং 
গোড়া থেকেই এক বড় ভূমিকা নিয়ে এ! 
কাজ করার জনা তার মেমরী এ 
ক্ষিপ্রতার জন্য তার ধারণক্ষমত 
বেড়ে গেছে, বিভিন্ন রকম মেমরীও এসেছে। 
কিন্তু মূল ধারণক্ষমতা হিসেবে এসে যায় 
ম্যাগনেটিক টেপ আর ম্যাগনেটিক ডিস্ক। গত 
পঞ্চাশ বছরেরও বেশি সময়ে তারও কম 
Heres ঘটেনি। ফ্রপি ডিস্ক আকারে বড় থেকে 
ছোট হয়েছে, কিন্তু ধারণক্ষমতা বেড়েছে। পরে 
সেও তার কৌলীণ্য হারাতে বসেছে। এসে গেছে 










ছে 


জেলার ২০০২ ছুটি” 











যাগ Mahesh Benkar 











অপটিকাল ডিস্ক — এলো কমপ্যাকট ডিস্ক 
বা সিডি। সিডি একবার বা বারংবার লেখার 
শাসন হল, শুধু পড়ার জনা সিডিরম। এরপর 
ডিভিডি — ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। 
অর্থাৎ আধারেকে বদলাতেই হচ্ছে, সেই TFI 
বা Thin Film Inductive লেখা/পড়া বা 
Read/Write Head-র রাজত ছেড়ে চলে 
SA AMR ব Arisotropic 
Magnetoresistive, প্রতি বর্গইঞ্চি ও GB 
ঘনত্ব আছে। এখন GMR বা Giant MR 
হেডে, areal ঘনত্ব প্রতি বর্গইঞ্চিতে ১০. 
জিবি-রও বেশি আছে। শুধু অক্ষর, সংখ্যা 
নয়, শব্দ, ভিডিও, বক্তৃতা সবই রাখার জন্য 
ভালভাবে RAID ভাবে সাজান, SMART 
ইন্টারকেস ব্যবহার করা — যাতে রাখা 
চেয়েও তথ্য গতিবেগটা লক্ষালীয়। সেকেন্ডে 
৮০ থেকে ১০০ মেগাবাইট পর্যন্ত তথ্যর 
আদান-প্রদান। 

আধার তো এল, তা সে জলাধারের 
















সংকোচনের কথা ভাবা হয়েছে। এই সংকোচন 
রাখার দিকে। ঠিকমত সাজিয়ে রাখায় মত। 
ওই জলাধারে জল বা অন্যান্য পানীয় যেমন 
রাখা বা ঢালার একটা নিয়ম আছে, যাতে উপচে 
না পড়ে, নষ্ট না হয়। ঠিকমত তথ্য সাজানো 
বেশ কিছু নিয়মে বদ্ধ, যাতে তথ্য খুঁজে আনা 
সহজসাধ্য হয়ে পড়ে, সময়টাও আজকের 
নিরিখে আরও কম মনে হয়। প্রতি পিক্সেলে 
"২৪ বিট ইমেজ অথবা CIF ভিডিও এক 
(সেকেন্ডর তিরিশভাগের এক ভাগ একটি ফ্রেম 
অথবা ৬ সেকেন্ডে একটা গুণসম্পন্ন সিডি 
ভিডিও করতে জায়গা লেগে যাবে প্রায় এক 
মেগাবাইট । তাহলে এর সময়গুলি যত বাড়বে, 
তত জায়গা লেগে যাবে প্রায় এক মেগাবাইট, 
তাহলে এর সময়গুলি যত বাড়বে, তত জায়গা 
SRI বিবিধ আযলগরিদম রয়েছে, যাতে 
সংকোচনের পর পুনরুদ্ধারে বা কিছুটা হারিয়ে 
যেতে পারে, বা কিছু হারাবে না।তারভন্য বেশ 
কিছু স্বীকৃত কোডিং এবং শৈলী আছে। কতটা 
হারাবে তা এসে মানুষ কতটা এক দেখবে না, 
কিন্তু প্রায় এক বা সদৃশ দেখাবে তারও হিসেব 
পাওয়া যায়। এতে সুবিধে জায়গা কম লাগল 





















বরে রাখতে। কাগজ তো নেই, কিন্তু ডিস্কের 
মধ্যে যে তথ্যের ভীড় এসে যাচ্ছে, তাকে 
গেল। ভিডিওতে বিভিন্ন 
স্ট্যান্ডার্ড আছে, স্থির চিত্র বা চলমান চিত্রে 
বাMPEG। 

দেখেছি হার্ড ডিস্কের চেহারা কি 


বাড়তে ২০ থেকে ৪০; ৪০ 


সামাল দেওয়া 











রকম 
থেকে ৮০; ৮০ থেকে ৩০০ মেগাবাইট এবং 
এখন গিগাবাইট পৌছে গেছে। তার নমুনাটাও 
এখানে অপ্রাসঙ্গিক হবে না। অর্থাৎ 
ইলেকটুনিক আধারে তথ্য রাখার মাপ। 
কমপিউটর তা বাইট। একটি অক্ষর বা একটি 
সংখ্যা বা কম, ফুলস্টপের মত। যা কটি নিদিষ্ট 
বিট দিয়ে তৈরি । বাইট থেকে আসে 
কিলোবাইট, যা এক হাজার বাইট। (অবশ্য 
নিখুত হাজার নয; এক হাজার 
চক্বিশ)। এক একটা হিসাব দেওয়া যাক। 
১৩১ কিলোবাইট (kilobytes) বা 
১৩১,০০০ বাইট হল ৩০ পাতা টেকসটের 
একটু বেশি। তত মেগাবাইট (megabytes) 
বা ৩৩,০০০,০০০ বাইট হল ৮,০০০ পাতার 
টেকস্ট বা ২৫টা ৩০০ পাতার বাইটের 


থেকেও বেশি। ১৩৭ গিগাবাইট 








(gigabytes) বা ১,৩৭,০০০,০০০ বাইট 
যা কি না ১০০,০০০ বইয়ের থেকে বেশি 
অর্থাৎ একটা ভাল লাইব্রেরির বইগুলির সামন 
আমরা এখন পাচ্ছি ATA 100, যেখানে 
সর্বোচ্চ ধারণক্ষমতা হচ্ছে প্রতি forga ১৩৭. 
ছিবি। আরও উঁচু সংখ্যায় যাওয়া যাক। ২.২. 
CRB (terabytes) বা 
২,২০০,০০০,০০০,০০০ বাইট হল প্রায় 
২০ লক্ষ বা ২,০০০,০০০ বইয়ের সমান বা 
আমেরিকার কংগ্লোসের লাইব্রেরির বইয়ের 
সমান। ১৪৪ পেটাবাইট (petabytes) 
১৪৪,০০০,০০০,০০০,০০০,০০০ বাইট 
হল ১২০০ কোটি বা ১২০ বিলিয়ন বা ১২০ 
'বিলিয়ান বা ১২০ x ১,০০০,০০০,০০০. 








বইয়ের সমান, যা কিনা মানুষ যা আজ পর্যন্ত 
বিশেষ তার থেকেও বেশি। এই ঢাউস হার্ড 
ডিস্ক যা ১৪৪ পেটাবাইট রাখতে পারে তার 
তৈরি চলছে। যেসমন্ত প্রয়োগে প্রচুর তথ্যের 
এক জায়গায় জড়ো করার প্রয়োজন পরে, 
ডিজিটাল ভিডিও বা MP3 বা অন্যান্য মালটি 
মিডিয়ার ব্যবহারে এসব কি ডাটা ওয়্যার 
হাউসিং এগুলি কাজে লাগবে। পৃথিবীর 
যাবতীয় তথ্য সব fers ধরে রাখা যায়, কিন্ত 
তা যদি access না করতে পারি, তাহলে তা 
কাজের হল না। যেমন ১৬০ জিবি অনেকগুলি 
ড্রাইভে রাখা গেল, কিন্তু পিসি পড়তে পারে 
শুধুমাত্র প্রথম ১৩৭ জিবি। এই পুরো ডিস্ক 
access পড়তে না পারা চললে capacity 
barrier বা আধার বাধা। গোড়া থেকেই এই 
বাধা পার্সোনাল কমপিউরে ছিল, যেটা আগে 
একটু উল্লেখ করেছি, গড়পড়তা ছ'বছর অন্তর 


কমপিউটর 
তথ্য ও প্রযুক্তি 


‘Computer Tothyo O Projukti” 


ays | শেষ দিকে যেমন ছিল ২৫ এমবি আর 
৮-৪জিবি। এখন বাধা ১৩৭ জিবি-র। ad- 
dress ৪৮ চিট বা তার বেশি বাড়িয়ে (এখন 
বেশির ভাগ অপারেটিং সিস্টেম, তারা ৩২ 
বিট ames 
চলছে। এই ইন্টার তৈরিতে রয়েছে ম্যাকসটর 
(Maxter) যান 13 টেকনিক্যাল কমিটি ATA/ 
ATAPI-6 ভ্রাফট স্ট্যান্ডার্ড তৈরি সন্নিবিষ্ট 
করছে। অন্যানাদের মধ্যে রয়েছে কমপ্যাস, 
মাইক্রোসফট, VIA টেকনোলজি। আমরা 
এটাও জানি, এই পেটাবাইট ও কিছুদিন পরে 
আমাদের কাছে অকিঞ্চিতকর মনে হবে, হয়ত 
আবও অসীম Saya মাপের জন্য 
'গোটাবাইট' (?)ই চাইব। 

শোনা যাচ্ছে, প্রতিদিন নাকি ৯০ কোটি 
শব্দ ওয়েবসাইটে ঢুকছে। এত শব্দ সবই কি 
সেই। বিশাল সার্ভার বা সার্ভার গুলিতে রয়ে 











যাচ্ছে, তাতো নয়। সবাই তো ডাউনলোড 
করেও রেখে দিচ্ছে না। অসংখ্য ই-মেল ছবি 
দিয়ে বা না দিয়ে বোধ করি, কেউ কি সংগ্রহ 
করে রাখছেন, ভবিষ্যতের দেখার আশায়, 
পুরনো পত্রাবলীর মত? প্রশ্ন রয়েই যা 








আধার কতদূর যাবে, রাখার নেশাও কতদূর 


বাকতরকম, তার কি শেষ আছে? বিষয় 








বিষয়ান্তরে গিয়ে সাধারণ প্রা 





ক জগ 





উপর যথেষ্ঠ দখল কি হারাচ্ছি বা সেই 
বিষয়গুলির প্রতি অবিচা 
কলিই মনে এসে গেল, 'শেষ নাহি যে শেষ 





দুই গানের 


কথা কে বলবে" আর “মনে কর, শেষের সেদিন 


ভয়ংকর"! 






ইলভেস্টমেন্টসের ডেপুটি জেনাবে, 
(ই ডি পি) ও ক্যাড ক্যাম কনসালটেন্টসের 
ডিরেইর। a 


1 would like to subscribe to ‘Computer Tothyo O Projukti’ 


‘A Monthly Bengali Magazine on Computer 


U One Your 
O Two Yoars 
Theo yours 


(12 issues) Rs 100 
(24 issues) Rs 175 
(36 issuos) Ais 250 


Sond to = 


Computer Tothyo O Projukti 
Vision Publications (p) Lid. 


25A, Park Street, Kolkata - 700 016 
115 & 117 Kamani Mansion 
Ph : 29-00790429/8424 


Fax : (033) 290429 


tor 014 years 
Name 


City. 


Pay by Cheque/Bank Draft. 
Enclosed herewith is my Cheque/Draft No 
Dated.. 


D 2 years © 3 years 


for Rs... 


ChequesDratts are to be drawn in favour of 
“VISION PUBLICATIONS PVT. LTD.” a/c or by cash. 











তাহলে ব্লগস-এ রয়েছেটা কী — তা হল 
বিষয়, বিষয়কে ভিত্তি করেই শুরু হয়েছিল 
জগৎজোড়া জালের বিস্তার। তারপরের পর্বে 
নানারকম ডিদ্রাইন-এর চমকদমকে কনটেন্ট 
বা বিষয় খানিকটা পিছনে চলে যায়। ব্লগস 
এর জনপ্রিয়তা প্রমাণ করছে 'কনটেন্টই 
রাজা'। রগস-এর প্রতি লোকে আকৃষ্ট হওয়ার 
প্রধান কারণগুলি হল এটি তথ্য বহুল অথবা 
মজাদার অথবা উদ্দীপক অথবা চ্যালেঞ্জিং। 
এই শুপপনার মধ্যে দেখনদারির দিকটি 
নিতাই গৌণ। বস্তুত যতবারই আপনি এতে 
ঢুকবেন, দেখবেন এটির চেহারা খুব একটা 
বদলায়নি। সময়ের সঙ্গে সঙ্গে বদল ঘটেছে 
শুধু কনটেন্ট-এ। রগস-এর এটি একটি প্রধান 
বৈশিষ্ট্য। 

ওয়েবলগ যে কেউ চালাতে পারে। 
ন্যুনতম কমপিউটর পরিচয় আছে এমন কোন 


gar নিয়ে দু'চার কথা 


নীলাভ গুপ্ত 


ব্লগস, ওয়েবলগস নিয়ে আলোচনা 





BLOGGER 


CREATE YOUR OWN BLOG! 


WHATSUP 


7900 


দা rahe 
বা ১০৪ এ] 


শা ২৯০০ 
০০৬০৩ + 


মানুষও সন্ত্রাসবাদ নিয়ে ভারতের প্রতিক্রিয়া 
সংক্রান্ত একটি ব্লগ সহজেই আপডেট করতে 
পারে। একটি ব্লগ হাতেই তৈরি করা যায়। 
যদিও ৯৯.৯৯ শতাংশ ব্লগারই ওয়েব নির্ভর 
ব্লগিং পরিষেবা বা পি সি নির্ভর ব্লগিং 
সফটওয়্যার বাবহার করা পছন্দ করেন। 
দুটোই বিনামূল্যে পাওয়া বায়। সত্যি বলতে 
কি কোন ব্লগার-নি্মাতা চার্জ নেয় বলে আমার 
জানা লেই। 

গত কয়েক মাসে কয়েক জন নির্মাতাদের 
সঙ্গে কথাবার্তা বলে সমীক্ষকরা দুটো 
গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। তা হল 
ওয়েবজার্নাল আপডেট করার জন্য বা কোন 
নিয়মিত কর্মসূচী সর্ম্পকে সাম্প্রতিকতম তথ্য 
জেনে নিতে হলে বিরাট কিছু কাঠখড় 
পোড়ানোর দরকার নেই। দুই, আপনি যদি 





একটু সংগঠিত এবং গোছানো স্বভাবের হন 
তাহলে ব্লগিং ডাইরি লেখার চাইতেও সোজা। 
যারা ব্লগার হবেন বলে ভাবছেন তাদের জন্য 
একটা অবশ্য MUA হল Blogger.com — 
এই সাইটটিই একটি ব্লগ। এতে পাবেন ব্লগিং 
সংক্রান্ত সব খুঁটিনাটি way) চমৎকার 
আযডভাইস ফাইল এবং ভাবনা উসকে দেওয়া 
টিউটোরিয়ালস এই সাইটটির অন্যতম 
বৈশিষ্্য। কিভাবে আপনি নিজের ব্লগ তৈরি 
করতে পারবেন, তা চমৎকার ভাবে ব্যাখ্যা 


করা আছে এখানে। 

ব্লগার ডট কম কয়েক হাজার ব্লগ হোস্ট 
করে। মূল জার্নালটা ওয়েবপেজে দেখা যায়। 
সাইটটির নির্মাতা এবং তদারককারী ব্লগ- 
লেখকরাই। ব্লগার ডট কম-এ লেখার জন্য 
ওয়েব-নির্ভর ব্যবস্থা রয়েছে। এখান থেকে 








আপনি আপনার বন্ধু, শত্রু, সাধারণ পাঠক 
সবাইকে আপনার পাতাটি দেখানোর ব্যবস্থা 


তাহলে ব্লগার ডট কম-এর ওপর 





আর নির্ভর করতে হবে না। এটা 
অন্যতর fre 
আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে — 
তাহলে আপনি আপনার নিজের কমপিউটরেই 
আপনার ওয়েব জার্নালের লেখা, পর্যালোচনা, 
ফরম্যাট ইত্যাদি করতে পারেন। বস্তুত ব্লগার 
ডট কম-এর থেকেও সহজ ফিপ্রোথাম 
রয়েছে। 

অনেকে ব্লগ নামের প্রোগ্রামটির ব্যাপারে 
স্পর্শকাতর। কারণ প্রথম দিকে এটা সেট 
করতে এবং বাবহার করতে অনেকের সমস্যা 
হয়েছে। এর কিছু কারণও রয়েছে। কারণ 
রগ-এর প্রথম সংস্করণে মার্কিনীদের মধ্যে 
প্রচলিত তারিখ গণনা পদ্ধতি ব্যবহৃত হত। 
যেমন মাস-দিন-তারিখ এই রকম লেখা হত। 

ব্লগ এবং ওয়ে বলগ (weblogue) মূলত 
সমার্থক। দুটোই আপনার পি সি-তেই থাকে। 





ত বিকল্পেরও সন্ধান দেবে। 


Wantto 
ranks on the ton 








সম্পাদক / প্রকাশক। ব্লগ এবং 
দুটোতেই আপনার প্রকাশনার আকার এবং 


বিতরণ সফটওয়া 





রর মাধ্যমে করা যায়। 
আপনাকে শুধু কনটেন্ট বা বিষয়টি দেখে 
দিলেই চলবে। 

আর পাঁচটা সম্পাদক প্রকাশকদের মত 
আপনিও আঙ্গিক সচেতন হতে পারেন। কিন্তু 
বিষয়টি হবে প্রধান। এই বৈশিষ্টাটিব্রগকে মুদ্রিত 
প্রকাশনাগুলির কাছাকাছি এনে ফেলেছে। 

ব্লগ বা ওয়েবলগ ব্যবহার করার সময় 
সম্পাদককে ওয়েব জার্নালটি কিরকম দেখতে 
হবে এবং কোথায় সেটি যাবে তা মাথার 
রাখতে হবে। এইসব সিদ্ধান্তগুলি নেওয়ার 
পর বাকি খুঁটিনাটি কাজ করবে সফটওয়্যার । 
একই সেট আসে একইভাবে দুটো প্রোগ্রামই 





now how 


earch engines? 





FoR ot Sonl Dot BF 








বাটনে হিট করতে হবে। এরপর সফা 
আপনাকে দেখাবে আপনার দর্শকদের ক 
ব্যাপারটা কে 
করার জন্য আর একটি বাটন 
এনদ্রিতেই দিনক্ষণ দেওয়া 
'আইটেমটি চলে আসবে প্রথমে 
আইটেমে ভুল দেখতে পেলে রিআপলোহ 
তা সঠিক করতে পারবেন। ব্লগ আগেরটিকে 
বাতিল করে দেবে। ওয়েবলগে একই সঙ্গে 
নটি ব্লগ নিয়ে কাজ করা যায়। কিন্তু তার 
জন্য প্রতিটির একটা মূল সেট আপ 
থাকা দরকার। ব্লগ অসংখ্য আলাদা রগ 
নিয়ে কাজ করতে পারে। ওয়েবলগ একটু 
বড় এবং এরকিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। 
আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল 
করেন তাহলে ওয়েবলগ ওয়ার্ড মডিউল 
ব্যবহার করে আপনার জার্নালপ্রিন্্িগলির 
স্পেল চেক করবে। Fahim Farook-এর 
উৎসাহীরা cyberian.tripod.com এ গিয়ে 
যোগাযোগ করতে পারেন। ওর কাছ থেকে 
চমৎকার কিছু ay সফটওয়্যার পেতে 
পারেন। a 


এবং আপলোড 





দেখাবে। সে 












এম-কমার্স যেখানে আগামী দিনের ব্যবসা 










গুরুদাস নাগ 


নতুন শতাব্দীতে বাণিজ্য ও বিপণন হয়ে উঠছে আরও বেশি গতিময় | 


নির্ভর করে কমার্স বা বানিজ্যিক কর্ম কান্ড 
পরি! 





চালনা করা। 

এম কমার্সের প্রসারের সাথে মোবাইল 
ইনটারনেটমার্কেটের রয়েছে এক বিরাট সম্পর্ক। 
মোবাইল ইনটারনেট প্রসার যতই ঘটবে ধারনা 
করা হচ্ছে ততই মানুষের ভিতরে এম কমার্সের 























কিছু বা 
টাটকা axe অর্ডার দিতে 
পারেন। নিশ্চিতে 
থাকুন। বাড়ির দরজায় একটু 
পরেই পৌছে যাবে আপনার 
অর্ডার | হয়তো ভুলে গেছেন 
বা নানান কারণে সন্তব হয়নি 
আপনার ইলেকট্রিক বা গ্যাসের 
বিল পরিশোধ করতে, চিন্তা নেই। মোবাইলে 
ইনটারনেটের মাধ্যমে আপনি মুহূর্তেই 
আপনার আ্যাকাউন্টে লগইন করে জেনে নিতে 
পারবেন কত বাকি আছে আপনার এবং 
তাৎক্ষনিক ভাবেই আপনার ই-ক্যাশের 
মাধ্যমে তার পরিশোধ করে নিতে পারবেন। 
শেয়ার মার্কেটের কেনাবেচার খবর নিতে হবে, 
আপনার বিরাট পরিমান শেয়ার ইনভেস্টমেন্ট 
আছে। চিন্তা কি? মোবাইল থেকেই শেয়ার 
মার্কেটের লেটেষ্ট হালচাল মেনে নিতে পারেন। 





দেখতে 





দেওয়া থেকে আরম্ত করে ব্যবসার যাবতীয় 
কাজই করতে পারেন আরও নিরাপত্তা ও 
সুবিধার সঙ্গে। দিন দিন বিশ্ব ছোটো হয়ে 
আসছে তা নয়, এটি হাতের মুঠোয় চলে 
আসছে। ইলেকট্ুনিক কমার্স বা যাকে থাকে 
আমরা ই-কমার্স বলে চিনি সেই ই-কমার্সের 
সাথে সাথে প্রযুক্তির আরও উন্নতির ফলে 
মোবাইল কমার্সের জন্ম। মোবাইল কমার্স বা 
সংক্ষেপে থাকে এম-কমার্স সেটি আর কিছুই 
নয় বরং মোবাইল কমউনিকেশন ডিভাইসকে 


সম্পর্কে আগ্রহ গড়ে উঠবে। 
ইতিমধো মোবাইল ইনটারনেট 
মার্কেটের দিক থেকে ইউরোপ পূর্ব 
এশিয়া বেশ এগিয়ে | আমেরিকাও 
চেষ্টা করে যাচ্ছে ইউরোপকে ধরতে। 
অগ্রসর ওয়্যারলেস প্রযুক্তি এবং 
নিরাপত্তার কল্যানে মোবাইল মার্কেট 
বেশ সমৃদ্ধ হয়ে উঠছে দিন দিন। 
ইউরোপের ফিনিশ মোবাইল ফোন 
নোকিয়ার রয়েছে বিশাল বাজার 
এবং এর জি এম এম বা গ্লোবাল 
সিস্টেম যার মোবাইল 
কমউনিকেশন প্রযুক্তির মাধ্যমে 
ইতিমধোই ইউরোপে ইলেকট্রনিক 
ভাবে কেনা বেচা চলছে। 
মোবাইল কমার্সকে গতিময় এবং 
আরও মানুষের জীবনে সম্পৃক্ত করতে 
এরিকসন, নোকিয়ার মত কোম্পানিগুলো 
প্রচুর নতুন টেকনোলজি তৈরি করে যাচ্ছে। 
মোবাইল কমার্সের মার্কেট আগামীতে প্রচুর। 
 ইতিমধোই এরিকসন WAP এর মাধ্যমে 
প্রতিদিন প্রায় ১ মিলিয়ন ব্যাঙ্কের লেনদেন 

















ভূয়া বা চুরি করা সফটওয়্যার সম্বন্ধে সাবধান! 


শান্তনু চট্টোপাধ্যায় 


জাল সফটওয়্যার সম্পর্কে ASE থাকুন | 


i বা চুরি করা বা “কপি' করা বলতে 
[সাধারণত সবাই বুঝি যে জিনিসটা 
আসল নয় — নকল কৰা। 

সফটওয়্যারের বেলাও ঠিক তাই। আসল 

অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার প্যাকেজ 
ইত্যাদি যে প্রতিষ্ঠান তৈরি করে তাদেরই তৈরি 
করা এবং প্রতেকটির একটা নিজস্ব ক্রমিক সংখ্যা 
বা পরিচিতি সংখ্যা থাকে, এছাড়া যে প্রতিষ্ঠান 
তৈরি করেছে তাদের নির্ধারিত দাম থাকে। 
কিন্তু, বাজারে বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ- 
পশ্চিম এশিয়াতে এই জিনিসের নকল তৈরি 
এবং বিক্রি হয়। দেখতে একদম একই রকম 

— অনেক সময়ে বাক্স এবং প্যাকিংও একই 

রকমের। দাম অনেক, অনেক কম। বেশির ভাগ 

সময়েই আসল একটা কিনে, তারপর তার 
হাজার হাজার নকল (COPY) তৈরি করে বিক্রি 
করা হয়। একে সাধারণভাবে বলা হয় PI- 

RACY | এর ফলে, যে সব প্রতিষ্ঠান বহু 

তথ্যবিদদের নিয়োগ করে, বহু পরিশ্রম করে 

এবং বেশ পয়সা খরচ করে এই সব তৈরি 
করেছে, তারা পর্যাপ্ত বিক্রয়মূলা ও মুনাফা পায় 
না। তাই আবার অনেক ক্ষেত্রে তাদের দামটা 
একটু বেশি করে বেঁধে দিতে হয়। এর ফলে, 
দাম বেশি বলে অনেকে ইচ্ছে থাকলেও কিনতে 
পারেন না এবং অন্য দিকে নকল করার 
প্রবণতাও বেড়ে যায়। 

মাঝে মাঝে নকল করা প্যাকেজে কিছু ভুল 
বা গলদ থাকে, তাতে ক্রেতার অসুবিধে হয় 
বা ক্ষতিও হতে পারে। আমাদের দেশে 
ফুটপাথে গানের ক্যাসেট বা সি.ডি. বা চলচ্চিত্রে 
সিডি. বা ভিডিও ক্যাসেট অনেক কম দামে 
পাওয়া যায়।এগুলো প্রায়শই নীচু 


যেমন ROLEX. PIAGET, OMEGA ইত্যাদি 
ঘড়ি, MONT BLANC, WATERMAN 
ইত্যাদি কলম, যার দাম আসল জিনিসের 10% 
বা 5% কম দামে পাওয়া যায়। দেখে চট করে 
বোঝা যাবে না। বাক্স, GUARANTEE 
CARD ইত্যাদিও থাকে। যাঁরা এসব জিনিসের 
খুঁটিনাটি জানেন, তারা অবশ্য ধরে ফেলবেন, 
আর জিনিসটাও আসল জিনিসের মত কাজ 
করবে না। 

আই টি.-র অনেক প্রতিষ্ঠানই এই ব্যাপারে 
অত্যান্ত চিন্তিত হয়ে, নানান ব্যবস্থা নিচ্ছেন। 
মাইক্রোসফট এদের মধ্যে অগ্রণী এবং 
াইক্রোসফট-এর সামগ্রীই সব চেয়ে বেশি 
প্রচলিত এবং তার নকলও সব চেয়ে বেশি। 
সারা পৃথিবীতেই২২০% বিরুদ্ধে কড়া আইন 
আছে বা হচ্ছে। আমাদের দেশের আইনেও 
জরিমাণা বা অর্থদন্ড (FINE) এবং কারাবাসের 
বিধান আছে। এছাড়া, বেশির ভাগ দেশেই 








আই.টি-র প্রতিষ্ঠান, বিজ্ঞানী-প্রযুক্তিবিদ ও 
ব্যবহারকারীদের একাধিক সমিতি (ASSO- 
CIATION, SOCIETY. INSTITUTION) 
আছে। আমাদের দেশে সফটওয়্যার 
প্রতিষ্ঠানদের NASSCOM, হার্ড ওয়্যার 
প্রতিষ্ঠানদের ॥AI. বিজ্ঞানী-প্রযুক্তিবিদ এবং 
SEB. প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের 
'সি.এস.আই ইত্যাদি। মাইক্রোসফট এই রকম 
সব সমিতির সাথে হাত মিলিয়ে পাইরেসি বন্ধ 
করতে উঠে পড়ে লেগেছে। আমাদের দেশে 
ন্যাসকম-ই সবচেয়ে বেশি সাহায্য করছে, যদিও 
অন্যরাও আছে। এর জন্যে বিশেষ একদল 
লোক প্রথমে বড় বড় অফিস) প্রতিষ্ঠান ইত্যাদি, 
যাদের আনেক কমপিউটর আছে, তাদের কাছে 
জিজ্ঞাসাবাদ করছেন (পুলিসের সাহাযো 
আকম্মিক হানা (RAID) -ও করা হয়) এবং 
নকল সফটওয়্যার ফেলে দিয়ে ওঁদের কাছ 
থেকে আসল LICENSED SOFTWARE 





comet ২০০২ E> 








গালগরি কথায় না ভুলে ওয়ার্যান্টি বুঝে নিন। 


প্রায় বছর খানেকের পুরনো 
(কমপিউটরটি নিয়ে আপনার ভালো 
অভিজ্ঞতাই 'আছে। এটিকে জলের 
দরে কিনেছিলেন আপনি। খুব একটা সমস্যা 
হয়নি। কিন্তু হঠাৎই সমস্যাই পড়েছেন, 
মাদারবোর্ড আচমকা বিগড়েছে। কোন কিছুই 
কাজ করছে না। মরীয়া হয়ে আপনি যাকে বলে 
রান তাই প্রয়োগ করবেন বলে ঠিক করলেন। 
বাক্স-প্যাটরা হাতড়ে বার করলেন ওয়ার্যান্টি 
কার্ডটি। অনেক আশায় যেটি আপনি সযস্তে 
রেখেছিলেন। যাতে আছে কমপিউটরটির হরেক 
সমস্যা সমাধানের গাল ভরা প্রতিশ্রুতি। কিন্ত 
আপনি যার কাছ থেকে কার্ডটি পেয়েছিলেন 
সেই লেকটা উধাও হয়ে গেছে। সার্ভিস 
সেন্টারগুলিতেও কার্ডটির কোন দাম নেই। 
সেটির বিনিময়ে কোনরকম পরিষেবা দিতেই, 
তারা অক্ষম। বহু চেষ্টা করেও কিছু না করতে 
পেরে হাল ছেড়ে দিন আপনি। সিদ্ধান্ত নিলেন 
ভবিষ্যতে কিছু কেনার আগে ওয়ার্যান্টি 
সম্পর্কে স্থির নিশ্চিত হয়ে নেবেন। 
খোঁজ খবর নিলে দেখা যাবে, বহু মানুষ 
যারা মাদার বোর্ড কিনেছেন বা বদলেছেন 
হার্ডডিস্ক তাদের অভিজ্ঞতা একই রকম। সবার 
অভিজ্ঞতাই যে একরকম হবে এমন নয় এমন 
অনেককেও যাওয়া যাবে তাদের খারাপ কোন 
অভিজ্ঞতা হয়নি। অনেকের আবার হয়েছে 
(বেদনাদায়ক অভিজ্ঞতা | এক ক্রেতা জানাছেন, 
খবরের কাগজে বিজ্ঞাপন দেখে একটি 
arenes মেশিন কিনতে গিয়ে লিখিত 
ওয়্যার্যান্টি চাইলে তাদের বলা হয় এর জন 
আরও চার হাজার টাকা কেশি লাগবে। 
[উঠে যায় দোকান কিংবা যে কর্মচারী বা 


বিক্রেতা আপনাকে যে জিনিসটি গছিয়েছিলেন। 
তিনি কাজ ছেড়ে দিয়েছেন বা অন্যত্র চাকরি 
করছেন — সুতরাং ক্রেতাকে সাবধান হতেই 
হবে। কেনার সময় আমরা কি ওয়্যারান্টিতে 
কিকি বলা হচ্ছে, কি কি বলা হচ্ছে না এবং যা 
প্রতিশ্রুত হচ্ছে তা যাওয়া যাবে কিভাবে বা 
কথার কোন ফাদ আছে কিনা সেসব ব্যাপারে 
পুরো সচেতন থাকি? বহু ক্ষেত্রেই থাকি নাঃ 
থাকলে ঠকতে হত না। 
ওয়ার্যান্টিরই রয়েছে বহু রকমফের। ফ্রিজ, 
টিভি, টোস্টার ইত্যাদি ইলেকট্রনিক পন্যের 
নির্মাতারা সরাসরি ওয়ার্যান্টি দেন ক্রেতাকে। 
পন্যের কোন সমস্যা দেখা 
দিলে নির্মাতাই তার জন্য 
সরাসরি দায়বদ্ধ 
থাকবেন। কমপিউটর 
ওয়ার্যান্টির সঙ্গে এর 
তফাৎ কোথায়? তথ্য 










































ডিলারদের ওয়ার্যান্টির কোন নির্দিষ্ট নিয়ম 
নেই। তা একক জায়গায় একেক রকম। 
আসেম্বলাররাও তাদের খন্দেরদের একক রকম 
ওয়ার্যান্টি দেন। অনেকে আবার একক জনকে 
একেক রকম সময়সীমার ওয়ার্যান্টিদের 
ব্র্যান্ডেড অথবা জ্যাসেম্বলভ কোন মেশিন 
আপনি কিনছেন তার উপরও ওযার্যান্টির 
তারতম্য নির্ভর করে। কমস্যাব, আইবি এম, 
হিউলেট প্যাকার্ড ইত্যাদি ব্রান্ডের কমপিউটর 
এবং পেরিফেরালের জন্য সরাসরি ওয়ার্যান্টির 
ব্যবস্থা বয়েছে। আপনি যদি কোন বৈধ 
ডিলারের কাছ থেকে ওপরোক্ত ব্র্যান্ডের সামগ্রী 
কেনেন তাহলে নির্মাতারা সরাসরি ডিলারের 
মাধ্যমে ওয়ার্যান্টি কার্যকর করেন। ব্র্যান্ডেড 
ডেস্কটপ, পেরিকেবাল, ওয়ার্কস্টেশন অথবা 
সার্ভার ইত্যাদির ওয়ার্যান্টি নির্ভর করে নির্দিষ্ট 
মডেলের ওপর এই ওয়ার্যান্টি একটু নির্দিষ্ট 
মডেলে সীমাবন্ধ। 

প্রশ্ন আসতে পারে তাহলে যারা 
'আসেম্বলভ পি সি কিনছেন তারা কিকরবেন। 
আসেম্বলড পি সি-র প্রতিটি অংশ যেমন 
Wes, মনিটর, কি-বোর্ড মাইজ ইত্যাদি 
প্রতিটিরই জনা নির্মাতারা মেয়াদ একেকরকম, 
কিন্তু যখন আপনি কোন আযসেন্বলড 
কমপিউটর কেনেন তখন গোটাসিস্টেমটার জন্য 





এক বছরের অনসাইট ওয়ার্যান্টি পান। এর 
মনে হল এক বছরের মদ্যে ওই অংশগুলিতে 
কোন সমস্যা দেখা দিলে বা অকেজো হলে সেটি 
বদলে দেওয়া হবে। ভিলাররা সাধারণত 
একবছরের ওয়ার্যান্টি দিলেও কোন কোন 
আসেম্বলার নির্দিষ্ট কিছু সিস্টেমের ওপর 
একবছরেরও বেশি ওয়ার্যাস্টি দেন। যেমন 
পেন্টিয়াম প্রি কমপোনেন্টগুলির ওপরই এক 
বছরেরও বেশি ওয়ার্যান্টি দেওয়া হয়। এটাও 
অবশ্য ডিলার থেকে ডিলারের তফাৎ হয়। 

তাই ভিলারদের কাছে কোন নির্দিষ্ট 
কনফিগারেশন এর ওয়ারান্টি সুবিধা কেমন 
তা জেনে নেওয়া ভাল। যদি কোন ডিলার 
আপনাকে একবছরের ওয়ার্যান্টি দেয়, কিন্ত 
আপনার মাদার বোর্ডাটির ওয়ার্যান্টি যদি তিন 
বছরের হয় তাহলে সংহত কারণেই তা আপনার 
কাছে অর্থহীন হয়ে পড়বে। সেই কারণেই 
ডিলারদের কাছ থেকে নির্দিষ্ট যন্ত্রাংশগুলির 
জন্য ওয়ার্যান্টি এবং কোম্পানি সার্ভিস সেন্টারে 
সেইগুলি সংক্রান্ত সমাধানের জনা কীভাবে 
ফলো-আপ করবেন তা জেনে নেওয়া উচিৎ। 
বড় ডিলাররা এক বছর ওয়ার্যান্টির মেয়াদ 
শেষ হওয়ার পরও আপনাকে পরিযেবার সুবিধা 
দিলেও আপনার হয়ে নির্মাতাদের সঙ্গে কোন 
রকম যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা 
করবেন। 





ওয়ার্যাম্টির সুবিধা বাড়াতে হলে 
আযানুয়াল মেইনটেন্যাব্স কনটযাক্ট-এ যেতে 
পারেন। এএমসি করা উচিৎ ওয়ার্যান্টির 
মেয়াদ শেষ হওয়ার একটু আগে বা ATA 
ডিলার এবং পণ্য অনুযায়ী ওয়ার্যান্টির 
রকমফের রয়েছে। ধরা যাক আপনি একটি 
608 হাৰ্ড ডিস্ক কিনলেন। ওয়ার্যান্টিসমেত। 
কি করবেন? বিশেষ করে প্রসেসরের ক্ষেত্রে 
এই সমস্যা হয়। এক্ষেত্রে ক্রেতা কিছু বেশি 
টাকা দিয়ে নতুন মডেল নেওয়া ছাড়া আর 
কোন উপায় নেই। অনেক ক্ষেত্রে বিশ্বস্ত 
ডিলাররা afew মূলা দিয়েছেন। বেশি সস্তায় 
হঠাৎ গছিয়ে ওঠা আ্যাসেম্থলারদের কাছ থেকে 
পি সি কিনে অনেকে কার্যত বহু টাকা নষ্ট 
করেন। কারণ এদের কাছ থেকে কোন প্রোডাক্ট 
সাপোর্ট পাওয়া যায় না। তাই ওয়ার্যান্টির 
আসে মেশিন বা নির্দিষ্ট অংশটি বিনড়োলে 
বস্তুত ব্যায় বেড়ে যায়। 

কমপিউটব ওযাব্যান্টির অনেক 
ফাকফোকবড় আছে। রয়েছে অসাধু 
ডিলাররাও। এরা অবস্থার সুযোগ নেন। 
(খোঁজ খবর নিয়ে রীতিমত হোমওয়ার্ক না করে 
কিনলে নিজেরাই ঠকবেন, আর প্রোডাক্ট 
সাপোর্টের ব্যাপারে কোন আপোষ করবেন 


না। a 




















সিলিকন ডায়েরি 


জয়ন্ত গুপ্ত 





প্রযুক্তির দৌলতে জননিরাপতভা ব্যবস্থা চলে আসছে একই ওয়েভলেনথ | 


তিবছরই এই সময়টা কলকাতার কথা। 





মেলার মাঠে পুরনো বন্ধু-বান্ধব যাদের 
সঙ্গে বহুদিনই কোন যোগাযোগ নেই তাদের 
সঙ্গে দেখা হয়ে যেত। জীবিকার তাগিদে কে 
কোথায় ছিটকে গেলাম! যাকগে পত্রিকার 
মুল্যবান পাতাতে ব্যক্তিগত সুখদুঃখের 





কচকচানি না করে কাজের কথায় আসা যাক। 
এবার লিখব অন্য একটা বিষয় নিয়ে। সেটা 
হল জননিরাপত্তা বাবস্থা বা পাবলিক সেফটি 
ইউনিটগুলির হালচাল। 

প্রযুক্তিময় সান্টা ক্লারা কাউন্টিতেও পুলিস, 
দমকল এবং এমার্জেন্সি চিকিৎসকরা ভয়ঙ্কর 
বিপর্যয় বা দুর্ঘটনার সময় একে অন্যের সঙ্গে 
রেডিও যোগাযোগ করতে পারতেন না।তার 
কারণ প্রতিটি সংস্থার, ফ্রিকোয়েন্সি আলাদা, 
এর ফলে গুরুত্বপূর্ণ বিপর্যয়ের মোকাবিলার 
সময় বহু মূল্যবান সময় নষ্ট হত। কিন্তু কিছু 
করার ছিল না, কিন্তু এবারের গ্রীষ্মে এই 
ছবিটার কিছু রদবদল ঘটার সম্ভাবনা দেখা 
দিয়েছে। প্রায় একদশক আগে গোয়েন্দা সংস্থা 
ও সামরিক বাহিনী নিজেদের মধ্যে যোগাযোগ 
রাখতে একই ফ্রিকোয়েলিতে কাজ চালানোর 
জন্য একটি পদ্থা বার করেছিলেন। এখন সেই 
ব্যবস্থাটাই গুরুত্বপূর্ণ জননিরাপত্তা 
ব্যবস্থাগুলির জনা চালু করার কথা ভাবছেন 






'যাবে। সিলিকনভ্যালির এতিহ্য মেনেই স্থানীয় | যাবে তা নিয়ে চলছে গবেষণা । 
প্রশাসকরা। পুলিস প্রযুক্তিবিদরা Sa ব্যান্ড ভয়েস সুইচ" এই ব্যবস্থার আগুতায় একটি কাউন্টির 

ওয়াশিংটন ডিসিসহ সান্টা ক্লারা কাউন্টিই | দৈনন্দিন কাজকর্মের সময় বার্তা বিনিময়ের | ১৮টি থানা বা ফৌজদারি এলাকাকে আনা 
এব্যাপারে সারা দেশকে পথ দেখাচ্ছে। | ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যাবে তা নিয়ে | যাবে। এই এলাকার মধ্যেকার ইউনিটগুলি 
ফেডারেল প্রশাসকদের মতে এই পদ্ধতিতে | ভাবনা চিন্তায় ব্যস্ত । সংশ্লিষ্ট কর্তৃপক্ষের | যখন-তখন নিজেদের মধ্যে বাঁতা বিনিময় 
এগোলে আগামী পাঁচ বছরের মধ্যেই বার্তা | পাঠানো বিপর্যয় বা দুর্ঘটনা সংক্রান্ত তথ্যাবলী | করতে পারবে। এরজন্য স্থানীয় রেডিও, ফোন 
যোগাযোগ সমস্যার অনেকটাই সমাধান করা | কীভাবে ঠিক সময়ে অবিকৃত অবস্থায় পাওয়া | ট্রান্দমিটার, রিপিটারস কারও কাজকমই ব্যহত 


Epa 








হবে না। নিছক স্থানীয় ভিত্তিতেই এটা করা 
যাবে এবং প্রথমে এই কাজটা অনেকটা 
ব্যয়বহুল হবে বলে ভাবা হলেও আসলে 
এটার জন্য বিরাট কিছু অর্থবায় হবে এমন 
নয়। 

প্রথম ধাপে পাবলিক সেফটি এজেলিগুলি 
সরাসরিভাবে দেশের যেকোন জায়গায় ঘটা 
চারটি বিপর্যয় বা দুর্ঘটনা-হাঙ্গামা ইত্যাদি নিয়ে 
একই সঙ্গে অনলাইন বার্তা বিনিময় করতে 
পারবে। এই Fiera মধ্যেই এই ব্যবস্থা চালু 
হয়ে যাবে। দ্বিতীয় ধাপে গড়ে তোলা হবে 
কয়েকটি আঞ্চলিক বার্তাবিনিময় কেন্ত্র। 
এগুলির সাহাযো এজেন্সিগুলি তাদের দৈনন্দিন 
কাজকর্মের জন্য বার্তা বিনিময় করতে পারবে। 
পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে চলতি 
বছরের শেষ দিকেই কেন্দ্রগুলি কাজ শুরু 
করতে পারবে। 

দ্বিতীয় পর্যায়ে সংশ্লিষ্ট অফিসার বা 
প্রয়োজনে কোন গাড়িকে ধাওয়া করার সময় 
পরবর্তী শহরের সন্তাব্য যে রাস্তাগুলি দিয়ে 
দুর্ব্তরা যেতে পারে তাদের পুলিস ও 
প্রশাসকদের সতর্ক করে দিতে পারেন। 
ডিসপ্যাচ সেন্টার বা সুইচ চ্যানেলের সাহায্য 
নানিয়েও সরাসরি এই কাজ করতে পারবেন 
তারা। 

“রেডিও ইন্টার-অপারেবিলিটি' সমস্যার 
কারণে প্রয়োজনের সময় যোগাযোগ করে 
ব্যর্থ হওয়ার সমস্যা সব জায়গায় রয়েছে। 
ওকলাহামা সিটিতে বোমা বিস্ফোরণের সময় 
এই সমস্যা সামনে আসে। একই ঘটনা ঘটে 





কলস্বাইন হাই স্থলে গুলি চালনা এবং 
অকল্যান্ড হিলস-এ অগ্নিকান্ডের সময় । বিশেষ 
করে যে এরিয়াতে এই সমস্যা প্রকট, কারণ 
এখানে একেকটি জুরিসডিকশন এত গা 
ঘেঁষাষেষি করে রয়েছে যে ব্যান্ডউইথ-এর 
পরিসর কম। 

১১ সেপ্টে স্বরের ঘটনার পর জন 
নিরাপত্তা বিষয়ে মার্কিন মুলুকে সরব হয়েছেন 
সবাই। ওই সময় নিউইয়র্কের প্রশাসকরা 
প্রথম টাওয়ারটি ভেঙে পড়ার পরও দ্বিতীয় 
টাওয়ারের লোকদের জায়গা ছেড়ে চলে 
যাবার নির্দেশ দিতে তেমনভাবে পারেননি। 
ঘটনা ঘটার পরপরই লোকদের ব্যবস্থা থাকা 
সাম্প্রতিক অবস্থা সম্পকে অবহিত করার যে 
কোন সঙ্কটের সময় অত্যন্ত জরুরি। 

ভার্জিনিয়া এবং মিরিল্যান্ডের মত 
ক্যালিফোর্নিয়াও গোটা এলাকা জুড়েই সরল 
(বেতার-বার্তা বিনিময় সংযোগ গড়ে তোলার 
পরিকল্পনা করছে। ক্যালিফোর্নিয়া যে ব্যবস্থা 
নিচ্ছে তার জনা খরচ দাঁড়াবে ২.৫ বিলিয়ন 
ডলার | কাজ চলবে ১৫ বছর পর্যস্ত। একই 
ওয়েভলেন বেতার সংযোগ সমস্যার সমাধান 
খোজার চেষ্টার ইতিবৃত্ত নিয়েই গড়ে উঠতে 
পারে একটি আকর্ষণীয় কাহিনী। এই সমস্যা 
সমাধানের জন্য বছর তিনেক আগেই কাউন্টির 
নগর প্রশাসক পুলিস এবং দমকল বিভাগের 
প্রধানদের নিয়ে তৈরি হয়েছিল একটি 
টাস্কফোর্স । উপযুক্ত বিশেষজ্ঞ খোজার জন্য 
তারা বহু অর্থবায় করেছে। সমস্যাগুলি কি 
কি এবং তা সমাধানে কোন কোন ব্যবস্থা 





নেওয়া যেতে সেই ব্যাপারে বিশেষজ্ঞদের 
পরামর্শ চেয়েছিল তারা। এই পরামর্শের 
ভিত্তিতেই নতুন একটা ব্যবস্থা গড়ে তোলা 
যাবে এমনই ভাবা হয়েছিল। দীর্ঘমেয়াদী এই 
প্রকল্পে ব্যয়বরান্দ ধরা হয়েছিল কমপক্ষে ২০ 
মিলিয়ন ডলার । 

অগাস্ট মাসে টাস্ক ফোর্সের কো-লিডার 
শেরিল ক্যান্টোরিজ, যিনি পাওলো আল্টো 
পুলিস বিভাগে রয়েছেন, সল্ট লেক সিটিতে 
একটি সম্মেলনে যোগ দিতে এসে তিনি 
শোনেন ব্যালে এন সির জে পি এস 
কমিউনিকেশন এ ব্যাপারে ইতিমধ্যেই একটা 
সমাধান বার করে ফেলেছে। প্রথমে একটু 
সংশয়ী হলেও তিনি পন্যটির হাতে কলমে 
নমুনা পরীক্ষা করে দেখেন এবং খুশি হন। 
এটা শুধু কার্যকরী তাই নয়, ব্যয়ের দিক 
থেকেও আগের বিকল্পটির প্রায় ভগ্রাংশমাত্র। 
চালুও করা যাবে খুব তাড়াতাড়ি। 

কাজ শুরু হয়ে গেছে। নতুন ব্যবস্থা 
চালু হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। 
আর একটি বিপর্যয় বা দুর্ঘটনা ঘটার আগে 
বিভিন্ন নিরাপত্তা দপ্তরের মধ্যে একই 
ওয়েভলেনথ মারাফৎ এই বহুমুখীবার্তা 
বিনিময় ব্যবস্থা চালু হয়ে গেলে বহু জীবনহানি 
এড়ানো সম্ভব হবে। 


অনাবাসী সফটওয়ার বিশেষজ্ঞ রী জয়ড OF 
সিলিকন ভ্যালিতে ওরাকেল কর্পোরেশনের 
সঙ্গে যুক্ত। 

ই-মেইল joupta@usoractecon O 











প্রথম নর্ম্যাল ফর্ম 
এই প্রথম নর্মাল ফর্ম পুনরাবৃত্তি হওয়া ফিল্ড এবং ননত্যাটমিক 
ভ্যালুসগুলিকে বাদ দেয়। এখন প্রশ্ন আসে আ্যাটমিক ভ্যালু বলতে কি 
বোঝায় এবং এগুলি কি ব্যবহার করার সময় ভেঙে যেতে পারে? 
আযাটমিক ভ্যালু মানে হল ফিল্ডটি শুধুমাত্র একটি বিষয়েরই প্রতিনিধিহ্ 
করবে। এটা কখনোই অনেকগুলি ভ্যালুর সমাহার হবে না। একেকটি 
অণুতে যেমন এককটি নির্দিষ্ট উপাদান থাকে এটা অনেকটা সেইরকম 
ব্যাপার আর কী। রিলেশনাল ডেটাবেস এর বিকাশের প্রথম যুগে 
রেকর্ডে ফিল্ডগুলির ক্ষেত্র তুলনামূলক 





অর্ডার সাক্রান্ত সাধারণ তথ্যাবলী সারণীতে বিষয়টি এই রকমভাবে 
দেখা যায় 





Ordenid Order Dae Braid 55042 545 
ovos ৯3426. BUD O98 


85445 Nt 





উদাহরণটিতে দেখা যাচ্ছে একজন কাস্টমার এক সঙ্গে চারটির 
বেশি জিনিস অর্ডার না দিলে কোন সমস্যা নেই। ওপরের উদাহরণটিতে 
তিনটি জিনিসের অর্ডার দেওয়া হয়েছে। যাইহোক, প্রতিটি জিনিস 
কত বিক্রি হয়েছে তার হিসেব খুঁজে বার 








ভাবে সীমায়িত ছিল। প্রোগ্রামাররা তাই 
একটি রেকর্ডেই সব ডেটা ভরে দিতে 
চাইতেন। সেই কারণেই একটি ফিল্ডে থাকা 
'জিনিসগুলিকে নিন্লোক্তভাবে দেখানো 
যেতে পারতো : 12/03/9412/15/ 


ফিল্ড দেখা যায়। অর্ডার ডেট, স্টার্ট 
প্রোডাকশন ডেট, কমপাইলেশন ডেট এবং 
একটি ফ্ল্যাগ যার সাহায্যে বোঝানো যায় 
অর্ডারটি পাঠানো হয়েছে। 

ফিল্ডগুলির মধ্যেকার আত্তসম্পর্ক 
নির্ণয়, ডেটা উদ্ধার করা এবং অন্যান্য 
অপশানগুলিকে নিয়ে কাজ করা খুব একটা 
সহজ ব্যাপার নয়। কারণ ফিল্ডগুলির মধ্যে 
বহু ভ্যালু যাকে। একাজ করার সময় আপ্রিকেশন খুবই বীরগতি হয়ে 
যায়, কোডগুলিও হয়ে পড়ে অতিরিক্ত জটিল টেলবগুলিকে স্বাভাবিক 
আকারে ফিরিয়ে আনতে হলে ফিস্ডটিকে চারভাগে করতে হবে। এগুলোর 
মধ্যে তিনটি হল ডেটাফিস্ড এবং একটি লজিক্যাল ফিল্ড। 

প্রথম নর্মাল ফর্মটি ফিল্ডগুলির পুনরাবৃত্তির সমস্যারও সমাধান 
করে। প্রথমদিকের ডেটাবেস ডেভেলপার কাস্টমারদের অর্ডার দেবার 
সুবিধার জন্য হার্ড-কোড নাম্বার দেওয়াই স্বাভাবিক ছিল। অর্ডার দেওয়া 
পণ্যগুলির আইডির সাহায্যে তারা এই কাজ করতেন। একটি রেকর্ডের 













করা খুব কঠিন। জিনিসগুলির প্রতিটি 
তালিকা ধরে ধরে এই হিসেব করার জন্য 
একটি প্রোগ্রামের সাহায্য নিতে 

প্রথম নর্মাল ফরমটি পুনরাব 
ফিল্ডণুলিকে একটি একক ফিল্ডে বদলে 
দেয়। তাই এটা যতটা প্রয়োজন ততগুলি 
রেকর্ড তৈরি করে (প্রতি আইটেম পিছু 
একটি)। নিচের সারণীতে বিষয়টি দেখানো 






ত্ত হওয়া 





নাল মডেল তৈরির কাজ সম্পূর্ণ হয়। প্রথম 
নর্মাল ফর্মটিকে 'ট্রাকচারাল অথবা সিনেথেটিক নর্ম্যালাইজেশন' 
নামেও অভিহিত করা হয়। যাই হোক, এটা কখনোই আপনার চূড়ান্ত 
লক্ষ্য হতে পারে না। এরপরও ডেটাগুলিতে এমন কিছু সমস্যা থেকে 
যায় যা কোডটিকে প্রয়োজনের তুলনায় জটিল করে তোলে। 


দ্বিতীয় নরম্যাল ফর্ম 

দ্বিতীয় নর্ম্যাল ফর্ম অনুযায়ী প্রতিটি কলামই প্রাইমারি কি'র প্রতিটি 
অংশের ওপর নির্ভরশীল। প্রথম নর্মাল ফর্ম থেকে তৈরি হওয়া 
সারণীটির দিকে আর একবার তাকালেই বিষয়টি পরিদ্ধার হয়ে যায়। 














08709 


শরম নৰ্মাল ফের সাহায্যে কলে দেওগার ভন ভজন দহ আই ডি 
গুলিআরতঅনন্য থাকতে পারেনা।এবইঅবস্থাহয একক ফিল্ডগুলিরও। 
যদিও অর্ডার আইডি এবং প্রোডাক্ট আইডিগুলির সমন্ধয়ের মধ্যে কোন 
অন্যতা থাকতে পারে। এই কথাটা মাথায় রেখে কাজ চালানোর সুবিধার 
জন্য আপনাকে পরবর্তী ধাপে অন্য ফিল্ডণুলি নতুন প্রাইমারি কির 
ওপর নির্ভরশীল কিনা তা পরীক্ষা করে নিতে হবে। 

অর্ডার ডেট শুধুমাত্র অর্ডার আইডির ওপরই নির্ভর করে, অর্ডার 
আই ডি এবং প্রোডাক্ট আইডির কম্থিনেশনের ওপর নয়। অর্ডার নেট- 
এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তাই দ্বিতীয় নর্মাল ফর্ম অনুযায়ী 
এই ফিল্ডগ্ডলিকে সরিয়ে একটা আলদা সারণীতে স্থানান্তরিত করতে 
হবে। এর সঙ্গে দিতে হবে অর্ডার আইডির ওপর নির্ভরশীল একটি 
ফিল্ডের কপি। এর ফলে দুটো সারণী তৈরি হয়। একটি হল নেম, যা 
প্রাইমারি fore অর্ডার আই ডি ব্যবহার করে। অর্ডার ডিবিএফ এবং 
'অন্যানা নাম যাতে থাকে প্রোডাক্ট সেটা হল আইডি এবং অর্ডার আইডির 
প্রাইমারি কি। ORDITEMS. DBF এই নতুন সারণিগুলি হল : 







477 
করে দেয়। একটি সারণীতে থাকবে প্রতিটি অর্ডারের বিস্তারিত খুঁটিনাটি 
তথা । মনে রাখতে হবে ORDITEMS.DBF-Line No 
ইতিমধোই একটি নতুন ফিল্ডযুক্ত করতে হবে। এই অতিরিক্ত ফিল্ড 


ফর্মে কটা বিষয় রয়েছে তা গুণে নিতে পারবে। এই ফিম্গটিতে চার - 


ডিজিটের একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে। তাই এর 
ikms পৰ্যপ্তি একইভাবে দেখানো যায় DA 


বার বার ঘুরেফিরে আসতে পারে। যদিও অর্ডার আইডি এবং এবং 
লাইন নম্বরের সময়টি হবে অনন্য ।এমনকি যদি একই আইডি একটি 
অর্ডারে একাধিকবার আসে তাহলেও তার লাইন আইটেমভ্যালু আলাদা 
হবে। সেই কারণেই এই ফাইলটির একটি কম্মোজিট প্রাইমারি কি দরকার। 

তৃতীয় নর্মাল ফর্মাটিকে বোঝাতে আরও একটি ফিল্ড প্রোড নাম 
যুক্ত করতে হবে। ধরে নেওয়া যাক এই অর্ডার - ডিটেইল সারনীটি 











তৃতীয় নর্মাল ফর্মে প্রাথমিক নয় এমন প্রতিটি ফিল্ডকে অবশ্যই 
একান্তভাবে প্রাইমারি ফিল্ডের ওপর নির্ভর করতে হবে। প্রথমে এটা 
জানতে চেষ্টা করা যাক। প্রোডাক্ট আইডি একাস্তভাবেই কি ফিল্ডের 
অর্ডার আইডি এবং লাইন নাম্বার এর ওপর নির্ভরশীল কিনা, এর 








উত্তর হ্যা-ই হবে, কারণ প্রতিটি অর্ডার আইডি এবং লাইন নাম্বার এর 
সমন্বয় পিছু একটি করেই প্রোডাক্ট আইডি থাকে। 

প্রোডাক্ট আইডি কি প্রোডাক্টের নামের ওপর নির্ভরশীল? এই প্রশ্নে 
একটা ফাদ থাকে। একদিক থেকে বলতে গেলে উত্তর হবে হ্যা, কিন্ত 
প্রোডাক্টের নাম খুব GAG নাও পারে। বহু আকার, রঙ এবং অন্যান্য 
বৈশিষ্টো আলাদা। প্রতিটি প্রোডাক্টেরই রয়েছে frora অনণ্য প্রোডাক্ট 
আইডি, কিন্ত প্রোডাক্টের নাম একই এই কারণেই প্রোডাক্ট আইটি 
নিছক প্রোডাক্টের নামের ওপরই নির্ভরশীল নয়। ফিল্ডের প্রোডাক্টের 
নাম কি একাস্তভাবেই প্রাইমারি কি'র ওপর নির্ভরশীল? মোটেই নয়, 
প্রোডাক্টের নাম বলতে শুধুই অর্ডার আইডি এবং লাইন নাম্বার এর 
কাছ বোঝায় না বরং এটা প্রোডাক্ট আইডি-নির্ভরশীল। মনে রাখতে 
হবে প্রতিটি প্রোভাক্টেরই একটি নির্দিষ্ট নাম আছে, অবশ্য একই নামে 
একাধিক প্রোডাক্ট আইডিও থাকতে পারে। এখানেই তৃতীয় নর্ম্যাল 

পড়ছে। 








চলুন জাভায় যাই 


কাবেরী মহাপাত্র 
এবারও কিছু টিকার পরিচিতি | 

















সত 1 nun e খা he এ Loon 
oa ary Fo 
Ire ott of te orm ore carmen 0০ ot Tee can 





memet ভার্টিকাল টিকার আযাপলেট এক বা একাধিক 
প্যারাগ্রাফের টেক্সটগুলির ওপর দিয়ে সিঢ থেকে ওপরে বা ওপর 
থেকে নিচে স্কুল করে। এখানেও একই সঙ্গে একাধিক প্যারাগ্রাফ 
দেখা যায়। প্যারা গ্রাফগুলি একই সঙ্গে বা থেমে একটা নির্দিষ্ট গন্তব্যে 
যায়। 


প্রপার্টিজ 
টেবল ৪-৫ আযাডজাঙ্কট ভার্টিকাল টিকার আযাপলেট 


সেটিংস। 











New Fea 
try them 


New Features 


features try them all! 








active 
টেবল ৪-৬ র্যানডম টিকার আআপলেট সেটিংস। 


পি Oo on wd oA Poms Coren Or pmen 
সত frum এজ Rase Locoton 
Prime aceon tocaron wrens ma tma poses Noh Sou font Corte 
~ ‘Seu horn tories নন 





Speed Be ও te mouro west vory Sow Bo man 
‘Schon Ft ry fet grows ar 


উপ পু ge comen আস আসা 
Ee So Tato রত E 


সাকসেসিভ টেক্সট 

সাকসেসিভ জ্যাপলেটের সাহায্যে এই আ্যাপলেটটি পরপর এক বা 
একাধিক আ্যাপলেটকে দেখায়। এক সময় কেবলমাত্র একটি 
প্যারাগ্রাফই দেখা যাবে। টেক্সট অবশ্য সচল থাকবে না। তবে Panse 
₹০০৪০০7 প্রপার্টি ব্যবহার করে টেক্সটটিকে সঠিক জায়গায় নিয়ে 
আসা যায়। 











শ্যাডো ভার্টিকাল টিকার 


শ্যাডো ভাটিক্যাল টিকার আপলেট এক বা একাধিক প্যারাগ্রাফের 
শ্যাডোর টেক্সটের ওপর থেকে নিচে বা নিচু থেকে ওপরে যেতে পারে। 
এক সময়ে একটি প্যারাগ্রাফ দেখা যায়। প্যারাগ্রাফটি একটানা সচল 
থাকতে পারে অথবা পরের প্যারাগ্রাফে যাবার আগে একটা নির্দিষ্ট 
জায়গায় বিরতি দিতে পারে। 








RUE মাত্র VR জা SVAN 





শ্যাডো হরাইজন্টাল টিকার আপলেট এক বা একাধিক প্যারাগ্রাফের 
রঙিন বা শ্যাডো রয়েছে এমন টেক্সটের ওপর দিয়ে পাশাপাশি যেতে 
পারে । এক সময়ে কেবল একটি গ্যারাগ্রাফই দেখা যাবে। প্যারাগ্রাফটি 
লাগাতার ভাবেই সচল থাকতে পারে অথবা প্ারাগ্রাফটির টেক্সট- 


এর কোন একটি বিশেষ জায়গায় একটু থামতে পারে। 












৩ Washington!-thrice glorious name, 
glorious name, What due 










awe locaton Locaten where me ted pomer Mam Soh fo Corie 
‘Wont Noman Nominal দাও সী 


শি পেস Meum 
ot. 





পরের ধাপের চাবি 


এবারে এই বিভাগে অবতার সায়ানি। 





এশিয়ার ডিরেক্টর। 
লোকে ধরে নেবে, এমনকি যা করা য 








ভাববেও না কেউ, সেটাই করে ফেল 
অবতার-এর এক ধরনের অভ্যাস বলা 
পারে। তিনি বলেন ইন্ডাস্ট্রি গতানুগতিকতা 
অনুসরণ করে চলবে না নিজেই তৈরি করবে 
নতুন ক্ষেত্র এটাই এই মুহূর্তের সব থেকে 
গুরুত্বপূর্ণ প্রশ্ন 

অবতার বলেন আমি নিজে এটা বারবার 
দেখেছি তথাকথিত পন্ডিতরা বলছেন এটা 
করা যাবে না, কিংবা তোমরা সময়ের থেকে 
অনেক আগে ভাবছ — পরবর্তীকালে 
দেখেছি আমাদের সিদ্ধাস্তটাই সঠিক প্রমাণিত 
হয়েছে। এই সাহস আর কল্পনার ডানায় ভর 
দিয়েই প্রযুক্তি এগোয় এবং এর সঙ্গে অবশ্যই 
যোগ করতে হবে বাস্তব চাহিদার দিকটি। 
সোনি ওয়াকম্যান তৈরির আগে কেউ কি 
ভেবেছিল সঙ্গীতও একটা বহনযোগ্য 
ব্যাপার। ফোনও তো আগে লোকে বাড়িতে 
বসেই করত। এখন তো মোবাইল ফোন ছাড়া 
অনেকে যোগাযোগের কথা ভাবতেই পারেন 
না। বাজারকে যিনি নেতৃত্ব দেবেন, কিংবা 
এগিয়ে থাকতে চায় যে সংস্থা তাকে সবসময় 
ভবিষ্যত wht হতে হবে। ভবিষ্যতে লোকের 
কি প্রয়োজন হবে সেটাই সব থেকে আগে 
ভেবে বার বরতে হবে এবং এই ভবিষ্যৎ 
দৃষ্টির ওপরেই নির্ভর করে সাফল্য। 

ইনটেল যখন বাজারে আনছে দ্রুততর 
প্রসেসর কিংবা নতুন কোন ডিভাইস তখনও 
অবতার এর একই অভিজ্ঞতা হয়েছে। তার 














ব্রেতারাই। পি সি আমাদের জীবনে 
ইতিমধ্যেই এক বিরাট পরিবর্তন এনে দিয়েছে 











সফটওয়্যার আর্কিটে 


সপ্তাবনাগুলিকে পুর 


কথা যায় সেদিকেও নজর রেখেছিলেন | 


প্রোগ্ামগ্ুলিতে আপনার পি সি চলে তা 


যে 


আরও ARSE এবং সঠিক ক্ষমতাসম্পন্ন 
হয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার আরও উপযুক্ত 
পরিকাঠামো চাইছে। নইলে সেগুলি চলতে 
পারবে না। এটা এমনই একটা পরিস্থিতি যখন 
সফটওয়্যারই উচ্চক্ষমতাসম্পন্ হার্ড ওয়্যার- 
এর প্রয়োজনীয়তা তৈরি করে দিচ্ছে অর্থাৎ 
এটার বিকাশ হচ্ছে চক্রাকার গতিতে । 
এটাকেই আমবা বলছি ‘সফটওয়্যার 
স্পাইর্যাল।' 

আজ আমরা প্রযুক্তির যে জায়গায় 
দাড়িয়ে বয়েছি তা একাড ভাবেই 
ব্যবহারকারী নির্ভ র। তাদেরকে ATS 
করাটাই আমাদের আসল কাজ। পি সি 
মালিকদের সাধারণত হাই-এন্ড মেশিনের 
খুব একটা দরকার নেই। কারণ অনেকেই 
পি সির সাহায্যে শুধু ওয়ার্ড প্রসেসিং; 
ইন্টারনেট সার্ফিং, ই-মেইল পাঠানো এইসব 


ফেব্রুয়ারি ২০০টি 








কাজই করেন। কিন্তু কমপিউটিং ক্ষমতা 
উদ্বৃত্ত হয়ে গেলেই ভাবা দরকার এর থেকে 
যে বিশাল সম্ভাবনা তৈরি হচ্ছে তা আমরা 
ব্যবহার করব কীভাবে। 

এই নতুন fone ধরেই পরের ধাপের 
প্রযুক্তি বিকশিত হতে পারে, অতীত ও 
বর্তমানের সফটওয়্যার স্পাইরযালের 
অভিজ্ঞতা নিয়েই নতুন প্রজন্মের জিডিটাল 
ডিভাইসুলি এই ব্যাপারে এগোনোর ক্ষেত্র 
এক নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। 
আমাদের অগ্রগতির ক্ষেত্রগুলিকে প্রভাবিত 
করছে এই নতুন উস্তাবনগুলি। যেমন শুধু 
ডিজিটাল মিউজিক নয়, কমপিউট র 
সর্বসাধারণের শ্রবণযোগ্য সাধারণ গানও 
পরিবেশন করছে এমনটাই বা ভবিষ্যতে 
অসম্ভব হবে কেন? হয়তো সেইসময় 
আপনার পি সি-টিই হয়ে উঠবে একটি 
পেশাদার রেকর্ডিং স্টুডিও। মানুষ, যন্ত্র, 


আবেগ — সবকিছুরই এক চমৎকার সমাহার 
ঘটবে তাতে। 

ভবিষ্যতের পি সি-গুলিতে তৈরি হতে 
পারে চোখ ধাঁধানো স্পেশাল এফেক্ট রয়েছে 
এমন সিনেমা। অত স্পেশাল এফেক্ট হয়তো 
কোন ছবিতেই এখনও আমরা দেখিনি। 
সম্পাদনা, ডাবিং ইত্যাদি পোস্ট 
প্রোডাকশনের কাজকর্মও তখন হয়তো 
আমরা বাড়ির পিসিতে বসেই আরও নিখুত 
এবং কম ব্যয়ে করতে পারব। যে পি সিটিতে 
এটা হবে তার দাম হয়তো ৩০ হাজার টাকার 
মত। গানের মত ছবির জগতেও আসবে 
তাহলে একটি বৈপ্লবিক somes এবং ছবি 
করা হয়ে উঠবে আগের তুলনায় অনেক কম 
বায়বহুল। 

ভবিষাতের ক্রেতাদের কথা মাথায় 
রেখেই আমরা আনছি 'বানিয়া" নামে একটি 
নতুন মোবাইল প্রসেসর ২০০৩ নাগাদ 


মোবাইল কমপিউটিং এ একটা যুগান্তর 
আসবে! সারা পৃথিবীর নোটবুক কমপিউটর 
ব্যবহারকারীদের বন্ধু হয়ে উঠবে। আমাদের 
নতুন প্রসেসরটির কার্যক্ষমতা মোবাইল 
পেন্টিয়াম প্রি-তে ব্যবহৃত স্পিডস্টে প 
প্রযুক্তির থেকেও বেশি। wees আমরা 
চিপগুলির শক্তি সংরক্ষণ ক্ষমতা বাড়াতে 
পারব ততই এর সম্ভবনাও বাড়বে। 
আমাদের একাজ করতে হবেই, এবং 
আমি আশাবাদী ইনটেল এই চ্যালেঞ্জ 
সাফলোর সঙ্গেই উতরে যাবে। আমাদের 
ইতিমধ্যেই 3-50115এ কাজ চালানোর মত 
একটি পেন্টিয়াম 4 এর নমুনা রয়েছে। 
আপনি যদি মনে করেন এটা যথেষ্ট 
গতিসম্পন্ন তাহলে 10 gigahertz চালানো 
প্রসেসর দেখলে চমকে যাবেন। আগামী ১০. 
বছরের মধ্যেই আমরা তাও বাজারে এনে 
ফেলব। Q 











সাইবার বিশ্ব 


এই বিভাগটিতে এবারও থাকলো IEG YTA | 


জলতলে ফোন 


জলতল থেকেও এবার ফোন করতে পারেন 
আপনি। এমনকি যদি জলের ৩০ ফুট 





গভীরে থাকেন সেখান থেকেও। ফ্রান্স 
টেলিকম-এর নবতম উদ্তাবনটি এই 
অসম্ভবকে সম্ভব করেছে। এই ফোনের 
সাহায্যে মোবাইল অথবা সাধারণ ফোনে 
ডুবুরি অথবা জাহাজ মেরামতকর্মী বা 
জেলেদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি 
আরও সহজ হয়ে পেল। জি এস এম ইউনিট 
সম্বলিত এই ফোনটি সংযুক্ত থাকবে একটি 
ভাসমান বয়াতে। এটির মাধ্যমেই সম্ভব হবে 
টেলিযোগাযোগ । কোনটিতে থাকবে একটি 
ডায়াল প্যাড, একটি লাইট, একটি বাজার ও 
একটি বিশেষ মাউথপিস। আলো ও ধ্বনির 
সাহায্য প্রাপক কল আসার কথা জানতে 
পারবেন। বার্তা আদান প্রদান সম্ভব হবে 
ধ্বনি তরঙ্গের মাধামে। 









সার্কিট থাকবে, এর ফলে এগুলি দেখতে 
হবে অনেকটা ক্ষুদে ক্ষুদে কিউব এর মত। 
এখনকার চিপগুলির মত দ্বিমাত্রিক হবে না। 
ডিজিটাল ফ্ল্যাট প্যানেলগুলির মত কিছু 
কিছু ডিজাইন পদ্ধতি অনুসরণ করবে এটি। 
এই জন্য ম্যারি ফ্ল্যুটে প্যানেল ডিসপ্লে 
Reh core কিছু ধ্যানধারণাও নিয়েছে। 
আকারে অবশ্য এগুলি ছোটই হবে। ম্যাট্রিক্স 
এর দাবি তার ৬৪ এম বি ফ্ল্যাশ মেমারি 
কার্ড দিতে পারবে যার দাম দাড়াবে প্রায় 
১০ ডলার। 


মেইল কেন্দ্র 

পি সি না থাকলেও ই-মেইল করতে কোন 
অসুবিধা নেই। ব্যাঙ্গালোরের iNabling 
Techonologies নিয়ে আসছে এই 





প্রযুক্তি দাম ৫ হাজার ৯৯০ টাকা। 


উত্ভাবনাটির নাম আই.স্টেশন। এই Ta 














নিও 






কোন অসুবিধা নেই। ওজন ৭৭০ 
ক্যাপাসিটি 256KB | আইস্টেশ। 
রয়েছে একটি মোডেম ও এল সি 
এবং পি সি পোর্টসহ আই 
ক্লাসিক মডেলও রয়েছে। যো 
হাজার ৯৯০ টাকা 











আজব-পাজামা 
উন্নয়নশীল দেশগুলিতে এক বছরের কম 





বয়সের শিশু মৃত্যু একটা খুবই পরিচিত 
ঘটনা। বেলজিয়ান গবেষকদের মে 
প্রযুক্তি নির্ভর বেবিস্যুট বা পাজামা এই 
মৃত্যুর হার অনেকটাই কমাতে পারে। এই 
পাজামাগুলির ভিতরে সুতোর সঙ্গে বুনে 
দেওয়া হবে পাঁচটি সেনসর। এর সাহাযো 
শিশুর শ্থাসপ্রশ্থাস এবং নাড়ির গতি জানা 
যাবে। সেনসরগুলি যুক্ত থাকবে একটি ক্ষুদে 














'ডিটেকটরের সঙ্গে। অস্বাভাবিক কিছু 
'ঘটলেই তাতে বিপদসক্কেত আসবে। 
সেনসরগুলির সঙ্গে শিশুর ত্বকের কোন 

সরাসরি ছোঁয়া লাগবে না। ফলে এর জন্য 


ফেব্রুয়ারি ২০০ চু 















শিশুর কোন অসুবিধাও হবে না 
নামে ইউরো সংস্থাটি এটির 

আবিদ্ধারক তারা পর্তুগাল এবং জার্মানি 
শিশুদের ওপর এটি পর 








ব্যবহার করেছেন। বে 
আসেনি 
বাজারে আসছে 


এটিএম-এ টিকিট 


আপনার এটিএম সেন্টার থেকেই এবার 
যেকোন সময়ে রেলের টিকিট পেতে 
পারবেন আপনি। এর জন্য স্টেশন কিংবা 





একটি ভাল 


ব্ববর। 


সিঙ্গাপুরের কিছু 






সাজেন্টি।যা 


বুড়ো আঙুলের বি 





L 





করবে। এটা চালাতে কোন ব্যাটারিরও 

দরকার হবে না। উদ্ভাবনাটির নাম fife) ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত সময় পুষিয়ে 

হাতের সঙ্গে এটি বুড়ো আঙুলের as 

জায়গাটিতেই বাঁধা থাকবে। এই ধাতব বুড়ো রিজার্ভেশন অফিসে যাওয়ার কোন দরকারই, 
Renee বুড়ো আঙুল যে যে কাজ করে নেট নিয়ন্ত্রণ GR এটিএম কার্ডধারীদের জন্য বিভিন্ন 

তা করানো যাবে। দুটো ছোট গুলি এবং সুক্ষ ব্যাঞ্ খুব শীঘ্রই এই নিয়ম চালু করতে 
ইস্পাতের তারের সাহায্যে এটি কাজ করে। পুনের কিছু ছাত্র ওয়েবে অবাধ জুয়া চলেছে। ইতিমধোই স্টেট ব্যান্ধ অব ইন্ডিয়া 


এমনকি লেখালেখি এবং ছোটখাটো জিনিস খেলাকে বিধিসন্মত করার দাবি জানিয়েছে। 
তোলার কাজও এর সাহায্যে করা যাবে। পুনের সিমবায়োসিস ল কলেজের এক ছাত্র 
প্রতিটির দাম ১০০ সিঙ্গাপুরি ডলার। তবে. ইতিমধোই মুম্বাই হাইকোর্টে এব্যাপারে 
এটি কিনে নিয়েই পড়ে ফেলা যাবে এমন একটি জনস্বার্থ সংক্রান্ত মামলা দায়ের 


কোন ব্যাপার নয়। নিদিষ্ট পদ্ধতি মেনে হাতে 
ফিট করাতে হবে। 


ভুপালে এই ব্যবস্থা চালু করেছে। এছাড়াও 
আরও soft ane ভারতীয় রেলওয়ে 
কর্তৃপক্ষের কাছ থেকে এব্যাপারে এগোনোর 
অনুমতি পেয়ে গেছে। এদের মধ্যে রয়েছে 
এইচডিএফসি IE, কর্পোরেশন ব্যান্ধ এবং 
অন্যান্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত are | প্রথম 


এ পর্যায়ে এটিএম-এ দেওয়া হবে স্থানীয় রুটের 
নারায়ণ টিকিট তারপর দূরত্ব বাড়বে। এই সুবিধা 
= পেতে হবে যাত্রীদের এটিএম রয়েছে এমন 
আইটি-র দুঃসময়েও ভারতীয় তথ্য প্রযুক্তির ব্যাঙ্কে আকাউন্ট খুলতে হবে। 
ক্ষেত্রে একটি সুখবর রয়েছে। সাংপ্রতিক a 


টাইম সি এন এন সমীক্ষায় বিশ্বের ২৫ জন 




















রূপকথা থেকে রোমাঞ্চ 


এবারে এই বিভাগে, রূপকথা, রান্নাঘর আর ট্রেনযাত্রা 


আলাদিন 


শতান্দীর পর শতান্দী আলাদিন ছোটদের মুগ্ধ 


করে চলেছে। মুগ্ধতা একটু কমে হাফপ্যান্ট 





ছেড়ে ফুলপ্যান্টের বয়সে। আসলে কিন্ত 
ততদিনে আলাদিনে মজে গেছে আরও এক 
ঝাঁক কচিঝ্টাচা। আলাদিন-এর কাজকর্ম নিয়ে 
বানানো এই সিডিটি পাচ বছরের বেশি 
যাদের বয়স এবং যারা কমপিউটরে অভ্যন্ত 
তাদের কাছে এক চমৎকার অভিজ্ঞতা। 
ইনস্টল করাও খুব সহজ। শুরুতেই অগববা 
নামে একটি জিন এসে আলাদিনের দুনিয়ার 
আপনাকে স্বাগত জানাবে। এরপর আপনার 
চোখের সামনে একে একে ভেসে উঠবে 
মীনাবাজার, জাদুগুহা আর সুলতানের 
প্রাসাদ। এর প্রতিটি জায়গাতে গিয়েই 
আপনি নানারকম আকর্ষণীয় খেলায় মেতে 
উঠতে পারেন। প্রতিটি জায়গাই নিজস্ব 
বৈশিষ্ট age | বাজারে পাবেন ফৃর্তির 
(আবহাওয়া, গুহা সত্যিই রহস্যময় আর 
রাজপ্রাসাদের জাঁকজমকে ধাঁধিয়ে যাবে 
চোখ। যে জায়গায় আপনি যেতে চান তাতে 













আলাদিন ও জেসমি 
Bae) বাচ্চাদের এই সি ডি 
ছাড়বেন না, এটা হলফ করে বলা যায়। 

ক্রিপিংস দেখার পর্দাটা একটু বড় হলে ভাল 


wi 


নাম : ডিজনিস আলাদিন জ্যা্সরিভিটি সেন্টার 
নির্মাতা : মিতেশ সফটে ক, ব্যাঙ্গালোর, 
৬৫৬৫৫০৮ 

দাম: ৯৯৫ টাকা 


পান ভোজন 

গত কয়েক বছরে ভারতীয় রান্না ঘরে একটা 
বিরাট fewa ঘটে গেছে। ইতালি, চিন, 
মায়ানমার, থাই, মেক্সিকো, মরক্কো সব কিছু 








সিম্পলি এলিস্যান্ট tare সুপস আন্ত স্টুজ, 
এতে বর্ণিত হয়েছে ৬৬৩টি পাক প্রণালী। 





জোরদার হলেও সিডিটিতে ছবি চোখে 


কম। প্রতি চারটি রান্নার মধ্যে 


পড়ার মত 





মাত্র একটিতে ছবি দেওয়া হয়েছে 
রাধুনিদের এতে একটা BRE 
রয়েছে। এতে রে 
এর সাহায্যে পরিমাণের 
মশলার পরিমাণ কত হবে ত 
যাবে। আবার পড়ে থাকা সামগ্রী দিয়ে 
কীভাবে রাধা যাবে। তাকলাগানো ডিশ 
তারও সুলুক সন্ধান দেওয়া আছে 
এখানে। 

এখানেই চমৎকারিতের শেষ হচ্ছে না। 
শুধু দেখে আর শিখে রান্না নয়। আপনার 
নিজের কিছু রন্ধনকারিকুরিও এর সঙ্গে যুক্ত 
করতে পারেন আপনি। রান্না ছাড়াও এতে 
আছে পানীয়ের ব্যাপারে নানারকম টিপস। 
তবে পাকপ্রাণালী দাপটই বেশী পানীয় আছে 
দ্বিতীয় ভাগে। এই বিভাগের অন্যতম 
আকর্ষণ হল অঞ্চল ভেদ অনুসারে ওয়াইন 
নির্দেশিকা scare) ওয়াইন সেলার কীভাগে 
গড়বেন তার Bora) এই সিডিটি চালানোর 
জন্য বিরাট কমপিউটর অত্যন্ত হওয়ার 


ফেরারি ২০০২ E> 














কোন প্রয়োজন নেই। ২৩৬ পাতার একটি 
ম্যানুয়াল দেখে এটি মোটামুটি সবাই চালাতে 
পারবেন। 


লাম : মাস্টার কুক ফুড আয ওয়াইন 
নিৰ্মাতা সিক্ষেপ লানিং, নয়া দিলি, ৫৪৬৪৮৩২ 
দাম : ১৬৯৯ টাকা 


ট্রেনযাত্রা 


গতবছরের জুন মাসে মাইক্রোসফট 
বাজারে ছেড়ে দিল প্রথম ট্রেন স্টিমূলেটর। 





সেই থেকে আজ অবধি এটা 
একমেবান্ধিতীয়ম ফ্লাইট স্টিমুলেটর 
সিরিজের মাইক্রোসফটের সাফল্যের ধারা 
বাহিকতা রক্ষা হয়েছে এখানেও | Ga 
চালানোর বাস্তবসম্মত দিকটি অনুসরণ 
করেই তৈরি হয়েছে এই খেলাটি | এতে 
আপনি নিজেই হয়ে যাবেন ট্রেন চালক। 
৬টি সম্পূর্ণ আলাদা জায়গায় ৯টি ট্রেন 
চালানোর চমকপ্রদ অভিজ্ঞতা সঞ্চয় 
করবেন আপনি। রয়েছে বহু অপশন, 
আপনি দ্রুতগামী ট্রেনটির চালক হওয়ার 
আ্যাডভেঞ্চারের বদলে জানালার ধারে বসে 
লাগাতার মনোরম নিসর্গ দেখে চলা যাত্রীও 
হতে পারেন। ৬টি রুটের মধ্যে থেকে 
যেকোন একটি রুট আপনি চড়বার বা 
চালানোর জন্য বেছে নিতে পারেন। ছাড়া 


থেকে থামা পর্যন্ত গ্যালপ করা ইত্যাদি ট্রেন 
চলাচলের নিয়ম মেনেই হবে। 

মজার সঙ্গে সঙ্গে এতে রয়েছে ব্যাপক 
দায়িতজ্ঞান সম্পন্ন হওয়ার শিক্ষা ট্রেন 
ইঞ্জিনিয়ারিং হিসেবে আপনাকে 
(লোকোমোটিভের প্রতিটি নির্দিষ্ট স্তর 
অতিক্রম করেই এগোতে হবে গতি নিয়ন্ত্রণ, 
সিগন্যাল দেখা, রেলওয়ে টাইমটেবিল দেখা 
ইত্যাদির ক্ষেত্রে নির্ারিতও নিয়ম মেনেই 
এগোতে হবে। প্রিডি এনভায়রনমেন্ট এবং 
গ্রাফিক্স এই খেলাটিকে দৃষ্টিনন্দন করে 
তুলেছে। 


নাম ট্রেন স্টিমূলেটর 
নির্মাতা : মাইক্রোসফট ইন্ডিয়া, নয়া দিল্লি 
দাম : ২৫৯০ টাকা 











জীল বেয়ে চলা 


নেট বিলাসীদের জন্য কয়েকটি সাইটের হদিস। 


আপনাকে প্রোগ্রামিং কোড লিখতে 
সোর্স কোলাবরেটিভ প্রোগ্রাম। ইন্টারফেসে অন্যান্য কিছু 
যেকোন জায়গায় নিয়ে যাওয়া যায় এবং এর সাহায্যে আপনি সাধারণভাবে বব 
পাবেন। স্টার্ট মেনুটা অন্যরকম। এটা ব্যবহারকারীদের শুধু ডেন্টটপের বাঁদিকের কোণে আটকে রাখে || 
না। অনেকগুলি প্লাগনই লাইটস্টেপের আর একটি বড় আকর্ষণ। তবে এটা চালাতে হলে উইন্ডোজ 
সেটআপ, কনফিগারেশন ফাইল এবং EAN কোড মাস্টারিং করতে জানা জরুরি। আলোচ্য সাইটটি এই কাজে আপনাকে সাহায্য করতে পারে। 





OD =ন-এর খোঁজখবর জানতে হলে এই সাইটটিতে আসুন। উদ্েখ্য ্যাভিয়েটর সফটওয়ার- 
এর তৈরি এই শেয়ারওয়্যারটি যে বেশ কাজের তা ইতিমধ্যেই অনেকে জেনে CNEA | ini ফাইলস 
থাকায় সেটআপ এবং সিস্টেম এডিট করার কোন কামেলা নেই। ডেস্কটপ ছাড়াও 
রয়েছে দুটি টুলবার। কনফিগার করার অপশনও খুব সোজা। অগ্রসর ব্যবহারকারীরা refile 
এডিট করে এটিকে ফাইন টিউনও করতে পারে। আস্টন-এর অন্যান্য কাজ অবশ্য খুব একটা 
বেশি নয়, থিমও মাত্র ২০টি। তবুও কিছু রুটিন কাজে এটার দরকার হয়। আস্টনশেল ডট কম 
এব্যাপারে আপনাকে যাবতীয় তথা সরবরাহ করবে। 











তীিসমানও বস্তুত একটি শেয়ারওয়্যার। এটি একটি নিখাদ শেল প্রোগ্রাম। আপনি যাতে 
সহজেই শেল প্রোগ্রাম ব্যবহার করতে পারেন তারই সুযোগ করে দিচ্ছে তালিসমান। এটা ইনস্টল 
করাও সহজ । শেল চালু করার ঝগ্চাট এভাবে চাইলে Explorer শেল এও একটি প্রোগ্রাম 
হিসেবে এটি চালানো যায়। এটার ডকুমেন্টেশন এবং টিউটেরিয়াল খুব তাল। এগুলির সাহায্যে 
আপনি বহু থিম কীভাবে দ্রুত কাস্টমাইজ করা যায় তা জানতে পারবেন। যদিও এটি তালিসমান 
ফর্মস এর মাধ্যমে সাজানো, অবজেক্টগুলির প্রতিটিরই আলাদা করে প্রপার্টিজ আছে এবং তা 
ফমেই থাকে। তালিসমানে রয়েছে তালিসমান অবজেক্ট এডিটর। এর সাহায্যে আপনি অবজেক্টগুলির বৈশিষ্ট্গুলি বদলে দিতে পারবেন। লে- 
আউট পরিকল্পনাতেও রয়েছে ভাবনা ও বুদ্ধির ছাপ। আলোচ্য সাইট থেকে তালিসমান ভাউনলোড করতে পারবেন। 





[আপনার উইন্ডোজ এর নতুন ভা্সানগুলিতে ডেস্কটপথিম ব্যবহার করে নানা রদ-বদল ঘটানোর 
অবকাশ আছে। নানা ধরনের বিকল্প শেল ইনস্টল করে আপনি পি সি-র হালচালই বদলে দিতে 
পারেন। যেমন উইনস্টেপের সাহাযোই আপনি করতে পারেন স্টার্ট মেনু বদলানো, ডেস্কটপে 
হটস্পট সংযোজন করার কাজ। একটি ক্রিক করেই ডেস্কটপ আইকনটিকে এটি ক্লিয়ার করে দিতে 
পারেন। ওয়ার্কশেলের গুলিতে থাকা সাধারণ ব্যবহার্য প্রোগ্রাম্ডলিকে আপনি এক্সপ্লোরার থেকে 
এনে ওয়ার্কসেলকে রাখতে পারেন। পাওয়া যায় তাই আপনি সহজেই মাউজ ক্রিক করে নতুন থিমে চলে যেতে পারেন। এটি একটি 
“শেয়ারওয়্যার। f 













ভরা মিচেল। বাড়ি আমেরিকার স্ট্যানটন শহরে স্ট্যানটন লুরার অত্য্ত প্রিয় জায়গা তাই এখানে 
থাকতেই সে ভালবাসত। অথচ অত্যাশ্চর্যভাবে লুরার ভালবাসার শহর স্ট্যানটনেই অজানা 
আততায়ীর গুলিতে লুটিয়ে পড়ল লুরা। কিন্তু কেন? এই হত্যার পেছনে লুকিয়ে আছে কোন 
অজানা রহস্য? স্ট্যানটনের থানা, প্রকাশিত সংবাদপত্র, বাবসা, গণপ্রতিষ্ঠানগুলো ঘুরে আপনি কি 
পারবেন রহস্যের মীমাংসা করতে t ww.who-done-it.com হতে পারে আপনার বুদ্ধি, চিন্তা ও 
ধীশক্তির অন্যতম পরীক্ষক। 


x) 
Lanna 


ওপরের এই ঠিকানায় একবার পৌঁছতে পারলে অনায়াসেই আমাদের চোখের সামনে খুলে 
যেতে পারে Frat, আনন্দ আর ভয়ংকর সুন্দর এক দেশের সিংহদ্বার। ভয়ংকর দুর্ভেদ্য জঙ্গল, 
ততোধিক ভয়ংকর fe জানোয়ার, অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাণ প্রাচর্যে ভরা আফ্রিকা 
মহাদেশ আমাদের কাছে হাজির করে অপার বিশ্ময়। এই আফ্রিকাকে জানতে হলে আপনাকে 
G হবে httpy/hyperion.advanced.rg/16645 এই ঠিকানায়। এই দৃশ্যাবলীকে ভাগ 
করা হয়েছে চারটে ভাগে। তার মধ্যে রয়েছে আফ্রিকার মানুষজন, আফ্রিকার মাটি, বনজীবন 
- এবং জাতীয় উদ্যান। এই ঠিকানায় পৌঁছলে শুধুমাত্র জন্তজানোয়ার, পক্ষিকৃল বা বনজ সৌন্দ্য- 
ইনয় এখানে দেখা হয়ে যেতেই পারে পিগমীদের সঙ্গে শোনা যেতে পারে সাহিলী সংগীত। পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া ফলস-ও আছে তার সঙ্গে। 
এ সমস্ত ছাড়াও এখানে রয়েছে কিছু কথোপকথনের খেলা যাতে আপনার জ্ঞানের পরীক্ষা হতে পারে রয়েছে আফ্রিকা নিয়ে কাইজ-ও। 








যান খেতে ভালবাসেন এবং অবশাই খাওয়াতে ভালবাসেন তাদের জন্য এবারের ওয়েবসাইটে 
এই ঠিকানা দেওয়া হল। এখানে ভারতীয় রানা নানা রকমভাবে পরিবেশন করা হয়েছে। দেওয়া 
হয়েছে নানা ধরণের ভারতীয় সুস্বাদু খাবারের রেসিপি এবং কুক বুকস। ভারতীয় রান্না ছাড়া 
সামান্য পরিমানেণ হলেও রয়েছে আমেরিকান, ক্যানাডিয়ান ও মেক্সিক্যান খাবারের কথাও। 
বলা যায়, গোটা বিশ্বের ভোজনরসিকদের এই ঠিকানা নিঃসন্দেহে অসাধারণ ভোজের খবর। 





BY হই সম্পদ' এ বড় পুরোনো কথা কিন্তু চির সত্য। মনে হয়, আগের থেকে মানুষ এখন 
অনেক বেশি স্বাস্থ্য সচেতন | তা সত্বেও, স্বাস্থ্যকে কেমন করে সুন্দর রাখব, কিভাবে আরও উন্নত 
করা যায় স্বাস্থ্য সচেতন। তা সত্বেও, স্বাস্থাকে কেমন করে সুন্দর রাখব, কিভাবে আরও উন্নত করা 
যায় স্বাস্থ বা স্বাস্থ্যকে সুস্থ আর সবল রাখতে কি খাব-কি খাব না এসব কথা আমরা জানি না 
অনেককেই ।এ সবকিছু নিয়েই তৈরি হয়েছে বেশ কয়েকটা ওয়েবসাইট | এই ওয়েবসাইটের সাহায্যে 
আপনি আপনার শিশুকে প্রয়োজনীয় শিক্ষা দিতে পারবেন। জানতে পারবেন বিভিন্ন ব্যায়াম সম্পর্কে 
এবং সর্বোপরি, এই ওয়েবসাইট আপনাকে সাহায্য করবে সমস্ত রকম শারিরীক সমস্যার বিরুদ্ধে 
প্রতিরোধ গড়ে তুলতে। 





| 





জিজ্ঞাসার জবাবে 





আমাদের বিশেষজ্ঞরা এই বিভাগে পাঠকদের সমস্যাটিকে বোঝাবার চেষ্টা করে । 


e আমি আপনাদের পত্রিকা নিয়মিত পাঠক। আপনার কাছে 
আমার প্রশ্ন হল, যে BCA এবং PGDCA কোর্স দুটো কি 
সমতুল্য? যদি তা না হল তবে কোনটি বেশী গুরুত্বপূর্ণ, অর্থাৎ 
কোনটি করা বেশী উপযোগী হবে? 

দিবোন্দু সান্যাল, সাহেব কাছারী, বালুরঘাট 
উত্তর প্রথম চিঠিটির উত্তর দিতে বসে গোড়াতেই আমাদের পত্রিকার 
সব পাঠক ও পত্রদাতাদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা 
জানাচ্ছি। জানি এই পত্রিকাটি হাতে পেতে পেতে আপনাদের 
অনেকের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হয়ে যাবে। কিন্তু আপনাদের 
জন্য এই উত্তরতো লিখছি বছরের গোড়াতেই তাই দেরিতে 
হলেও শুভেচ্ছা জানানোর এই সুযোগ আর ছাড়ি কেন। এবার 
দিব্যেন্দুবাবুর জিজ্ঞাসার জবার দিই। পিজিডিসিএ এক বছরের 
কোর্স। অন্যদিকে বিসিএ তিন বছরের কোর্স। বিসিএ শেষ করার 
পর একজন এমসিএ পড়তে পারে। নিঃসন্দেহে বিসিএ-র দাম 
বেশি। 


e আমি আপনাদের পত্রিকার একজন নিয়মিত পাঠক। ২০০০ 
সালে B.Com (H) পাশ করার পর যুবকল্যাণদপ্তরের 
আয়োজিত একটি শাখায় DFAS কোর্স শেষ করেছি। এখানে 
আমি Taly, Fact, Ex-NGN শিখেছি। এমতাবস্থায় আমি 
চাকুরীর জন্য যোগ্যতা অর্জন করেছি কি? সেই বিষয়ে 
আপনাদের মতামত জানতে চাই। তাছাড়াও কমপিউটর 
সফটওয়্যার-এর FA শাখায় আরও কিকি কোর্স করলে চাকুরীর 
ক্ষেত্রে সুবিধা পাব সেবিষয়ে কিছু Internet Online এর 
নাম দিলে বাধিত হবো। এছাড়া practical accounts এর 
practical দক্ষতা বাড়ানোর জন্য কিছু Tips ও onlie joor 
এর net information দিলে আমার মত এই শাখার ছাত্রগণ 
সকলেই উপকৃত হবেন। 


মালতী ও 








উত্তর এখন আপনার যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে 








তা দিয়ে আপনি একটা সাধারণ চাকুরি জুটিয়ে নিতে পারেন। 
আপনি যদি সত্যিই ফাইনানসিয়াল আযকাউন্টিং এর জন্য 
কমপিউটর সফটওয়্যার তৈরি করতে চান তাহলে ভারতে চালু 
আ্যকাউন্টিং সিস্টেম সম্পকে গভীর জ্ঞান থাকা জরুরি। এই 
ব্যাপারে ইন্টারনেট আপনাকে খুব একটা সাহায্য করতে পারবে 
না। কারণ বিভিন্ন দেশের ফাইনানসিয়াল আ্যাকাউন্টিং সিস্টেমে 
মধ্যে তাগৎ রয়েছে, তাই সবচেয়ে ভালো হবে আপনি 
আ্যাকাউন্টিং সংক্রান্ত ভালো ভারতীয় বইগুলি পড়ে নিতে 
পারেন। এর পাশাপাশি আপনি DOEACEA *A' লেভেল 
পরীক্ষাতেও বসতে পারেন। এতে আপনার ভবিষ্যৎ সম্ভাবনাও 
বাড়বে। 


আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনীয়ারিং-এ দ্বিতীয় বর্ষের ছাত্র। কিভাবে 
এগালে আমি সফটওয়্যার এ ভালো কাজ পেতে পারি? যাতে 
আমার 5178/1-এর গুরুত্ও একই সাথে পেতে পারি? 
আমাকে কি নেট ওয়ার্কিং সম্পর্কিত কিছু কোর্স করতে হবে? 
যদি হয় তাহলে কি ধরনের কোর্স? 
আরেকটি প্রশ্ন কমপিউটর তথ্য ও প্রযুক্তি-এর গ্রাহক হলে 
১ বছরের জন্য ১০০টাকা দিয়ে আমি কি Bookpost~a বই 
পাব, না অন্য ব্যবস্থা আছে? আমার এই দুটি প্রশ্নের দ্রুত 
উত্তর দিয়ে আমাকে বাধিত করবেন। 

বিকাশ দেব রায়, কলকাতা 


উত্তর ইলেকট্রনিক্স ইঞ্জিনীয়ারিং হার্ডওয়্যারের ওপর গুরুত্ব দেয়। 


আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টে কেরিয়ার গড়তে চান 
তাহলে আপনাকে সঠিক কোর্স পড়তে হবে। সফটওয়্যার 
ডেভেলপমেন্টে আসার পরও আপনি যদি ইলেকট্রনিক 
ইন্জিনীয়ারিং-এ জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়াতে চান তাহলে 





জুটোকেই সমানগুরুত্ব দিতে হবে। সফটওয়্যায় 
ডেভেলপমেন্টের ক্ষেত্রে নেট ওয়ার্কিং-এর স্পেশাল কোর্স 
সরাসরি জরুরি নয়। 

আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি — এই ব্যাপারে 
আপনি আমাদের ২২৯-০০৭৯-এ ফোন করে পরে জেনে 
নেবেন। 


আমি এই পত্রিকার নিয়মিত পাঠক, আনি এই বিষয়ে অবগত 
করিতেছি যে কমপিউটর এর C++, VC++ এবং VB(05/ 
06) এর ভাল বই এর নাম এবং লেখক-এর নাম জানালে 
খুবই উপকৃত হইব। এছাড়া বাংলা মাধ্যমে ইহার কোন বই 
আছে কিনা, যদি যাকে তাহলে তা কোথায় পাওয়া যাইবে 
দয়া করে জানাবেন। বাদে অন্যান্য দেশের যেমন অস্ট্রেলিয়া, 
কানাডা এবং অন্যান্য দেশের নিয়ম কানুন যোগ্যতা ও কাজের 
সুযোগ কীরকম জানাবেন খুবই উপকৃত হবে। 

চন্্রশেখার রায়, গোপাল চক, মেদিনীপুর 


উত্তর আপনার চিঠির জবাবে জানাই যে, এই বইগুলি আপনি দেখতে 
পারেন! এক, Using VB6 by Bob Reciman, R. Perslep 
and others প্রকাশক; fbr হল ইন্ডিয়া। দুই, VBS 
Unleasted by Rob Thayer, প্রকাশক; TechMedia, তিন, 
‘Turbo C++ by Robert Larfore, প্রকাশক holgties, চার, 
‘Visual C++ Programming by IKanetleay প্রকাশক 

PB ১বিদেশে পড়ার ব্যাপার খোঁজন্বর, ভিমা পাওয়া 


ED & DCI তে যোগাযোগ করি। ওখানে আমাকে “BY 
(লেভেলে ভর্তি হয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু কমপিউটর 
সংক্রান্ত কোন জ্ঞান না থাকায় আমি তখনই ভর্তির হয়ে যাওয়া 
সাহস করতে পারিনি। বাড়িতে একটি পেন্টিয়াম-প্রি পি সি 
আছে। বর্তমানে আমি আমার কাকার কাছ থেকে DOS-6.22, 
Windows 98, Foxpro 2.6 for Win, MS-Office, 
G-W Basic/ Q Basic, Turbo C ইত্যাদি শেখার চেষ্টা 
করছি। এছাড়াও এগুলির ওপর কিছু বই পড়াশোনা করছি। 
কিন্তু বুঝতে পারছি এগুলি সম্পর্কে বিশদ জ্ঞান অন স্বল্প 
সময়ে অসম্ভৰ। এক্ষেত্রে আমার পক্ষে মার্চ, ২০০২-এ সরাসরি 
8" লেভেলে ভর্তি হওয়া উচিত হবে কি? 
আমার দ্বিতীয় প্রশ্নটি হল, ভোয়াক-এর “B লেভেল যেহেতু 
এমসিএ ডিগ্রীর সমতুল্য, সেহেতু চাকরির বিজ্ঞাপনে যেখানে 
‘MCA Required’ কথাটি লেখা থাকে, অথচ ‘MCA 
Equivalent Required? কথাটি লেখা থাকে না, সেখানে 
লেখা থাকে —B" লেভেল পাশ সার্টিফিকেট কি গ্রহণযোগ্য 
হবে। অর্থাৎ আবেদন করা যাবে কি? 
এই কোর্সটি কলকাতায় ডোয়াক-এর কোন কেন্দ্র থেকে করলে 
আমার পক্ষ সুবিধা হবে? 

রাজীব দাস, বধমান 


উত্তর রাজীব বাবু, যদি অনেকে এর আগে আপনার মত একই প্রশ্নের 


জিজ্ঞাসা চেয়ে চিঠি লিখেছিল, তবুও আমি আপনার চিঠিটি 
পড়লাম তাতে আপনি সঠিক কথা বলেছেন। যদি ER & DCI 








আপনার সমস্যা, আমাদের সমাধান 


e আমি আপনাদের এক নিয়মিত পাঠক, বাংলা ভাষায় এমন 
সুন্দর ও সাবলীল পত্রিকা হতে পেয়ে একজন কমপিউটর 
শিক্ষার্থী হিসেবে যথেষ্ট উপকৃত হয়েছি। পত্রিকার বিষয় 
নির্বাচন, প্রকাশন প্রভৃতি দিনে দিনে যথেষ্ট অগ্রগতির দিকে 
চলেছে। এই পত্রিকাটির যে বিভাগটি সবচেয়ে ভাল লাগে 
তা হল দেশে-বিদেশের বিভিন্ন চাকরির খবর। এই বিভাগটিতে 
যেমন চাকরির খবর থাকে, তেমন শিক্ষার্থীরা জানতে পারবে 
যে পেশাগত চাহিদাটা কি? এবার আমার বেশ কয়েকটি 
সমস্যার কথা আপনাদের জানাই। 

(১) নাভ ৫.০ যদি সবসময়ের জন্য আমার কমপিউটর চালাই 
তাহলে কি তাকে হার্ডডিক্স-এ রাখতে পারি? 

এ (২) নাভ ৫.০ ইনস্টল করা থাকলেও কিআলাদ করে HACER 

e ইন্সপেক্টর’ জাতীয় প্রোগ্রাম রাখবার প্রয়োজন আছে? 

CO) সলোমন আন্টি ভাইরাস টুল-কিট' কি প্রথম পাঁচটি 

হান্ট ভাইরাস cet এর মধ্যেও স্থান পাবার যোগ্য নয়? 

__ কিকি কারণে ওই পিছিয়ে আছে জানতে 

Ue PRY 
























আপনাদের অনেকদিনের সমস্যা, এবারে সমাধান | 


স্বয়ংক্রিয়ভাবে নাভ বা অন্য কোন ভাল আযান্টি ভাইরাস 
সফটওয়্যার চলা খুবই প্রয়োজন। আপনার কমপিউটরের 
হার্ডডিস্ক সফটওয়্যারটি না থাকলে চলবে কিভাবে? 


(২) সব আন্টি ভাইরাস সফটওয়্যার সব ভাইরাসকে খুঁজে 
বের করতে পারে না। ভাইরাসের বংশবৃদ্ধিও খুব ধুমধাম করে 
হচ্ছে। মাস ছয়েক আগের পরিসংখ্যান অনুযায়ী মাসে গড়ে 
২০০টি নতুন ভাইরাস জন্ম নেয় এবং এখন অবধি প্রায় 
১৮০০০ ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এমত অবস্থায় 
SIT ভাইরাসের মতো এক বিচ্ছু জাতের ভাইরাসের সন্ধান 
করার জন্য বিশেষ কোন সফটওয়্যার যদি আপনি ব্যবহার 
করেন, ক্ষতি নেই। কিন্তু নাভ ৫.০ পি.সি ওয়ার্ল্ড ম্যাগাজিনের 
ফেব্রুয়ারি, ১৯৯৯ এর মূল্যানমূলক প্রতিবেদন অনুযায়ী শতকরা 
১০০ ভাগ ক্ষেত্রেই ম্যাক্রো ভাইরাস ধরতে HFR | তাই নাভ 
৫.০ ব্যবহার করা যথেষ্ট নিরাপদ। বেশি সংখ্যায় আন্টি 
ভাইরাস সফটওয়্যার ব্যবহার করলে আবার অন্য রকম বিভ্রাট 
হয় তাই না করাই ভাল। 


(৩) এই শ্রশ্নটার উত্তরটা বড় মজার। ড. সলোমনের আন্টি 
ভাইরাস টুল-কিট খুবই ভাল সফটওয়্যার ছিল। গত বছরের 
গোড়ার দিকে আমেরিকার নেটওয়ার্ক জেনারেল কোম্পানি 
ড. সলোমন কিনে নেয়, যেটা পরে আন্টি ভাইরাস 
সফটওয্যারের আর একটা cates প্রতিষ্ঠান MCATEE- 





এই কারণে আপনি এর নাম আর বড় একটা শুনতে পাচ্ছেন 
না। কারণটা প্রযুক্তিগত নয় বাণিজ্যিক। 


e আমিআপনাদের পত্রিকার নিয়মিত পাঠক। আমার ফিলিপসের 
সি ডি কমপ্যাটিবল ডাবল ডেক রয়েছে। এতে কমপিউটরের 
সিডি রম ড্রাইভ লাগানো কিসম্ভব। যদি তা সম্ভব হয়, তাহলে 
কি স্পিডের এবং কোন ব্র্যান্ডের সি ডি রম ড্রাইভ লাগাব? 

সাহেৰ বেড়া, হুগলী 

উত্তর আপনি আপনার সি ডি রম ড্রাইভের আউটপুটটি নিয়ে সি 
'ডিতে লাগিয়ে দিন। এর জনা আপনার দরকার হবে একদিকে 
স্টিরিও প্লাগ এবং আরেকদিকে মনোগ্ল্যাগসহ একটি স্পেশাল 






ware | ইলেকট্রনিক্স সরঞ্া? কালেই এটা আপনি কিনতে 


পারবেন। যেকোন সি ডি রম ড্রাইভকেই আপনি আপনার 


স্টিরিওর ইনপুট হিসেবে ব্যবহার করতে পারেন। 


e আমি আপনাদের পত্রিকার নিয়মিত পাঠক। আমি বিকম 
(অনার্স) পাশ করেছি ১৯৯৯ সালে। কিন্তু এর পর আমি 
ডিটিপি কোর্সে জন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম এবং 
কোর্স শেষ করেছি। কিন্তু আমার কোন ছোটোখাটো 
(কোম্পানিতে চাকরি করার ইচ্ছে নেই। বরং আমি farora 
একটা ছোটো প্রিন্টিং বিজনেসে আসতে চাই। কি ধরনের 
প্রিন্টার আমার কেনা উচিত? আমি কি ইনকভেট প্রিন্টার 
ব্যবহার করতে পারি। 

কমল ভদ্র, জামসেদপুর 
উত্তর কমল বাবু আপনিতো ডিটিপি কোর্স শেষ করেছেন। এতে এই 
বিজেনেসে আসতে আপনার নিজের অনেকটাই উপকার হবে। 
আর প্রিন্টিং প্রেসের মত রেজলিউশন কোন পি সিতেই পাওয়া 
সম্ভব নয়। (1200 DPI বা তারও বেশি) লেভার এর সব 
থেকে কাছাকাছি যায়। আপনি যদি শুধুমাত্র পরে অপসেটে 
ছাপিয়ে নেবার জন্য একটি অফসেট প্রফ চান তাহলে তা 
ইনজেকট-এ প্রিন্ট বার করতে পারেন। 


. আমার একটা সেনিক ভাইবস ৩২ বিট সাউন্ড কার্ডে 
লিসা 


না ধু এক এমিনহেসিসই 
ধরতে গেলেই চুর 





অবান্ধিত শব্দ হচ্ছে। কি করব জানাবেন? 


লক্ষ্মী দে. দূর্গাপুর 
উত্তর আপনার প্রথমে দেখা উচিত ওয়েভটেবিল সিনথেসিস 
আকসেস করার জনা আপনি যে সফটওয়্যারটা ব্যবহার 
করছেন তা এই কাজটা করতে সক্ষম কিনা। কার্ডের সঙ্গের 
ভ্াইভারটি যদি খাবারপ হয় তাহলে তা বদলাতে হবে। আপনার 
কার্ড ম্ানুফ্যাকচারের ওয়েবসাইটে গিয়ে ডুইভারের লেটেস্ট 
রিলিজটিও দেখে নিতে পারেন। বিকল্প রাস্তা হল ইয়ামহা S- 
YX G50 -র মতো কোন থার্ড পার্টি ওয়েভটেবিল 
সিনথেসাইজার ব্যবহার করা। এটা প্রায় সব সাউন্ড কার্ডেই 
ব্যাবহার করা যায় এবং এর সাহায্যে আপনি পাবেন খুব ভাল 
ওয়েভটেবিল MIDI প্লেব্যাক। ইয়ামহা ওয়েবসাইট থেকেই 
আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। 
ওয়েবসাইট টির ঠিকানা হল 
WWW.YAMAHA.XG.COM/ENGLISH/XG/ 
SSYNTH/SYX GSO/YXGS0_CHTML. 


e আমি আপনাদের পত্রিকার নিয়মিত পাঠক না হলেও 
আপনাদের পত্রিকার আমি এক খুব ভালো শুভাকাঙ্। এই 
পত্রিকার দীর্ঘায়ু হোক সবসময় এই কামনাই করি। আমার কিছু 
প্রশ্ন মনে হয়েছে। ফ্ল্যাগ অপশন ব্যবহার করা হয় কেন? একটি 
মেসেজ ফ্ল্যাগড করলে কি ঘটবে? উত্তর দিলে বাধিত হবো। 


মালা রায়, কলকাতা 


উত্তর আপনার চিঠি পড়ে খুবই ভালো লাগলো। ভালো লাগলো 
এটা জেনে যে আমাদের মত আমাদের এই পত্রিকার এক খুব 
ভালো শুভাকান্থিকে পেয়ে। এবারে আসি আপনার প্রশ্নের 
জবাব দিতে। কোন নির্দিষ্ট মেসেজের ব্যাপারে রিমাইন্ডার 
দেওয়ার জন্যই শুধু ফ্ল্যাগ ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে 
বলা যেতে পারে, যে মেসেজগুলি আপনি ইতিমধ্যেই পড়ে 
(ফেলেছেন তা যদি পরে পড়বেন বলে মনস্থির করে থাকেন 
তাহলে সেগুলি ফ্ল্যাগ করতে পারেন। এরপর যখন আপনি 
(সেগুলি আবার পড়তে চাইবেন তখন ভিউ অপশনটা পাল্টালেই 
শুধু ফ্ল্যাগড মেসেজগুলিই দেখতে পাবেন। এটা View > 
Current View : Customize Current View — এভাবে 
TA ka 








|জ আছে| 


El ES cai} ot Ed 


MNC rewards, entrepreneurial 
working and IT career... 


















Our group of companies is established leaders in systems integration (SI), 
Facility Management services (FMS) and High-end Technical Training 
providers in Delhi and other metros. Established in 1988, we have grown 
from strength to strenght to around 50 crore turnover last year. Over the years we have | 
also won industry awards like “Best Business Practices Partner”, “Care Club Uno”, 

“Enterprise Reseller of Compaq”, “Reseller of the year-2000” from Sun 

Microsystems, etc. In order to meet our ambitious growth plans, we are on the lookout for 

dynamic, smart, intelligent, result oriented professionals to work as 






GENERAL MANAGER SALES - 5 Nos. 
Sr. MANAGER SALES - 7 Nos. 
MANAGER - FM SERVICES - 4 Nos. 
CUSTOMER SUPPORT MANAGER - 3 Nos. 















Selected candidates are expected to independently manage the profit centre around any 
one of the IT Brand products like IBM, HP, Cisco, Compaq, Sun Microsystems etc. Can- 
didates must have minimum of 2 years of relevant managerial experience with thorough 
techno-commercial understanding of business activities. Persons are expected to build and 
lead independent teams. 


Excellent remuneration package (linked with business profits) and professional work envi- 
ronment is assured. Ongoing training from Compaq, IBM, Hewlett Packard, Microsoft, Sun 
Microsystems etc. shall ensure technical and professional growth of individual. Interested 
candidates can apply with detailed resume indicating contact telephone numbers to : 


careers @pcsolutionsindia.com or hrdpsp|@yahoo.com 


HRD, 
PC Solutions Pvt. Ltd. 
12, Sant Nagar, East of Kailash, New Delhi-110065 











[Mi vam 





1014৯] 





Faculty Members 





For Centers at 
Ahmedabad © Bangalore Chennai Hyderabad 


® Kolkata Mumbai ® Gurgaon ® Pune 








Exciting career opportunities await the best academic minds at ICFAI Business 
Schools, set up by the Institute of Chartered Financial Analysts of India (ICFAI). 
ICFAI Business Schools have been ranked 4th amongst B-Schools set up after 1990. 
10th amongst the Non-IIM B-Schools and 15th on overall basis. 


Facilities : ICFAI Business Schools offer excellent facilities for teaching and research 
like modern computer lab. PCs with Internet access to each faculty, well stocked 
Library and on-line access to more than 2900 reputed international journals. ICFAI 
has recently set up the ICFAI Research Center in collaboration with Birla Institute of 
Technology and Science (BITS), Pilani. 


Areas : The Faculty Members are required in the following areas : 


U General Management O Business Strategy & Policy O Finance & Accouting 
O Marketing OQ HRM O information Technology & E-Business O Operations 
Management 


Remuneration : |CFAI Business Schools offer an attractive compensation package 
based on UGC scales and allowances. Faculty Members will be placed in a suitable 
scale commensurate with their qualifications and experience. The scales of pay and 
details of the compensation package are available at our website www.ibsindia.org 


Qualification : All applicants should have postgraduate qualifications in Manage- 
ment, Engineering, Computer Science, Commerce and Social Sciences or profes- 
sional qualifications like CFA, CA and should have PhD from a reputed institution 
and relevant experience of atleast 5 years. All candidates must be computer savvy. 
A few Non-Phd candidates with brilliant academic records and carrers can also be 
considered and these candidates will be encouraged to pursue the Doctoral Pro- 
gram at ICFAI Research Center. Candidates interested in visiting faculty positions 
nst this advertisement. 


























/-- 





“Satlila Charitable Society”. (Pioneers in Technical Education fields) 


SKYLINE INSTITUTE OF ENGINEERING AND TECHNOL 


Knowledge Park, Greater Nolda U.P. 


(Approval of U.P. Technical University, U.P. Govt. And AICTE (Proposed) Strategically located 
near New Delhi on the express highway, sprawling on 13 Acre lush green land combines with 
its modern infrastructure, excellent faculty, best laboratories & uptodate library the institute 
is managed by top technocrats. Operating in peaceful environment it conducts undergraduate 
Engineering courses leading to B.Tech. Degrees in Computer Sciences, Electronics and 
Communication, Mechanical, Information Technology Electrical. 

Requires Profesors, Associate / Assistant Professors, Lecturers, in the resppective 
Engineering fields : Physics, Chemistry, Maths, Engineering Graphics, Communication Skills, 
Library Science (Librarian) and other college staff. 

Candidates are expected to have proven academic record of nurturing students and achieving 
heights in their careers. Excellent teaching skills, beaming in confidence with high sensitivity 
for student's needs and discipline are essential. Excellent package assured for right 
candidates. 

Detailed resume along with Photograph would be welcome. Age no bar. Write immediately 
in strict confidence to : The Chairman, Skyline Institute of Engineering & Technology, 
A-5/1, Paschim Vihar, New Delhi-110063. Phone : 5252851, 5262851 Fax : 5254390 





Rohanika Medical Systems 


Indian Agents of World Renowned Nicolet Biomedical & BCI of USA. Fresenius 
Vial of France & Technix of Italy are looking for : 


Sales Manager / Asstt. Manager : 5-7 yrs of exp in sales of Medical Eqp pref. 
in Neuro Sciences, Radiology or Anaesthesia. 


Sales Executive : 1-3 years experience Female / Male. Degreee / Diploma with 
preferably own conveyance. 


Service Engineer / Computer Engineer : Well conversant with Computer Hard- 
ware & Sofware to handle PC based Medical Equipment. 

Technician : Diploma / ITI Electronics. Flair for repairing uP based products. 
Stenographer : 1-2 years experience with good knowledge of computer. 


Send resume with photograph to : 
A-207, Sarita Vihar, New Delhi-44, Ph. 694 0743/694 7874 , 

























IT OPPORTUNITIES IN INDIA AND JAPAN 


We are rapidly growing consulting firm specializing in Tele-Communication Internet / 
Web Enabled devices. We possess a world-class reputation among our customers and 
expect to be a market leader in our area of expertise. We are seeking experienced software 
engineers, who are interested in learning and implementing parallel technology solutions, 

to fill serveral positions available in Japan. 


SR. ANALYSTS / ANALYSTS/CONSULTANTS 


৬ Mainframe-MVs, VSE, CICS, COBOL, VSAM, As- 
sembler, IMS, CLI, 082 @ Mainframe IEF/Coolgen, 
COBOL, DB2 @ Java, EJB, JSP, XML, UML, Rational 
Rose. @ Weblogic, J2EE, LDAP @ mq SERIES @ Peri 
CGI, Java Script, XML @ C++, VC++ @ SAP, ABAP/4, 
BDC (FF, SD, 2MM, HR) @ OLAP Tools - Oracle Ex- 
press, Oracle Discoverer, PL/SQL; Oracle, Warehouse 
Builder 


SOFTWARE PROFESSIONALS: 

©- TANDEM AS400, DB2, CICS, IMS, IDMS, COBOL, 
UCL, MVS, PL1 @ C, C++, VC++, COM, DCOM, MTS, 
ATL ৬ JAVA, EJB, BEA, UML, RATIONAL ROSE 
WEBLOGIC, WAP, WMI, CORBA, 0080৬ ORACLE 
81, ORACLE HR, ORACLE WORKFLOW, ORACLE 
FINANCIALS @ unix, realtime embedded systems ও 
SAP, SIEBEL, CLARIFY, REMEDY, SCALA, ৬ 
AUTOCAD, CAM ENGINEERS @ TUXEDO, BROAD 
VISION @ SOFTWARE QUALITY @ PEOPLESOFT 

MODULES/ LOTUS NOTES @ JAVA ARCHITECT / 
MICROSOFT ARCHITECT 


perience. 


SR. ANALYSTS / CONSULTANTS 

© Mainframe IEF/Coolgen, COBOL, DB2 @ Mainframe 
= MVS, VSE, CICS, COBOL, VSAM, Assembler, IMS, 
CLI, DB2 @ Weblogic, J2EE. LDAP MQ Series @ Peri 
CGI, Java Script, XML @ C++, VC++ ৬ Jva, EJB, JSB, 
XML, UML, Rational Rose @ SAP, ABAP/4, BDC (FF, 
SD, MM, HR) @ OLAP Tools - Oracle Express, Oracle 
Discoverer, PL/SQL; Oracle Warehouse Builder. 


SULUTION ARCHITECT 


Architect level, Exposure to couple of technologies 
like MS based OOAD” B.E/B.tech/M.Tech/MCA with 


8+ years of experience. 


PPROJECT MANAGER 
B.E/B.Tech/M.Tech/MCA with 5 - 7 years in Banking 
Software 


‘SOFTWARE PROFESSIONAL 
B.E/B.Tech/M.Tech/MCA. Peoplesoft modules - Can- 
didates should have knowledge in Financial Banking 
with 2-3 years experience 



















IT PROFESSIONALS 
REQUIRED 
for 
Overseas & Domestic 
Placement 


ail 
placewel@vsnl.com 


THE FIRST TO LAUNCH 





Microsoft Certified System Administrator 
with FREE course in HARDWARE 


For 
Domestic & Overseas 
Openings 
Join MCSE, CCNA, A+ Visit : 
with 100% JOB GUARANTEE mnt 
www.clickIT 

Em | 
cyberjobs@ysnl.com | 











Enrol for CCNA & get 45% of on paper fee. 


Other courses Sun Solaris 8, Red hat Linux, 
offered : CCNP, C, C++, Web Designing. 











ADVANCE TRAINING SYSTEMS 


LAJPAT NAGAR CENTRE : L-96, 
LAJPAT NAGAR-I 
NEW DELHI, PH : 6820297, 6319891 




















Contact 
rozgaar@ yahoo.com 
|| (T) 0172-705431, 722788, 
781795, 774148 


=e 











CHANDIGARH CENTRE : SCO No. 110-111, 
Sector-34A, Ph. 389205, 610959 







Caught in the IT Web? 
Want fo be a Globetrotter? 
On our strong wing 
You career will soar new heights | 
Bright T Pro with the right taient 
‘Cannot afford to miss | 






US OFFICE : 27, Oxford Road, Wharton, New 
Jersey-07885 

















মাদের এখানে একটা নিয়ম বেশ চালু আছে তা হল 

(কোন একটা ব্যাপার যদি ‘লেগে যায়" তা হলে সেটিকে 

তুলে ধরে সবকিছুই তুলোধোনা করা। এই দলের 
ধুয়োটা অনেকটা এমন, লেখক হলেন বটে অমুক চন্দ্র তমুক ... 
আগের কেউ আবার লেখক নাকি। কিংবা এইবার একটা সত্যিকারের 
ছবি দেখলাম ... আগেরগুলোতো ক্যামেরাই ধরতে জানতো না 
ইত্যাদি ইত্যাদি। রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায় কেউই এই 
"সাংঘাতিক উৎসাহী'দের থেকে রেহাই পাননি। রাজনীতি থেকে 
ছবি থেকে সাহিত্য সবকিছুই প্রায় কিছু না বুঝে নিজের মত করে 
সাজিয়ে নেন এরা। এখানে সেখানের জলবাযুতে পৃষ্ঠ হয়ে সেই 
সাজিয়ে নেওয়া ব্যাপারটা কিছুকাল খানিকটা চলেও যায়। পত্র- 
পত্রিকা সাক্ষাৎকার নানাভাবে পল্পবিত হয়ে এসব গালগল্পো দু- 
চার জনকে যে প্রভাবিত করে না তাও হলফ করে বলা যাবে না। 
মাত্র কয়েকবছর আগে কমপিউটর এবং আইটি. হাওয়ার যে দমকা 
ঝাপটা পশ্চিমবঙ্গে এসে লেগেছিল তার অনেক সুফলের সঙ্গে সঙ্গে 
কিছু কুফলও ছিল। এর একটা হল, এই তো এসে গেছে কমপিউটর 
এবার আর বই-টই-এর দরকার নেই। দরকার হলেই কমপিউটরে 
কিংবা হাতের তালুতে ধরা কোন মনিটরে ই-বই পড়ে নিলেই চলবে। 
বই-এর দোকান-টোকান উঠে গেল বলে। এসব অতিউৎসাহীদের 
সবজন্না কল্পনা মিথ্যা প্রমাণ করে দিয়ে বই কিন্তু বহাল তবিয়তেই 
টিকে রয়েছে। বই-এর প্রতি ভালোবাসাও যে একেবারে উবে গেছে 
একথা বলা যাবে না। এবারেই বই-মেলাও তো উৎসাহ উদ্দীপনায় 
ঝলমল করছে। হ্যা এতে আমোদপ্রবণ বাঙালির হুজুগ হয়তো 
খানিকটা আছে। কিন্তু তার থেকেও বেশি আছে বই-এর প্রতি 
[corners বই এর Re থাকার জোর তাবীর পর শতাবী 





বই আর ই-বই 


শতুরের মুখে ছাই দিয়ে বই কিন্তু টিকে আছে। 


BE বয়ে যাওয়া সময়ে __ যেখানে আজকেই ভাবনারই রেট্রসপেকটিভ 
হচ্ছে আগামীকাল অথবা পরশু সেখানে তথ্য আহরণের গতি আনার 
জন্য লেখক পাঠক-গবেষক ইন্টারনেটের দ্বারস্থ হওয়ার বোধকরি 
কোন বিকল্প নেই। আবার ই-বই ডাউনলোড করে নিলেই সেটাতে 
বস্তুত বই-ই হয়ে যাবে। 

সমস্যা সেখানে নয় সমস্যাটা আসলে অন্য জায়গায়। বই এবং 
ই-বই দুজনেরই নিজস্ব কিছু সীমাবদ্ধতা তৈরি হচ্ছে এবং তা মোটেই 
দেশ-কাল নিরপেক্ষ নয়। ব্যাপারটা একটু খুলে বলা যাক সেটা হল 
বই এবং ই-বই আরও নির্দিষ্ট করে বলতে গেলে বই-এর তথ্য এবং 
ই-বই-এর তথ্য উদ্দীষ্ট মানুষদের কাছে পৌঁছনোর ব্যাপারে তাদের 
নিজেদের মত করে কিছুটা করে অসুবিধা রয়েছে। যেমন ধরা যাক 
আর্ন্তজাতিক প্রেক্ষিত সমস্যা কিংবা মানের প্রতিনিধিত্ব করে এমন 
কোন বই শুধুমাত্র বাংলায় লেখা হওয়ার কারণেই, কিংবা বিপণনের 
দুর্বলতার জন্য আসানসোলের ওপারে পৌঁছতে পারছেনা। আবার 
ইন্টারনেট পরিষেবার সুযোগ অনেকেই নিতে পারেন না শুধুমাত্র 
আর্থিক ও পরিকাঠামোগত অসুবিধার জন্য। এই রকম আরও উদাহরণ 
রয়েছে আমি শুধু নমুনা হিসেবে দুটি পেশ করলাম। 

তাহলে সমাধান কোথায়? এক্ষেত্রেও একটা সন্মীলন দরকার। 
তাহলে জ্ঞান চর্চার দুটো হাতিয়ারই বিকশিত হতে পারে আমার মত 
অনধিকারী নয়, যাঁদের এসব ভাবার কথা তারা নিশ্চয় এসব নিয়ে 
ভাবছেন এবং ইতিবাচক ভাবনারসূত্র ধরেই আমরা একটি স্বাস্থ্যকর 
জায়গায় পৌঁছে যাব। মোদ্দা কথা হল উদ্দীষ্ট মানুষরাই তাদের পক্ষে 
উপযোগী যেকোন প্রচেষ্টাকে বাঁচিয়ে রাখেন। কাজেই যাদের জন্য বই 
বাই-বই তাদের কাজেই যদি পৌঁছনো না যায় তাহলে কোনটাই বাঁচবে 
না। বই মেলার ভিড়ে, অজন্র পত্র-পত্রিকার মাঝখানে আমাদের এই 
সামান্য লেখাটি যদি কারও ভাবনাচিস্তার সলতে উসকে দেয় তাহলেই 
বাকম কি? অস্তত এক জনের কাছে হলেও তো পৌছিন গেল। লেখার 


কথাটা খোলাখুলিই বলা যাক, প্রতিবারই এই পাতাতে ফুরফুরে কৌতুক 


| নিয়ে হাজির হন শ্রীগণক। ব্যক্তিগত কারণে তিনি এই 





Tel : (033) 229-0079 
Fax : (033) 229-0429 
Email : vispub@cal2.vsnl.net.in 





১ ২৯ 


VALUE - ADDED 


TOTAL PRINT PRODUCTION 


UNIT 





TYPOGRAPHICS 
115, 117 KARNANI MANSION 
25A PARK STREET 

KOLKATA - 700 016 











REGISTRATION NO. 68175/97 


“REGISTERED” REGISTRATION NO. WB/RNP-367 J 





In & 98110158800 collaboration with the world-renowned IBM, Webel ~ the nodal agency for development of IT in 
tho State — has launched the fustever Distance Learning project for IT education. With the IT industry growing 

2 tremendous pace, the country and the world heeds industry-eady, IT- educated professionals in much larger 
numbers. Distance Learning aims to fulfil this vital need t 


‘Anigh-capactly network will soon tink strategically located cantres of education throughout the State for remote sa F 
online leaming. Powerful and modem course contents will be pumped through this network, using very advanced 
Lotus Learning Space Technology: A student ean choose his own area of study from a range of certitied 

‘coursesicuriculum, Strategically located centres wil receive distance learning courses aiso through Internet access, 
‘The “disibuted learning system’ being set up throughout the State has the potential of bringirty about a sea-change 
in the way education is imparted. 


Webel thst pot projects ready to fake off in December 2000, It has provision for 1000 
১৮৮ 








PR agit PEN 

















VP | 


‘Environ’ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) 
এবং 


“কমপিউটর তথ্য ও প্রযুক্তি’ 


বই 
বিপ্লবীর সংকট__জ্যোতি ভট্টাচার্য 

সাপের জগৎ দীপক মিত্র 
Wetlands and Waterbirds of West Bengal | 


‘Royal Bengal Tigers in the 21st Century’ 
| (on bebalf of Nature Environment & Wildlife Society) 





A NAME TO REMEMBER! 







This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 


A name to remember in PRINTING 
N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
‘Telegraphic Address : “PRINTEXCEL” Kolkata 
: (PB.X.) 356-6010, 356-6020, 356-6031 
Direct : 356-3333, 356-6040, 356-6090, 356-6100 
Fax : 91-33-3566780 
E-mail : gossain@vsni.net 


সম্পাদকীয় 


॥ আগামী দিনের চাহিদা যন্ত্রশাসিত।। 

[তি তীয় বিশ্বের বাসিন্দাদের মধ্যে ভারতীয়রা আজকাল পণ্যের বাজারে 
মেধা-রূপ-এর স্বীকৃতি পাচ্ছে। কিছুদিন আগেও কি 

নাম দেখতে পাওয়ার কথা ভেবেছিলাম? কিংবা ধরুন রবীন্দ্রনাথ, 
তিনি তো কোনকালে নোবেল পুরন্ধার পেয়েছিলেন, কিন্তু এখন তো ভারতীয় 
আর ভারতীয় বংশোদ্ভূত মিলিয়ে নোবেল জয়ীদের সংখ্যাটা খুব কম হবে 
না। সি. ভি. রমন, মাদার টেরেসা, অমর্ত্য সেন, ভি. এস. নাইপল — 
তালিকাটা ক্রমেই বাড়ছে। এইখানেই শেষ কোথায়? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় 
দেখুন ভারতীয়দের জয়-জয়কার — তৃতীয় বিশ্বের বাসিন্দা হিসেবে 
ভারতীয়রা তাদের শুণের স্বীকৃতি পাচ্ছে, এ নিয়ে এখন আর কোন দ্বিমত 
নেই। এই স্বীকৃতির পেছনে রয়েছে একটা দীর্ঘ প্রয়াস। অর্থাৎ কোন 
ব্যাপারটাই অল্প সময়ের মধো ঘটেনি। অল্প সময়ের মধ্যে, খুব অল্প বয়সে 
বা কোন সুন্দরীই খুব ছোট্রখাট্র দেখতে __ না একেবারেই নয়। সর্বত্রই যেন 
একটা দীর্ঘ বড়সড় একটা ব্যাপার। ঈর্ধার দৃষ্টিতে যারা ভাবছেন দীর্ঘ 
পরিশ্রমের কাজটুকু অল্প সময়ের মধ্যে যদি সেরে ফেলে ওই মাপে স্থান 
পাওয়া যেত বা ছোট খাট সুন্দরী বা সুন্দর কোনও মানুষ কেন পেতে পারবে 
না বিশবসনদরীর বা বিশ্বের সুন্দর হবার শিরোপা? এই ছোটখাট চেহারার দিকে 
নজর না পড়ার কি কারণ? কথায় বলে বেঁটেদের মাথায় নাকি বুদ্ধি বেশি। 
— অথচ এই ভাবনা সুন্দরী শিরোপা যারা দেন তাদের আকৃষ্ট করতে না 
পারলেও তথাপ্রযুক্তিকে করেছে — ছোটখাট আকারের একটা বস্তু যে 
যুগান্তকারী বিপ্লব ঘটাতে পারে — সেটা মানুষ খুব শিগগিরই দেখবে । এই 
প্রযুক্তি বিপ্লব আনবে ন্যানো-টেকনোলজির মাধামে। এই প্রযুক্তি মানুষের 
জীবনের চালচিত্রটাই বদলে দেবে। যেমন তথ্যপ্রযুক্তি কমপিউটরে এনেছে 
পরিবর্তন এই ন্যানো টেকনোলজি এখনও পুরোমাত্রায় সার্থক নয়, তবে 
খুব বেশি দূরে নয় সেই দিন, যেদিন অতি ক্ষুদ্র একটা যন্ত্র আমাদের শরীরের 
বাড়তি চর্বি নিমেবে ঝড়িয়ে দেবে, টিউমার বা ক্যান্সার বাসা বাধতেই পারবে 
না। এই Ta হবে আমাদের শরীরের রক্ষাকবচ। আমাদের পাঠকেরা 
আগামী দিনের ন্যানো টেকনোলজি প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে জানতে 
চান, বুঝতে চান, Molecular Computer, Molecular Assembler 
বা Nanotube দিয়ে তৈরি কৃত্তিম পেশি মানে Muscle (বিশ্বাস হচ্ছে না 





তথ্য ও প্রযুক্তি 


হিল 





ন্যানো টেকনোলজি ও অন্যান্য নতুন প্রযুক্ত ন্যানোটেকনোলজি নিয়ে দু'চার কথা 


শান্তনু চট্টোপাধ্যায় দেবদত্ত সিংহ ও দেবপ্রসন্ন সিংহ 








১৭ হঠাং হানা ২৫ aie 
Jo কিছুঅনাগত বাআগতপ্রায় প্রযুক্তি রঞ্জন সেন 
অনির্বাণ মুখোপাধ্যায় ২৭ টুকরো খবর 
সিলিকন ডায়েরি 
১৯ ade ২৯ বইদিডি 
১৩ ভবিষ্যতের কমপিউটর ওয়েবসাইট 
চি চট্টোপাধ্যায় রা সর 
য়াল ফক্পপ্রো 5. 
টি সদশিব দাশ OR চিপ 
হার 
৩ চলুন জাভায় যাই 
১৫ লিখার ২ = 8০ erana 





@ 


ন্যানো টেকনলজি ও অন্যান্য নতুন প্রযুক্তি 


শান্তনু চট্টোপাধ্যায় 


— 9", অর্থাৎ 0-000000001 (দশমিক সন্ধেতের পরে 
আটটি শূণ্য, তারপরে এক) — মোটামুটি একটা অণুর ব্যাসের 
প্রায় কাছাকাছি। অবশ্য অপুর “ব্যাস” নিয়ে অনেক বিতর্ক আছে। 

অনেকে আবার এই প্রযুক্তিকে molecular nano technol- 
ogy বা আণবিক ন্যানো-টেকনলঙ্ছি বলেন __ কারণ, এই 
প্রযুক্তির চূড়ান্ত লক্ষ্য হল বিভিন্ন ধরণের এক একটি অণুকে নিয়ে 
পর পর ইচ্ছে মতন বা প্রয়োজন মতন সাজিয়ে নিয়ে কোনোও 
কিছু তৈরি করা। এ প্রযুক্তি এখনও স্বপ্নের রাজ্দোই আছে — 
তবে এই লক্ষ্যে পোছুবার জন্য ধাপে ধাপে বহু গবেষণা ও পরীক্ষা 
চলছে, এবং ধীরে ধীরে এগিয়ে চলছি। 
এই প্রযুক্তির স্বপ্ন কিন্ত অনেকের aa বহুদিন আগেই Glenn 
T. Scaborg ও অন্যান্য বিজ্ঞানীরা “Ultra-microchemistry” 
নিয়ে কাজ করতে শুরু করেছিলেন। ১৯৫৯ সালে Richard 
Feynman বলেছিলেন যে, পদার্থ-বিদ্যার মূল নীতি-নিয়ম 
অনুসারে এক একটি করে বিভিন্ন অণু নিয়ে যে কোনও জিনিস 
তৈরি করা সম্ভব। আমরা এখন একটি অণুকে দেখতে এবং 
পরিচালিত করে পারি, তবে যে প্রযুক্তির কথা আমরা বলছি তা 
এখনও সুদূরে। - 
i টিপি eich” 
আরও ছোট আয়তনের ছোট যন্ত্র তৈরি করে, সেই যন্ত্রকে আরও 
বেশি কর্মক্ষম এবং কুশলী করা যায়। আগের বিরাট চেহারার 
VALVE বা vaccuum tube দিয়ে তৈরি রেডিও আজকের 


নো-টেকনলজি (Nano technology) বলতে আমরা 
কি বুঝি t NANO মানে “10 raised to the power 


























শত-সহহ্র গুণ বৃদ্ধি পেয়েই চলেছে। এদিকে, Hard di$০-এর ক্ষমতা 
বহুগুণে বৃদ্ধি পাচ্ছে আয়তনে ছোট হওয়া সত্বেও এবং অন্যান্য 
যন্ত্রাংশও এইভাবেই উন্নত হয়ে চলেছে | আবার portable (সুবজ, 
এমন ছোট যা হাতে বা পকেটে নেওয়া যায় এমন) যন্ত্র চালাতে 
বিদ্যুং এখন খুবই কম লাগে এবং অন্যাদিকে এইসব যন্ের জন্য 
প্রয়োজনীয় Rechargeable Battery-© মেই ছোট আয়তনের 
হচ্ছে, অথচ তার বিদ্যুৎ ধরে রাখার ক্ষমতাও বাড়ছে। 








কয়েকটি ক্ষেত্রে আণবিক পর্যায়ে না হলেও, তার বেশ কাছাকাছি 
স্তরে আমরা নিপুণভাবে কাজ করতে পারি। এদিকে গবেষক- 
প্রযুক্তিবিদরা “Molecular Computer", “: 
bler” যো একটা অপুর সাথে আরেকটা অণু জোড়া দিতে পারবে 





বা সমাবেশ ঘটাতে পারবে), Nanotube দিয়ে কৃত্রিম পেশী 
(Muscle), ইত্যাদি অনেক জিনিস সৃষ্টি করার খুব কাছে পোছে 
গেছেন বা মোটামুটি কাছাকাছি নমুনা তৈরি করে ফেলেছেন। 
























“Carbon Nanotube! 
এই নতুন প্রযুক্তি nze 
প্রয়োজনীয় ভূমিকা পালন 
করবে। এদিকে সর্ব শর 
“Molecular Motor” (আতি 
"EE চলমান যান) তৈরি করে 
ফেলেছেন — এখন আব 
পরীক্ষা-নিরীক্ষা চলছে। আরও 

সব চাঞ্চল্যকর খবর আছে। 
আগেই বলেছি যে এই 
নতুন প্রযুক্তি পদার্থবিদ্যা, 
বসায়ণবিদ্যা, জীব-শাবীর 
বিদ্যা, উদ্বিদ-বিদ্যা, চিকিৎসা- 
শান্ ইত্যাদি সব ক্ষেত্রে 
অভাবলীয় উন্নতি আনবে এবং 
আজকের সব পদ্ধতি, এমন কি 
শিল্প-উৎপাদন পদ্ধতিও 

'একেবারে বদলে যাবে। 

১৯৫৯ সালে Feynman% এ নিয়েই অনেক বিস্তৃত আলোচনা 
করেছিলেন। কিভাবে এটা সম্ভব হতে পারে তাও কয়েকটা হদিস 
'দিয়েছিলেন। কোনও জিনিসকে বাষ্পীভূত (evaporate) করে 
একটা AY পাতলা (thin) স্তর (layer) তৈরি করে, তার ওপরে 
একই ভাবে আরেকটি জিনিসের আরেকটা খুব পাতলা ডর 
একইভাবে তৈরি করে এবং এইভাবে পরের পর প্রয়োজনীয় জিনিস 
bc এই পদ্ধতির এখন বহুল প্রচার হয়েছে, যেমন 
ও কোনও ধরণের transistor বা chips তৈরি করতে, 






















তার জনা বিশেষ ধাতবের প্রলেপ দেবার বাবস্থা। এই নতুন 
প্রযুক্তির জন্য এ ছাড়া আরও অনেক পদ্ধতি উদ্ভাবিত হয়েছে __ 
তার দুয়েকটার উল্লেখ আগেই করেছি। 

এবারে, সাবধানাতার কথা বলা দরকার । বিজ্ঞান এবং 
প্রযুক্তিকে মানবজাতির মঙ্গল এবং কল্যাণের জন্য ব্যবহার করা 
উচিৎ। আমরা বা দুবৃন্তরা এর সাহায্যে মানুষ এবং সারা পৃথিবীর 
প্রভূত ক্ষতিও করতে পারে। পারমাণবিক শক্তি বিদ্যুৎ উপাদন 
করতে পারে, আবার পরামাণবিক বোমা শহরের পর শহর ধ্বংসও 
করে দিতে পারে। নানান ধরণের ওষুধ আছে যা বিভিন্ন রোগে 
বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে লাগাতে হয়। আবার অসদ উদ্দেশ্য নিয়ে 
এই ওষুধই জলে বা চায়ে মিশিয়ে দিয়ে লোককে খাইয়ে মেরে 
ফেলা যায়। বেশ কিছু বিদগ্ধ বিশেষজ্ঞরা এই নতুন প্রযুক্তি নিয়ে 
বেশ চিন্তিত হয়ে পড়েছেন। অত্যন্ত কর্মপটু এবং শক্তিশালী যেসব 
যন্ত্র তৈরি হবে, তার অপব্যবহার প্রতিরোধ করা বা অপব্যবহারের 
হদিস পাওয়া বেশ দূরূহ হবে বা একেবারেই অসম্ভব হয়ে পড়বে। 
আরও ভয়ের কথা যে এই সব যন্ত্রের ক্ষতি করার শক্তি আরও 
অনেক বেশি হবে — এখনকার সব যন্ধের চেয়ে। এর প্রতিবিধান 


কি করে করা যাবে, এ নিয়ে তারা এখন ভাবনা-চিন্ডা করতে শুরু 
করেছেন। বিশেষ সম্ভাবা chemi ind biological warfare- 
এর ক্ষেত্রে। 
প্রযুক্তির উল্লেখ আছে। কিন্ত. আলোচনা করলাম কেবলমাত্র ন্যানো- 
টেকনলজি নিয়ে। এব কারণ, নতুন সব প্রযুক্তির মধ এটার 
গুরুত্ব সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, অন্যান্য নতুন প্রযুক্তি সম্বন্ধে 
আশাকরি কয়েকটি লেখা এবারে থাকবে। আর, তৃতীয়ত ন্যানো- 
টেকনলজি যা করতে চাইছে, অন্যান্য নতুন প্রযুক্তির ওপর তার 
প্রভাব থাকবেই বা এদের উদ্দেশ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ন্যানো- 
টেকনলজির মূল উদ্দেশ্য থেকে খুব একটা আলাদা নয়। 
এবিষয়ে Se গতিতে গবেষণা-পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাই, 
ভবিষ্যতে কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে লিখবার ইচ্ছে রইল। 





শী শাডনু চটোপাধায় সি ই এস সি লিমিটেডের একাজিকিউাটিভ 








ন্যানোটেকনোলজি সম্পর্কে দু'চার কথা 


দেবদত্ত সিংহ ও দেবপ্রসন্ন সিংহ 


কনোলজি বা প্রযুক্তির নে আমরা গবেষণা, পরীক্ষা- 

নিরীক্ষা ও ব্যবহারের অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেছি; 

কিন্তু টেকনোলজির বিস্তৃত আকাশ এখনোও 
প্রকারভেদে দৈর্ঘা, ওজন, আয়তন যেভাবে বিভিন্ন এককে প্রকাশিত 
তখন খুব ছোট বা খুব বড় টেকনোলজির ওই তফাৎ এসে যায়। 
অন্যান্য প্রয়েগক্ষেত্রে টেকলোলজিগুলিও আলাদাভাবে নিজেদের বিশিষ্ট 
করে তুলছে, যেমন বায়োটেকনোলজি, ফুড টেকনোলজি। বেশ কয়েক 
বছর ধরেই ন্যানোটেকনোলজি (nanotechnology) তার বিশিষ্টতা 
নিয়ে এসেছে। গবেষণার ক্ষেত্রে সেই প্রযুক্তি, যেখানে চরিত্রগত 
ভাইমেনশন বা মাত্রা এক মাইক্রন থেকে ছোট, তাদেরই 
ন্যানোটেকনোলজি বলা হচ্ছে। যেমন, এখন দেখাই যাচ্ছে, লিখোগ্রাফি 
(lithography), যা কিনা পাথরে লিখে তা থেকে ছাপ নেওয়ার বিদ্যা, 
তাতে রেখার বেধ (line width) এক মাইক্রন থেকে ছোট। এই কাজগুলি 
'ন্যানোটেকনোলজি'র মধ্যে পড়ছে বলা হচ্ছে। কমপিউটর হার্ডওয়ারের 
কথা ধরা যাক। গত পঞ্চাশ বছরের বেশি যে হারে বিবর্তন উত্তরণ 
ঘটেছে, আগামী দশ বছরে সেই হারের খুব পরিবর্তন হবে না, অর্থাৎ 
এই ঝৌক চলবেই। যদি এই Cre আরও এগিয়ে 'লিখোথ্রাফি'র 
সীমারেখার বাইরে চলে যায়, তাহলে পরবর্তী-লিখোগ্রাফি পর্যায়ে 
উৎপাদন প্রযুক্তিতে আরও কম খরচায় কমপিউটর নির্মাণ করা সম্ভব 
হবে। মূল লজিক উপাদানগুলি যথেষ্ঠ জটিল ও বিভিন্ন বিশেষযুক্ত 
ছন্দে থাকা সত্বেও আণবিক আকার এবং যথার্থতা আছে। 
ন্যানোটেকনোলজি এই কাজ সম্পাদন করছে বলে জানছি। এমন 
সংবাদও পাওয়া যাচ্ছে যে আজ যাকে ন্যানোটেকনোলজির সংজ্ঞায় 
ধরছি, তা থাকবে কি না বা আরও বিস্তৃত হয়ে নতুন শব্দে আণবিক 
ন্যানোটেকনোলজি (molecular nanotechnology) নামে পরিবর্তিত 
হবে কিনা কে বলতে পারে। 

“SECS” যে ভাবে ডাকিই না কেন, দেখতে হবে প্রকৃত পদ্যের মত 
কি জাগাতে প্রতিটি অণু দেয় কিনা । সমস্ত আকারই যেন পদার্থবিদ্যা 
ও ব্রসায়নশান্ের আণবিক, পারমাণবিক সূত্র মেনে তথ্যের বিশদ 
[আনে। এবং উৎপাদন খরচা যেন গোড়ার উপকরণ এবং শক্তির 
থেকে বেশি খরচ না হয়। আমরা দেখেছি, দুটি প্রধান শব্দ 














































FF ২০০ ছুটি 














ন্যানোটেকনোলজিতে জড়িত হয়ে পড়ছে। একটি, অবস্থানগত সমাবেশ 
(Positional assenbly) অনাটি, aege প্রতিলিপি (Self Repli- 
cation) প্রথমটিতে ঠিক আণবিক অংশগুলি ঠিক জায়গায় আছে 





মধ্যে পড়ে। অবস্থানগতসমাজের প্রয়োজন উদ্ধৃত হয়েছিল মলিকিউলার 
(রোবোটিকস বিষয়ে আরও বেশি অধ্যায়ণে ও গবেষণায় মালকিউলার 
রোবোটিকসে রোবটসম্পকীয় যন্্াংশগুলি আণবিক, আকার এবং 
যথার্থতা (precision) দুই দিক থেকেই। অবস্থানগত সমাবেশের 
ব্যবহারে স্বাভাবিক বড় (macroscopic) উৎপাদনে প্রায়ই ব্যবহারে 
হয় এবং ওই ব্যবহার যথেষ্ট সুবিধা পাওয়া যায়। Fee প্রতিলিপি 
উৎপাদন পদ্ধতির কথা বলেছিলেন ভন নিউম্যান (Von Neumann) 
চদ্লিশ দশকে আর তখন থেকেই এর দিকে এক ধরণের আগ্রহ আন্তে 
আস্তে শুরু হয়ে গিয়েছিল। নিজে থেকেই mate উৎপাদন করা খরচা 

যথেষ্ট পরিমাণে কমিয়ে দেয়। 
মলিকিউলার বা আণবিক ন্যানোটেকনোলজিতে গবেষণার প্রধান 
উদ্দেশ্যগুলি হল আণবিক বালির ডিজাইন, মডেলিং এবং 
Lt ERE 
i cesar ret 


কিন্ত বর্তমান প্রযুক্তিতে আণবিক যন্বের নকশা বা ডিজাটন এবং তার 





৫ বিনে বর্তমানের 
সুযোগ করে দেয়। যদিও স্থির করে এখন বলা যাচ্ছে না যে 
কখন ঠিকঠাক গাণিতিক রূপ বা সমর্থন এসে এই ধরণের কাজে 
সময়ের যথেষ্ঠ লাঘব ঘটাবে। যথাযথ মলিকিউলার ক্যাড (CAD) 
, গণনীয় রসায়ণ-এ ব্যবহৃত আণবিক মডেলিং সফটওয়্যার 
ইত্যাদি ব্যবহার করে আমরা অস্তত কমপিউটরে ওই আণবিক উৎপাদন 
পদ্ধতির বিকাশের পরিকল্পনা করতে পারি। 

ইউনিভার্সাল কমপিউটর (Universal Computer) uga 
ধারণা, যা কিনা গণনাযোগ্য, তা গত উনবিংশ শতাব্দীর গোড়ার 
দিকে চার্লস ব্যাবেজের কাজে পাওয়া যায়; পরে, বিংশ শতাব্দীতে 
তার উত্থাপন করেন টিউরিং, চার্চ এবং ভন নিউম্যান। ইউনিভার্সাল 
কনস্টরাকটর (Universal Constructor} 44 কথা নতুন উঠেছে। গত 
শতাব্দীর চল্লিশ দশকে ভন নিউম্যান এই ধারণায় একটি পরিদ্ধার 
ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি ইউনিভার্সাল কলস্টরাকটরের দ্বিমাত্রিক সেলুলার 
অটযোমাটা (cellular automata) জগতে তার এক সংজ্ঞা দিয়েছিলেন। 
এটি এমন এক গাণিতিক বিমূর্তরূপ, যা ধরে নেওয়া যেতে পারে 
একটা অসীম চেকার বোর্ডে প্রতিটি বর্গে বিভিন্ন বকমের চেকার রয়েছে। 
বিভিন্ন অংশগুলি স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয় এবং নিজেদের 
স্থানগুলি বদল করে অন্য অংশগুলি কিভাবে স্থান বদল করে সেইভাবে 
দেখে নিয়ে এবং পুরোটাই একটু আগে থেকে এক নিয়মবদ্ধ কাজের 
অনুশাসনে। ভন নিউম্যান ইউনিভার্সাল কনস্্রকটরের ধারণা 
ইউনিভার্সাল কমপিউটরের মধ্যে স্বউস্থৃত যন্ত্রাদির কথা একত্রে 
ভেবেছিলেন। কে এরিক ড্রেকসলার (Drexler) ১৯৭৭ সালে 
'আ্াসেম্বলার'র যে এক বড় ভূমিকা আছে তা লক্ষ্য করেন (এই, 
আসেম্বলার আমাদের কমপিউটর জগতের ভাষার কমপটলার, 
আ্যাদেন্বলর যে ভাষা রূপাস্তরকের কাজ করে; তা নয়)। ড্রেক্সলার 
বলেছিলেন যে আসেন্বলার খুব শক্তিশালী হবে কিন্তু যা কিন্তু আজ 
অবস্থান করছে, তা সবই তৈরি করতে পারবে না। আ্যাসেম্বলার ভন 
নিউম্যানের ইউনিভার্সাল কনস্টাক্টরের সদৃশ, কিন্তু আজকে ত্রিমাত্রিক 
জগতে তা কাজ করছে এবং পরমাণু (atom) ও পরমাণুদের একটি 
গুচ্ছ নাড়াচাড়া করে পারমাণবিবন্্রে সূক্ষ্ম যথার্থ তৈরি করতে পারে। 
ড্রেক্সলার ১৯৮১ ও ১৯৮২ সালে পরপর দুটি প্রবন্ধে আমেরিকার 
ন্যাশনাল আ্যাকাডেমি অফ সায়েনসেসের Proceedings এ তার 
ধারণার বিশদ ডিজাইনের প্রস্তাব করেন। ড্রেকসলারের আসেমবলারের 
প্রাথমিক ডিজাইনের নধ্যে রয়েছে — (১) আণবিক বা মলিকিউলার 
কমপিউটর (২) এক বা একাধিক আণবিক অবস্থান নির্ণয়ক Ta, 























যেগুলির সঙ্গে রোবটের হাতের সাদৃশ্য পাওয়া যায়, এবং (৩) একটি 
রাসায়নিক বিক্রিয়ার সেট, যে রাসায়নিক বিক্রিয়াগুলি দেখা যাচ্ছে, 
তাতে ভবিষ্যতের প্রযুক্তিগত সামর্থ এই ধরনের আণবিক TH ও 
যন্ত্র আরও পারমাণবিক সৃক্ষ্মতায় করে উঠতে পারবে বলে আশা 
করে যাচ্ছে। আগেই যেটা বলা হয়েছে, যে এখনকার কমপিউটর 
হার্ডওয়্যারে ছোট থেকে ছোট করার ঝৌক শেষে গিয়ে আণবিক যন্ত্রে 
গিয়ে দাঁড়াবে, যেখানে আরও বড় কাঠামো অর্থাৎ কমপিউটরগুলি, 
তার পারমাণবিক যথার্থতা অর্থাৎ আণবিক লজিক উপাদানগুলি তৈরি 
করা সম্ভব হবে। এদের শক্তিও কম হবে না, হয় হীরের কাছাকাছি 
কিংবা তারও বেশি। সাধারণ সুত্রে যে সমস্ত উপাদানের সীমা বেঁধে 
দেয়, তা মেনে অর্থনৈতিক দিয়ে এই উপাদনগুলি উৎপাদন করা সম্ভব 
হবে। এর একটা অনাদিকেও সুফল বা প্রতিক্রিয়া পড়বে। অন্যান্য 
উৎপাদিত যন্ত্র বাদ্রবাগুলি এই ধরণের উৎপাদিত পদ্ধতি থেকে উপকৃত 
হবে, যে পদ্ধতি অত্যন্ত কম খরচে পারমাণবিক যথার্থতা (preci- 
sion) দিতে পারে। 

এ সব ধারণা চিন্তা, ভবিষ্যত্বাণী, পূর্বাভাস থেকে প্রশ্ন আসতেই 
পারে, এই সমস্ত THOT কি রকম দেখতে হবে, কিভাবে তারা ঠিক 
কাজ করবে বা কি ভাবে তাদের আমরা তৈরি করতে পারব। কারুর 
কারুর মতে একই অবিশ্বাসের কারণ নিয়ে তার প্রায়োগিক, অর্থনৈতিক 
AUTEN কথাও ভেবে ফেলি। এর থেকেও আর এক ধাপ এগিয়ে 
ভাবতেও পারি যে রসায়নবিদ্যা ও পদা্থবিদ্যায় বা গণনীয় রসায়নবিদ্যা 
(computational chemistry) শাখায়, আমাদের বর্তমান জ্ঞানের 
পরিধি বা ধীশক্তি কি যথেষ্ঠ,যা ওইসমন্ত যন্্াদি বা পদ্ধতির ব্যবহারিক 
নীতিকে ব্যাখ্যা করতে পারব। 

এইখানেই গণনীয় (computational) ন্যানোটেকনোলজির কথা 
অনিবার্যভাবে এসে পড়ে। গণনীয় রসায়নবিদ্যা টুল বা প্রোগ্রামণ্ডচ্ছ 
ব্যবহার করেই আণবিক যন্ত্রের প্রস্তাবের মডেলিং করা যেতে পারে। 
মডেলিং শৈলীর মধ্যে দুটির নাম উল্লেখ করা উচিত যদিও বিশদ 
আলোচনা এই পরিসরে সম্ভব নয়। একটি আণবিক বলবিদ্যা (mo- 
lecular mechanics), যেটি নিউ্রিয়কুলির উপর বলগুলি মডেল 
করার জন্য যে অভিজ্ঞতালন্ধ (empirical) বলকে উপযোগী করে। 
আর একটি হল উচ্চতর ক্রমের ab initio গণনার গণনাসমূহ, অর্থাৎ, 
সেই গোড়া থেকে যে গণনাসমূহ। সাধারণভাবে, এই ধরনের 
যন্ত্রকৌশল, একটি নির্দিষ্ট জায়গা থেকে ছোট ছোট পরমাণুগুলি 
যোগ করা বা সরানোর বিশ্লেষণের যোগ্যতা থাকবে। পরিবর্তন, 
প্রত্যাখ্যান — বিক্রিয়ার ক্ষেত্রে, তার বিশ্লেষণে অনেক পুরানো যাস্তিক 
ব্যবস্থাই, বিশেষ করে বর্তমান পদ্ধতি ও হার্ডওয়্যার দিয়েই করা 


সম্ভব। 
মডেলের জন্য ব্যবহার দ্রব্যাদি বা টুল বা বস্ত্রকৌশল নয়, এর মধ্যে 





Ramos জন্যও টুল থাকা দরকার | প্রস্তাবিত আণবিক যন্বে লক্ষ 
লক্ষ বা কোটি কোটি পরমাণু দিয়ে তৈরি হবে। আযাসেম্বলারের 
পারমাণবিক সংখ্যা এক কোটি হয়ে যাবে। বাণিজ্যিক দিক থেকে যখন 
আণবিক মডেলিং-এ প্যাকেজ থাকবে, কোন কিছুর কাঠামো বিশেষভাবে 
উল্লেখ করতে, তখন প্রতিটি পরমাণুতে মাউসের মত “পয়েন্ট ও 
ক্লিক" থাকা দরকার ৷ মলিকিউলার ক্যাড (CAD) টুলগুলি এসে যাবে 
আরও জটিল কাঠামো স্ববিস্তারে বোঝাতে। আরও একটি বিশেষ দিক 
হল আণবিক কমপাইলার'এর বিকাশ, যা কিনা অবজেকটের উচ্চ 
মাত্রার বর্ণনা ইনপুট হিসেবে নেবে, অন্যদিকে আউটপুট হিসেবে 
পারমাণবিক স্থানাঙ্ক, পারমাণবিক টাইপগুলি অবজেকটের বন্ধনীযুক্ত 
কাঠামো (bonding structure) দেবে। 

এতদ্‌সন্বেও সংশয় এসে যাচ্ছে ন্যানোটেকনোলজির গবেষণায়, 
তার ভবিষ্যত পদক্ষেপ নিয়ে। এ গবেষণা আমাদেরকে আরও বেশি 
যন্ত্রশাসিত নিয়ন্ত্রণে আনবে, না কি আরও স্বাচ্ছন্দ্যও স্বাধীনতা দেবে? 
চাইতে হবে পরিবর্তিত যুগের দিকে চেয়েও, যার পুরোটা এখন 
ধরাও যায় না, এমনকি প্রয়োজনে বিপ্লব, তার পদক্ষেপ কি ঠিক? 
কিভাবে, ন্যানোটেকনোলজির বিকাশ ও বিজ্ৃতিকরণের কোন নীতি 
অবলম্বন করব? মানবজীবনে বাবহৃত পরীক্ষিত প্রতিষ্ঠিত পদ্ধতি 
বদলাতে বদলাতে অনা ধরণের পদ্ধতিতে স্থিতি পেতে পারে। সেই 
আশাতেই, মার্কিন রাষ্ট্রপতি জানুয়ারি ২০০০ ৫০০ মিলিয়ন ডলারের 
ন্যাশনাল ন্যানোটেকনোলজির প্রথম পদক্ষেপ বা নেতৃত্ব (initia- 
tive) কেউ ভাবছেন মেডিকেল ন্যানোরোবট এসে ক্যানসার দূরীকরণ 
করবে, অন্যান্য রোগসংক্রামণও, TII হবে না তৈরিতে | বিপদের 
সঙ্কটও কেউ কেউ তুলছেন, তাতে গবেষণা ব্যাহত হচ্ছে, বড় বড় 
প্রতিষ্ঠান অন্য প্রতিক্রিয়ার ভয়ে গবেষণায় সাহাযোর হাত 
বাড়াচ্ছেনও না। এতে ওই প্রযুক্তির অপব্যবহার ও দুর্ঘটনার ইঙ্গিত 
রয়েছে। এই ঝুঁকি, বিপদ থাকবে। কড়া নজর (surveillance) 
পদ্ধতিতে শক্তপোক্ত আণবিক যস্ত্ে এক ধরণের আসন বিপদের 
সংকেত এসে যায়। আবার, এটাও সংশয়ে বলা হচ্ছে যে এগুলি 
নিজস্বভাবে জীবিত পদ্ধতির নকল করতে পারবে। এ সম্বদ্ধে যতই 
বাদানুবাদ হোক না কেন, প্রযুক্তির ব্যবহার বিশ্বে যেভাবে ছড়িয়ে 
পড়ে, তার আলাদাভাবে আবাহন কেই বা করবে, কেই বা বিসর্জন 
দেবে? 






জী দেবহসর সিংহ পিয়ারলেস Ram ও ইনভেস্টমেন্টসের ডেপুটি 
জেনারেল ম্যানেজার (ই ডি পি) ও ক্যাড ক্যাম কনসালটেস্টসের 
Rat a 


শ্রী cree সিংহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিউ সায়েল 
(বিভাগের অধ্যাপক। 


মা ২০০২ ছুটি 














প্রচ্ছদ 





ই সংখ্যার 





100০1070108 
নতুন প্রযুক্তি নি 
অসাধারণ নিবন্ধ, 
করে আরো কিছু 
একটা লম্বা লেখার চেষ্টা করছি 
Holographic Memory 
আমরা জানি যে তথ্যকে সংগ্রহ মা 
যায় দু'ভাবে — চৌম্বক শক্তির সাহাযো 
(হার্ড ডিস্ক, ai ডিস্ক, টেপ্‌ ইত্যাদি) বা 
আলোক শক্তির সাহায্যে [কম্প্যাক্ট ডিস্ক 
(CD), ডিজিট্যাল ভারসেটাইল ডিস্ক (DVD) 
ইত্যাদি] | চৌদ্বক মাধ্যমে তথ্য সংরক্ষণের 
প্রধান অসুবিধা হচ্ছে তা মাঝে মাঝেই খারাপ 
হয়ে যায়। এই ধরণের সংরক্ষণ মাধ্যমের 
দাম তুলনামূলকভাবে বেশি। আলোক 
মাধ্যমে সংরক্ষণের সুবিধা হচ্ছে -এর খরচা 
কম, খারাপ হয় না বললেই চলে এবং একটা 
ডিস্কে অনেক বেশি পরিমাণ তথ্য রাখা যায় 
(যেমন একটি ডিভিডি-তে প্রায় 15-9GB 
তথ্য ধরে যাতে করে প্রায় আট ঘন্টার 
চলচিত্র একটি ডিভিডি থেকে দেখা যায়। 
এই মাধ্যমের সব মাধ্যমই কিন্তু bit প্রতি 
(bit by bit) তথা (storage-এব) 
উপরিভ্ঞরে লেখা হয়। এবার মনে করুন 
আলোক শক্তিকে যদি এমনভাবে ব্যবহার 
করেন যাতে দ্বি-মাত্রিক তলে না লিখে 
ব্রিমাত্রিকভাবে লেখা হয় তাহলে কত লেখা 
যাবে একটি সংরক্ষণ মাধ্যমে? Holo- 
graphic Memory-তে ঠিক দেই ভাবেই, 
লেৰা হয়। বিভিন্ন জিনিসপত্ে আজকাল 








মে রাখা 








কিছুঅনাগত বা আগতপ্রয় প্রযুক্তি 











IIZ 


একটি চিনিব 





টেরাবাইট (78) 
কিউবের মতো আয়তনের জায়গায় রাখা 
যায়। মানে, প্রায় ১,০০০টি সিডি ভর্তি তথ্য 
একটি হলোগ্রাফিক 


যায় বা যাবে। 


মরি-তে ধরে রাখা 


গত একদশকে IBM, Lycent’s Bell 








Beam” 
Spitters 


A 


Mirror 





আমাদের লাগালে 





অনির্বাণ মুখোপাধ্যায় 


আসবে তার আগাম খবর | 





DARPA এই 





য় (Hogographic Data 
Storage Systems বা HDSS) লাগে 


৩ নীলাভ সবুজ আগ বে 





জার (Laser) 

e রশ্মিকে দু-ভাগ করার জন্য Beam 
Splitter 

© Laser Beam কে ঠিক পথে 
পাঠানোর জন্য আয়না (Mirror) 





© LCD Panel বা Spatial Light 
Modulator 

৬ লেজার বশ্মিকে ফোকাস করার জন্য 
লেন্দ বাবস্থা 


©  Lithium-niobate শ্কোটিক বা 
photopolymer 


Spatiattignt 
Modutator 










































৬. Charge-coupled device (CCD) 
camera 
লেজার রশ্মি ছৌড়ার পর beam splitter 
সেটাকে ভেঙে দুটো টুকরো করে । এর একটা 
রশ্মি, যাকে Signal Beam বলে, সোজা 
যায়, একটি আয়নায় ধাকা থেকে spatial- 
light modulator বলে Was ওপর গিয়ে 
পড়ে। এই যন্ত্রটি একটি LCD (Liquid 
Crystal Display) যা পাঠানো বাইনারি 
তথার সমাহারের পাতাকে পরিদ্ধার বা 
কালচে বাক্স হিসাবে দেখায়। এই বার 
সিগন্যাল বিম্টি এই বাইনারি পাতার 
তথাকে বয়ে নিয়ে যায় একটি light sen- 
sitive লিথিয়াম নায়োবেট স্কোটিকের ওপর 
(কোন কোন ক্ষেত্রে এই স্ফোটিকের জায়গায় 
Photopolymer (1801 ঠিক কি - আমিও 
ভাল জানি না) ব্যবহার করা হয়। একটি 
দ্বিতীয় রশ্মি, যাকে *Teference beam’ 
বলে, সে অন্য এক পথ ধরে (পূর্বের ছবিটি 
দেখুন) Holographic crystal অবধি 
পোছোয়। দুটি রশ্মি যখন মেলে, তখন এই | এক এক স্তরে ধরে রাখা যেতে পারে। দরকার । খুব দূরে নয়, এই ধরনের ত্রিমাত্রীক 
মিলিত রশ্রিটি একটা এমন “interference IBM এর গবেদ্ধরা বলছেন যে ছোট্টখাট্র | সংরক্ষণ ডিস্ক এসে পড়ল বলে। 
pattern’ তৈরি করে যার দ্বারা তথ্যকে | একটি HDDS-c বিক্রয় করার অবস্থায় এরপর একটা মজার জিনিস নিয়ে লিখে 
বোঝা যায় এবং স্ফোটিকটির নির্দিষ্ট কোন | এনে সামনের বছরের মধ্যে তৈরি করা | এবারের নিবন্ধটি শেষ করছি — কাগজের 
জায়গায় (কোন wea - তাই ত্রিমাত্রিক | যাবে। এই ধরনের প্রথম দিকের HDDS | মতো পাতলা ব্যাটারি (যাকে বলা হয়ে থাকে 
সংরক্ষণ ব্যবস্থা বলেছি) ওই তথ্যকে | গুলি ১২৫ জিবি মতো তথ্য সংরক্ষণ করতে | paper power)! কালকের Laptop 
সংরক্ষণ করা যায়। এই ধরনের তথ্য | পারবে এবং সেকেণ্ডে 40১18 গতিতে তথ্য | কমপিউটর কিন্তু কাগজের মতো পাতলা 
সংরক্ষণ (data 50০৮৭86) ব্যবস্থাকেই | পড়তে বা লিখতে পারবে। যদি শ্রায় চল্লিশ | হয়ে যেতে পাবে। আমরা আজ 
বছর ধরে ধ্যান ধারণাটা এসে থাকে তবে | Computerized clothing disposable 
| আটকাচ্ছে কোথায়। মনে বাখবেন, এটি | cell phone বা wearable কমপিউটরের 
1 | অত্য সুক্ষ প্রযুক্তির এক যন্ত্র যা তৈরি | যুগে পোছে গেছি - যার সব কিছুই পাতলা, 
| এরকম যন্ত্রে লাগাতে গেলে কাগজের মতো 
| পাতলা ব্যাটারির দরকার বৈকি, পাশের 
ছবিতে এরকম একটা ব্যাটারির ছবি দিচ্ছি। 


Photo courtesy Power Paper 
Power Paper has developed an 
ultra-thin battery that can 
generate 1.5 voits of power. 





বা ক্যালকুলেটরের ব্যাটারির সমান কাজ 
দেয়। এই পাতলা ব্যাটারিটি ০.৫ মি.মি. পুরু 
মাত্র। এর ভেতরটা কেমন দেখায় উপরের 
ছবি থেকে দেখুন : 

এর শ্রযোগ করার জায়গা প্রায় অসীম। 
এখনি বিভিন্ন smart card -এ বা টিকিটে 
বাট্যাগে ব্যবহার করা যায়। ব্যবহারের পর 
ফেলে দিতে হয় এমন নানা ডাক্তারি যন্রাংশে 





ব্যবহার করা যেতে পারে। ইলেকট্রনিক্স 
গেমস আর RES entertainment 
electronics -43 যন্ত্রে তো সংঘাতিক 
কাজে লাগবে। TS এ বছরের মধ্যেই 
বাজারে এসে যাওয়ার কথা। দেখা যাক, কি 
হয়। 

এই কিন্তিতে আজ এই অবধিই। এই 
প্রবন্ধে পরের সংখ্যায় এরকম আরও 





আগত প্রায় প্রযুক্তি লেখা নিয়ে উপস্থিত 
থাকব। 


শ্রী অনিবার্ণ মুখোপাধ্যায় কমপিউটর ও 
টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞ এবং বর্তমানে 
সি ই এস সি লিমিটেডে কর্মরত) a 








চিন্ময় চট্টোপাধ্যায় 
মেটামরফাসিস-ই এখন ভারতীয় তথা প্রযুক্তির মূল মন্ত্র । 
৯৯৫-৯৬ থেকে ২০০০ পর্যন্ত তথ্য প্রযুক্তি এগিয়েছে 


অস্থাভাবিক ভাবে। ভারতে তথ্যপ্রযুক্তি বৃদ্ধি হয়েছিল ৭৩৪ 
মিলিয়ন মার্কিন ডলার থেকে ৬.২ ট্রিলিয়ন মার্কিন ডলার। 
১৯৮০ সালের মাঝামাঝি থেকে তথ্যপ্রযুক্তি বৃদ্ধি পেয়েছে প্রতি মাসে 
প্রায় ৫০ শতাংশ হারে | তারপর ধস নেমেছে ২০০১-এ চূড়ান্তভাবে। 
এক বছরে তথ্যপ্রযুক্তির সাজানো বাগান ছারখার হয়ে গেছে। এক 
সময় যেখানে সবকটি পেশা থেকে লোক ছুটে গিয়েছিল আশ্রয়ের 
সন্ধানে। সেই তথ্যপ্রযুক্তির বিপর্যয়ে অনেককেই চাকরী খোয়াতে 
হয়েছে। ২০০২ থেকে তথ্যপ্রযুক্তির মধ্যে একটা রূপান্তর লক্ষ্য করা 
যাচ্ছে। উন্নতি আর রূপাস্তরের মাঝে ভেঙে পড়ার প্রাচীর ২০০১-এ। 
ভারতে তথ্যপ্রযুক্তি পাচটি সংস্থাকেন্দ্িক — TCS, ইনফোসিস, 
উইপ্রো, সত্যম, HCL, ম্যাকিনজে-ন্যাসকমের রিপোর্টে এইসব 
তথাপ্রযুক্তি কোম্পানিগুলি রপ্তানীর নামবৃদ্ধি দেখে সঙ্গত কারণেই, 
(লোকে ভাবতে শুরু করেছিল। ২০০৪ সালের মধ্যে এইসব 
কোম্পানিগুলি উন্নতির পথে এগিয়ে চলেছে। 
মূলত দুটি কারণে ভারতের বৃহন্তম তথ্যপ্রযুক্তি কেন্দগুলির 
আশানুরূপ উন্নতি সম্ভব নয়। প্রথমত অর্থনৈতিক মন্দা, চাহিদা থাকলেও 
খরচ কমাতে চীনের দিকে হাত বাড়াচ্ছে, অনেকেই। দ্বিতীয়ত অনেক 





আন্তর্জাতিক মনের কোম্পানিগুলি। চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, 
পুণে কিংবা আরও কোথাও কল সেন্টার, ডেভেলপমেন্ট সেন্টার তৈরি 
করছে এরা। অনাবাসী ভারতীয় কোম্পানি i2 Technologies 
ব্যাঙ্গালোরে ১০০ কোটি টাকা খরচ করে একটি নিজস্ব সংস্থা তৈরি 
করতে চলেছে। ১৫ হাজার ভারতীয় চাকরী পাবে এই সংস্থাতে, বছর 
কয়েক আগেও অনাবসী ভারতীয় সংস্থাগুলি ভারতীয় কোনও 
প্রতিষ্ঠানের হাত ধরেই ভারতে তাদের কাজগুলো করে নেওয়ার চেষ্টা 
করতো।২০০১-এর পর থেকে যেকোনও বহুজাতিক সংস্থাই নিজেরাই 
ভারতে চলে আসছে। আপাতভাবে এই রূপান্তর ভারতীয় তথা প্রযুক্তি 
কোম্পানিগুলোর কাছে হতাশাজনক হলেও সামগ্রিক বিচারে হয়তো 
ভালোই হচ্ছে। চীনের সঙ্গে যখন সরাসরি প্রতিযোগিতা, তখন শুধুমাত্র 
কিছু কাজ করে নেওয়ার দায়িত্ব নিয়ে নিশ্চিন্ত থাকা ভারতের পক্ষে 
অসন্ভব। GE Capital যদি ভারতে তাদের কোনও সংস্থা তৈরি করে 
তাহলে সহজে তারা চীনে অর্ডার নিয়ে যেতে পারবে না, এ হলো 
প্রথম সুবিধে। দ্বিতীয়ত বহুজাতিক সংস্থাগুলি ভারতে তাদের নিজেদের 
সংস্থা স্থাপন করলেও কিছু কিছু করিয়ে নেওয়ার জন্য ভারতীয় 
তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সাহায্য অবশ্যই নেবে। সেক্ষেত্রে ফরেন ডাইরেক্ট 
ইনভেস্টমেন্ট অথবা 17)1-এর সুযোগ অনেক বাড়ছে। সবচেয়ে বড়ো 


N 


At 





৮২৫.১০ কোটি টাকা। যদিও টাটা 
স্টিলের কম্মীদেরও বেতনের হিসেবে 
সবার আগে ইনফোসিস। 
তথ্যপ্রযুক্তির ত্রাস অবনতি নিয়ে যারা 
ধুয়ো তুলেছেন তাদের কাছে এ খবর 
যথেষ্ট হতাশাজনক। শুধু তাই নয় 
গত ৯ মাসের মধ্যে সত্যম 
কমপিউটর কর়ীদের বেতন বৃদ্ধি 
করেছে ৬৮ শতাংশ এবং উইপ্রো 
বৃদ্ধি করেছে ২৭ শতাংশ। এক কথায় 
এইসব বেতন বৃদ্ধির হার দেখলে 
বিশ্বাস হয় না ২০০১ সালে সামগ্রিক 
ভাবে তথ্যপ্রযুক্তির বাজারে ধস 
নামার কথা। 
মেটামরফোসিস অথবা রূপান্তর 
এখন ভারতীয় তথ্যপ্রযুক্তির মূলমন্ত। 
Hughes Software-এর মূল লক্ষ্য 
ছিল উচ্চ প্রযুক্তির টেলিকম পণ্য। এর 
ওপরে গবেষণা পণ্যের উৎকর্ষ সাধন 
এবং বাজারযোগ্য তালে তাল মিলিয়ে 








সুবিধে বোধহয় ভারতের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের, যারা অনেক কম 
(বেতনে অনেক উচ্চমানের কর্মদক্ষতা প্রদর্শন করতে সক্ষম। ভারতের 
এই অতিদক্ষতা প্রদর্শন করতে সক্ষম। ভারতের এই অতিদক্ষ 
তথ্যপ্রযুক্তি বিদ্রা সরাসরি আন্তর্জাতিক সংস্থাগুলির সংস্পর্শে আসতে 
পারবেন এই পরিবর্তিত ধারার মাধামে। সামগ্রিকভাবে এইভাবে 
ভারতেরই উন্নতি হবে। 

পুরোনো ও নতুন অর্থনীতির কোম্পানিগুলির ২০০২-এর সে 
অবস্থা দেখা যাচ্ছে তা পরিমাপ করার জন্য কোম্পানিগুলির কর্মচারীদের 
মেট সে পরিমাণ বেতন দেওয়া হয় তার তুলনা করা যেতে পারে। 
টাটা স্টিল পুরোনো অর্থনীতির সবচেয়ে বড়ো কোম্পানি। ২০০০- 
২০০১ সালে টাটা স্টিলের সমস্ত কর্মীর বেতনের মোট পরিমাণ ছিল 
৯২২ কোটি টাকা। ইনফোসিস নতুন অর্থনীতির সবচেয়ে বড়ো 
(কোম্পানি বলে পরিচিত। ২০০০-২০০১ সালে ইনফোসিস কোম্পানির 
সমস্ত কমীরি বেতনের মোট পরিমাণ ছিল ৮১৭ কোটি টাকা। গত 
২০০১-২০০২ আর্থিক বছরের প্রথম ৯ মাসের মধ্যে ইনফোসিসের 
কর্মীদের মোট বেতনের পরিমাণ বেড়েছে ৬২ শতাংশ। এই হিসেবে 
ইনফোসিস গত ৯ মাসে কর্মীদের বেতন বাবদ মোট খরচ করেছে 


<a* ২০০২ 


Hughes Software এখন কোনও Telecom service Provider- 
এর দায়িত্ব নিচ্ছে | Annual Maintenence Contract অর্থাৎ একটি 
নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে কোনও কোম্পানির প্রচলিত 
সফটওয়্যার ও হার্ডওয়্যার-এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে হিউজেস 
সফটওয়্যারের মতো উচ্চ মান ও উচ্চমাপের arate | হিউজেস 
সফটওয়্যারের CEO অরুণ কুমারের মতে এককালে তারা উচ্চবর্ণের 
ব্রাহ্মণদের মতোই কাজের ব্যাপারে বাছবিচার করে চলেছিলেন, বর্তমান 
তথ্যপ্রযুক্তির দুর্দশার দিনে কোম্পানির সামগ্রিক আয়-এর পরিমাণ 
ঠিক রাখার জন্য ১180/51০7০০-এর মতো কাজও তারা মাথার 
তুলে নিয়েছেন। 

চীন কিংবা ফিলিপাইনস-এর সঙ্গে প্রতিদ্বন্দিতা চলছে _চলবে। 
চীনের অর্থনৈতিক কাঠানো আরও আরও সস্তায় তথ্যপ্রযুক্তি পণ্য 
উৎপাদনের সহায়ক। বাচার তাগিদে ভারতীয় তথা প্রযুক্তি 
(কোম্পানিগুলির লক্ষ সস্থায় পণ্য উৎপাদন থেকে সরিয়ে নিয়ে আসতে 
হবে।বরং উৎপাদিত পণ্যের উৎকর্ষ বৃদ্ধি করে ব্রান্ড ইমেজ আন্তর্জাতিক 
মানের করে তুলতে হবে। 





হী চিন্ময় চট্টোপাধ্যায় হংকং TET রেকর্ডস একজিকিউটিভ। নু 











1 





Reio 


শান্তনু চট্টোপাধ্যায় 


শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা দুই নিয়েই দুনিয়া চলছে। 


মপিউটর তথা ও প্রযুক্তি নিয়ে আগ্রহী 

বা যারা, তাদের গবেষণা বা 

চিন্ত বিনোদনের জনা, গণিত (এবং 
পদার্থবিদ্যার-ও) এক নতুন ATAN 
আলোচনা করব। আগে আমরা মলে 
যেবিশ্বব্রদ্গাণ্ডের সব কিছুই বিশেষ ই 
গাণিতিক নিয়ম এবং সমীকরণ মেনে চলে 
— যার সবচেয়ে নামকরা উত্তাবক হলেন 
Sir Isaac Newton! এই জনাই এই 
বিজ্ঞানকে Newtonian Physics বা Me- 
chanics বলা হত। এই বিজ্ঞান একটি বিশেষ 
তব্বের ওপর দাঁড়িয়ে ছিল — নিমিন্তবাদ 
(Determinism) ও হেতুবাদ বা কার্যাকরণ 
সম্পর্ক (Causality)! গত শতাব্দীর 
প্রথমদিকে Albert Einstein-~94 যুগান্তকারী 
আপেক্ষিক SG (Theory of Relativity) 
ও অন্যান্য আবিষ্কার, Newtonian Phys- 
ies বেশ কিছু বদলে দিলেও, নিমিন্তবাদ 
ও কার্ধাকরণ সম্পর্ক বজায় ছিল। কিন্তু বাধ 
সাধল Quantum Mechanics | সংক্ষেপে 
এবং সরল ভাষায় বললে বলতে হবে যে 
নিমিন্তবাদ এবং কার্যাকারণ সম্পর্কের বদলে 
এল সন্ভাবাতা এবং সপ্ভাবনার পরিমাপ 
(Probability) | আগে আমরা ভাবতাম যে 
এই এই কার্য বা ঘটনা ঘটলে-এর ফল ওমুকটা 
হবেই। এখন বলব যে এই সব ঘটনা ঘটলে 
ওমুকটা হবার সম্ভাবনা এতটা, হবেই যে তা 
নয় | Einstein নিজে Quantum Mechan- 
155-কে খাঁটি তত্ব বলে মেনে নিতে পারেননি 
এবং বলেছিলেন যে “তোমরা বিশ্বাস কর 
যে ভগবান পাশা খেলেন, কিন্তু আমি সম্পূর্ণ 
নিয়ম এবং শৃঙ্খলাকেই বিশ্বাস করি” । যদিও 








Quantum Mechanics হলো অনেক অঙ্ক 
এবং আবিদ্ধার অসাধারণ মানুষের বুঝতে 
অসুবিধা হয় 
এখনও চলছে। ত 
যে এই নয়া বা 


তার প্রমাণ পাওয়া বলে রাখা ভাল, 





যে এতেও বু নিয়ম এবং সমীকরণ আছে 


বিশৃঙ্খলা SG (Chaos Theory) 
আমি ইংরিজিতে একটা বড় প্রবন্ধ লিখেছিলাম, 
এখন খুঁজে পাচ্ছি না। হাতের কাছে নির্ভরযোগ্য 
বইও নেই। সময়ও কম __ এই লেখা কাল 





সকালের মধ্যে না দিতে পারলে, ছাপানো যাবে 
না।তাই, আমার পাচ-মিশেলি নোটবুকে লেখা 
কয়েকটি মূল্যবান বই থেকে টুকে রাখা, কিছু 
তথ্যের তর্জমা করেই লিখছি। এর অনেকটাই 
এক বা একাধিক লেখক/লেখকদের বই থেকে 








প্রথমে আমাকে এ 















Calculators 


(কোণের মাপ) Mode 
বোতামটিকে বার বা 
(প্রায় চল্লিশ বার) “ 


খ্যা *'0-54321” দিয়ে কাজ করা 
স (aig oe কে x 





দিয়ে ভাগ, এই অদ্ধটা 
কে 0-54321 দিয়ে বার 
বার ভাগ করলে আমরা 1-840908673 এবং 
0:54321 একের পর এক ঘুরে ফিরে আসবে। 
এবারে ওই “0-54321” সংখ্যাকে x" ধরে 








epr‘ 





নিয়ে, (২-1) অন্ধটাকে ওই সংব্যা দিয়ে বার 
বার গুণ করা যাক — দেখা যাবে আমরা 
একবার “-1" এবং “0” ঘুরে ফিরে পাব। 
এবারে (2,541) করা যাক — এবারে বহু 
SEE সংখ্যা করে বারে ঘুরে আসবে — 
ভয়ানক গণুগোলের মত। এবারে 
(od - 1) সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়েই বার 
বার গুণ করা যাক। আমরা x = 054321 
ধরব এবং k= 1-4, 1-5 ইত্যাদি পৰ্য্যায়ক্ৰমে 
ধরব। এবারে অবশ্য কমপিউটরের সাহায্য 
ছাড়া হবে না। k = 1-5 থেকে ভয়ানক 
উল্টেপাষ্ট প্রচুর সংখ্যা মাঝে মাঝে ঘুরে ফিরে 
আসবে __এক দম বিশৃত্খলা। কিন্ত, যেই k 
= 1-75 করব, দেখব "0-744", "0-030" 
এবং "0.998" পর্যায়ক্রমে ঘুরে ঘুরে আসবে। 
আর বিশৃঙ্খলা নেই। হ্যা, একটা জরুরি কথা 
বলতে ভুলে গেছি __ “0.5” কে বার বার 





95" দিয়ে Calculator- গুণ করে চললে, 
কয়েক বার পরেই “০” এসে যাবে আর 
কিছুই হবে না। এর কারণ, Calculat০r-এ 
সংখ্যার ব্যাপ্তি (digit) সীমিত — আট বা 
দশ বা বারো বা পনেরো ইত্যাদি। কিন্তু (0-5) 
যত বারই আমরা (0:5) দিন গুণ করি না 
কেন, উত্তরটা কখনওই "0" হবে না লক্ষ 
লক্ষ বার গুণ করার পরও একটা সংখ্যা 
থাকবে, যত ছোটই হোক না কেন। 
কমপিউটরকে ঠিক মত নির্দেশ না দিলে 
কমপিউটর অনস্তকাল ধরে গুণ করেই চলবে 
= এব শেষ নেই, অসীম। অবশ্য, 
কমপিউটরের “Memory”-6 সীমিত — 
তাই বহক্ষণ বাদে থেমে যাবে। 

আচ্ছা, আমরা এত সব করে কি জানতে 
পারলাম? জানলাম যে (Kx? - 1) অদ্ধটাতে k- 
এর এমন কয়েকটি মান (Value) আছে, যেমন 


“k= 1-75" -এ, যেখানে শৃত্খলা দেখতে পাই। 
আবার ॥-এর অন্যান্য মানে, দেখি বিশৃঙ্খলা। 
CRG একটি অন্ধ, (kx? - 1), এতেই ॥-এর 
মান অল্প একটু বদলালেই শুক্লা থেকে 
বিশৃঙ্খলায় পৌছে যাই এবং তার উল্টোটাও 
a 

অনেক গাণিতিকরা মনে করেন যে 
“বিশৃঙ্খলা” এবং “শৃঙ্খলা” একটা EMS 
নিমিতবাদ আছে এবং এই নিমিন্তবাদের দুটি 
প্রকাশ, শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা। তারা মনে করেন 
যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মধোই কিছু 
ner কিছুবিশৃত্খলা আছে — ae মিলিয়ে 
সব কিছুচলছে।এ বিষয়ে আরও অনেক কিছু 
জানতে ইচ্ছে করে। ভবিষ্যতে আবার এ নিয়ে 


আবার আলোচনা করা যাবে। 
a 








হঠাৎ হানা 


রঞ্জন সেন 


ইনস্ট্যান্ট মেসেজিং ডেকে আনছে ভাইরাস আক্রমণের বিপদ। 


ত কয়েক বছরে কমপিউটর | ইমোটিকনস। পরিষেবা প্রদানকারীরা 

বাবহারকাবীদের মধ্যে Hae | খন্দেরদের আকৃষ্ট করে তোলার জন্য এক 

জনপ্রিয় হয়ে উ ঠেছে ইনস্টযান্ট | টুপিতে ক্রমশই সংযোজিত হয়ে চলেছে নতুন 
মেসেজিং। মাইক্রোসফট, ইয়াহু আমেরিকা | পালক। 
অনলাইন ইত্যাদি আর্ডরজার্তিক খেলোয়াড় আই এম ডেটা সাধারণত সার্ভার এবং 
এবং রেডিফ, ইন্ডিয়া টাইমস ইত্যাদি তাদের | গেটওয়ে দিয়ে নন এনক্রিপটেড ফরম্যাটে 
দেশি পার্টনাররা বাতাস লাগিয়েছে এর | যায়। ব্যবহারকারীর আইডি বাধ্যতামূলক 
জনপ্রিয়তার পালে। অবাধ এই সাইবার | ভাবে এনক্রিপটেড করা থাকলে অবশ্য 
আলাপের বিপদ কিন্তু একই সঙ্গে আবাহন | আলাদা কথা। যদি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য 
করছে যখন-তখন ভাইরাস সংক্রমণের | এবং সংশ্লিষ্ট তথ্য আই এম এর মাধ্যমে 
বিপদকে। প্রিয়জনের সঙ্গে গল্প বাছার সময় | পাঠানো হয় তবে একজন হ্যাকার বা হানাদার 
আপনি জানতেও পারছেন না কিভাবে | নানা দূর জায়গা থেকেই সেগুলিকে সহজেই 
কমপিউটরে ঢুকছে ভাইরাস। F 

মাইত্রেলসফট-এব এম এস এন 4 

মেসেঞ্জার, ইয়াহ'র ইয়াহু মেসেঞ্জার এবং 
আমেরিকা অনলাইনের এও এল মেসেঞ্জার 
এর গ্রাহকই সবচেয়ে বেশি। জুপিটার মিডিয়া 
মেটরক্স-এর হিসেব অনুযায়ী গত সেপ্টে স্বর 
পর্যন্ত পৃথিবীর প্রায় ৯০ মিলিয়ন মানুষ 
দুনিয়া জুড়ে ঘর গেরস্থালি এবং বাণিজ্যিক 
কথাবার্তা বলেছেন। এরই সঙ্গে পাল্লা দিয়ে 
বাড়ছে ভাইরাস। 
o ইনস্ট্যান্ট মেসেজিং-এর সাহায্যে 


















পেতে পারে এবং ‘nodes’ ঢুকিয়ে দিতে 
পারে । একটি নতুন প্রজন্মের ভাইরাস, যারা 
শুধু আই এম আ্যাপ্লিকেশনগুলোর ওপরই 
হামলা চালায় তাদের সংখ্যাও বাড়ছে। যখন 
একটি “চ্যাট চালু থাকে এবং ফাইলগুলি 
একটি খোলা আই এম উইন্ডোর মধ্যে দিয়ে 
যায় তখন একটি ভাইরাস আক্রান্ত ফাইল 
ব্যবহৃত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। 
একবার সেই ফাইলটি ব্যবহৃত হলে 
ভাইরাসটি নিজের থেকেই বহু লক্ষ্যে ছড়িয়ে 
পড়ে। এই অবস্থায় আরও একজন সংক্রামিত 
ফাইলটি খুললেই ভাইরাসটি সেখানে ঢুকে 





যাবে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে 
বারবার। 

সংক্রামিত ফাইলগুলি আনে আস্তে কিছু 
জনপ্রিয় মেসেঞ্জার নেটওয়ার্কের মাধ্যমেই গত 
কয়েক মাস যাবৎ তাদের চলার পথ সুগম 
রেখেছে। এম এস এন মেসেঞ্জার সার্ভিস 
আত্রমণকারী ‘চোক ওয়র্ম' এই ধরণেরই, 
একটি ভাইরাস। নেটওয়ার্কে গ্লেগের মত 
ছড়িয়ে পড়া এই রকম আর একটি ভাইরাসের 
নাম W/32 Hello ওয়র্ম। এ ও এল 
ব্যবহারকারীদের অনেকেই জানতেও পারছেন 
না মেসেঞ্জার সার্ভিসের নানা fez দিয়ে 
হ্যাকাররা তাকিয়ে আছে তাদের দিকে এবং. 
মাঝে মধোই তাদের হঠাৎ হামলায় বিপর্যস্ত 
হচ্ছেন। তারা, এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার 
যে এখনও অবধি এই হামলা কোন বড় 
ধরণের চেহারা নেয়নি। চলতি মেসেঞ্জার 


সার্ভিস পরিষেবা শ্রদানকারীদের হুশিয়ারি 
থেকেও সতর্ক হয়েছেন অনেকে। ইনস্ট্যান্ট 
মেসেজিং সার্ভিসের জনপ্রিয়তা গড়ার সঙ্গে 
সঙ্গে হ্যাকাররাও হয়ে উঠবে আরও বেশি 
আক্রমণায্মুক। 
দুর্ভাগ্যবশত কোন কোন ক্ষেত্রে ইনস্ট্যান্ট 
মেসেছিং প্রোগ্রামের ডিজাইনেই এমন কিছু 
ফাকফোকড় রয়েগেছে যা হামলদারদের কাজ 
অনেকক্ষেত্রে সহ করে দিয়েছে। 
ব্যবহাকারীদের যে বৈশিষ্টা গুলি আকৃষ্ট করে 
তা হানাদারদের কাজ আরও সহজ করে দেয়। 
আই এম এর অনায়াসগম্যতার যে বৈশিষ্ট্য 
বয়েছে তারই সুযোগ নিচ্ছে হ্যাকাররা। 
ব্যক্তিগত তথ্য যেহেতু সুরক্ষিত নয় তাই আই 
এম রেজিস্ট্রেশনের সময় কিছু ব্যক্তিগত তথা 
সংগ্রহ করে নেয়। এই তথাগুলি ভঙ্গুর একটি 
সার্ভারে থাকে। অধিকাংশ আই এম ভাইরাস 


এবং ওয়র্ম-এর, ফাইলগুলির যারা প্রাপক 
এবং সেটির যারা ব্যবহারকারী এমন একজন 
শিকার-এর দরকার হয়। বহক্ষেত্রেই অবশ্য 
ব্যবহারকারীদের শিক্ষার ফলে ক্ষতির পরিমাণ 
কমে।আত্টিভাইরাস শিল্ড ডেস্কটপে চালু করা 
একটা বড় সুরক্ষা । সংক্রামিত ফাইলটি 
হার্ডডিক্কে লিখলেই ভাইরাস ধরা পড়বে। সব 
আযান্টিভাইরাস সফট ওয়যারেই ফিচারটি 
রয়েছে বস্তুত ব্যবহারকারীদেরই প্রথমে 
প্রতিরোধ গড়তে হবে। 

ডিজিটাল সভ্যতা অনলাইন 
কমিউনিকেশন নির্ভর | ইনস্টান্ট মেসেজিং 
তাই দিন দিন অপরিহার্য হয়ে উঠবে। এটা 
ঘটনা যে ই-মেইল এরমত আই এম এ সুরক্ষিত 
নয়।তা বলে সংযোগের জানালা বন্ধ রাখলে 
চলবেনা। শুধু দরকার সতর্কতামূলক 


বাবস্থা। a 








সিলিকন ডায়েরি 


জয়ন্ত গুপ্ত 
১১ সেপ্টেম্বরের ঘটনা বদলে দিয়েছে অভিবাসী শিখদের মানসিকতা 



















্টাক্রারা ইউনিভার্সিটির বিশ বছর 
বয়সী আইনের ছাত্র সোনিয়া পাওয়া |? 
খুবই বিরক্ত হয়েছিল যখন প্রবীন 
শিখরা তাকে উত্তর-ভাবতেব প্রাচীন 
ইতিহাসের ওপর একটি স্লাইড শো সহযোগে 
বক্তৃতার আসরে টেনে নিয়ে গিয়েছিল। এইসব 
কর্মকান্ডের উদ্যোক্তারা সিলিকন ভ্যালির 
এইসব রয়ে যাওয়া ছেলে-মেয়েদের ইতিহাস 
'সম্প্পকে অনাগ্রহে যারপরনাই বিরক্ত। কিন্তু 
১১ সেপ্টেম্বরের ঘটনার পর যেন 
রবীন্দ্রনাথের কবিতা ‘জাগিয়া উঠিল শিখ'- 
এর মতই যেন সমবেত ভাবে জেগে উঠেছে 
বে-এরিয়ার শিখ সমাজ। এই সম্প্রদায়ের 
এখানকার প্রায় ৫০ হাজার বাসিন্দা 
দুনিয়াবাসীকে জানাতে বন্ধু পরিকর তার 
ওসামা বিন লাদেনের অনুগামী নয়। তাদের 
সঙ্গে ওসামার কোন সম্পর্ক নেই। 
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসবাদী হানার 
পর আমেরিকাতো বটেই সারা বিশ্বের বিভিন্ন 
জায়গায় শুধুমাত্র পাগড়ি আর দাড়ির সূত্রের 
শিখদের ওপর বর্বর হামলার ঘটনা তো 







হয়েছে সর্বস্তরে | সমাজবিজ্ঞানীরা এর মধোই 
তৈরি করে ফেলেছেন এই প্রতিক্রিয়া এক 
ছোকরাদের প্রতিক্রিয়া পাওয়ার মুখেই শোনা | লাগসই পরিভাষা 'রিআ্যাকটিভ এখনিসিটি'। 
যাক, তার মতে কড়া এবং রক্ষণশীল প্রবীণরা “যে জাদু নবীন-প্রবীনকে আবার মিলিয়ে 
এখন সম্পূর্ণ বদলে গেছেন। এটা প্রায় | দিয়েছে তা হল নিজেদেরকে তারা যতই পৃথক 
বলে বিবেচনা করুন না কেন, বাইরের পৃথিবী 
তাদের একভাবেই দেখে। এই বোধ থেকেই 


এসেছে পাঞ্জাবি বুলি। ভাংড়া নাচেও তাল 
ঠুকতে দেখা যাচ্ছে অনেককে। ছেলে- 
















সম্প্রদায়েরই সমস্যা এবং শিখদের ওপর 
হামলার ঘটনা বেশি হলেও অন্যান্যদের ওপর 





দাবিতে পথে নেমেছিল তার কারণ তাকে 
দন্ডিত করার মত যথেষ্ট প্রমাণ মার্কিন 
প্রশাসনের কাছে ছিল না। ১৯৯৪ বেআইনি 
(অভিবাসীদের ১৮৭ ধারা অনুযায়ী চাকরি না 
দেবার প্রতিবাদের পথে নেমেছিল লাতিন 
আমেরিকানরা । জাপানি-আমেরিকানরা 
পার্লহারবারে জাপানি হামলার প্রতিক্রিয়ায় 
জাপানি মাত্রই ওপর নির্যাতনের 
জানিয়েছিল। 

সমাজবিজ্রানীদের মতে এই ধরনের 
জোটবন্ধ প্রতিবাদ অবশ্য দীর্ঘস্থায়ী হয় না। 
কারণ সবসময় বাইরের কোন আক্রমণ বা 
বিপদের প্রতিক্রিয়াতেই এটা গড়ে ওঠে। কিন্ত 
যাই হোক না কেন বেএরিয়ার শিখরা অবস্থাটা 
খুব উপভোগ করছে। শিখ গুরদোয়ারার এক 
সংগঠক ৫৩ বছর বয়সী নির্মল সিং 
জানালেন, “গত ১০-১১ বছর ধরে তিনি 
সমাজ সেবার কাজে তরুণদের টেনে আনার 
চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্ত কেউ শোনেনি। 
এখন ছেলেরাই দানের জন্য কম্বল সংগ্রহ 
করছে, করছে রক্তদান শিবির এবং অন্যানা 
সেবামূলক কাজ। ১১ সেপ্টেম্বরের পর ওদের 














মানসিকতাই বদলে গেছে। ওরা দেখছে 
তাদের বাবা, কাকা দাদাদেরকেই আরব" বলে 
সন্দেহ করে নানারকম নির্যাতন চালানো হচ্ছে। 
প্রত্যেকেই বুঝছে এরপর আক্রমণ তার 
ওপরেও নামতে পারে 

ছোট-বড় সব শিখই মেতে উঠেছে 
দানধ্যানে। এইরকম আগে আর হয়নি। গত 
পাচ মাসে বে-এরিয়ার ২৫০ জন শিখ 
ছাত্র গুরদোয়ারার প্রবীণদের 
সঙ্গে সঙ্গে হাতে হাত মিলিয়ে সেবামূলক কাজ 
করেছো, ফ্রিমন্ট, স্যান জোস, হেওয়ার্ড এবং 
আই সোবর্যান্টির গুরদোয়ারাগুলিতেও একই 
ছবি। 

কিছুদিন আগে এক শনিবারে ফ্রিমন্ট 
গুরদোয়ারাতে বেশ কিছু নানা বয়সের শিখ 
মিলিত হয়েছিলেন ভবিষ্যতে তাদের কি 
কর্তব্য তা ঠিক করতে। তারা 
প্রতিযোগিতা এবং ano ক্লারা বিশ্ববিদ্যালয়ের 





পেশাদার এ 





শুরদোয়ারা ভ্রমণের ব্যবস্থা করেছেন। সব 
সান্কৃতিতেই জেনারেশন গ্যাপ-এর ব্যাপারটা 
রয়েছে। কিন্তু এখানকার শিখদের মধ্যে এই 





ব্যাপারটা ভয়াবহ। শ্রবীনদের অধিকাংশই, 
জন্মেছেন এবং বড় হয়েছেন পাঞ্জাবে । আর 
নবীনদের অধিকাংশই আমেরিকায়, বাবা-মা'র 
কর্তৃত্ব দেশে সঙ্গ, কারণেই বেশি। আমেরিকান 
পরিবারগুলিতে স্বাধীনতা অনেক বেশি, ৩৭ 
বছর বয়সী পুজি বিনিয়োগাকাবী সু্রীত 
মানচান্দার মতে, “দুপক্ষের তরফেই নিজস্ব 
কিছু যুক্তি রয়েছে। অভিবাসীদের মধ্যে 
বয়স্কদের আচার ব্যবহারে ভারতীয় বেশি। 
তারা মন্দিরে যাওয়া এবং দেশের ভাষায় কাজ 
সারতেই অভ্যন্ত। শিখ সম্প্রদায়ের বাইরে 
দু'একজন বাদে বিশেষ acs তারা চেনেনও 
না, অন্যদিকে নবীনদের মধ্যে রয়েছে মার্কিনী 
সংস্কৃতির প্রভাব ক্লাব ইত্যাদিতে যাওয়া এবং 
নানা ধরনের বন্ধুদের সঙ্গে মেশা তারা পছন্দ 
করেন।১১ সেপ্টেম্বর এই দুপক্ষকে একসঙ্গে 
মিলিয়ে দিয়েছে। 


অনাবাসী সফটওয়ার বিশেষজ্ঞ জয়জ OS 
সিলিকন ভ্যালিতে ওরাকেল কর্পোরেশনের 
সঙ্গে যুক্ত। 

ইমেইল :jquptatus.oracte.comn U 








ভিস্ুয়াল ফক্সপ্রো 5.0 


সদাশিব দাশগুপ্ত 
এবারে ভ্যারিয়েবল টাইপ নিয়ে আলোচনা | 









ভ্যারিয়েবল টাইপ 
ভ্যারিয়েবল এর পরের যে বৈশিষ্টাটি আপনি চিহ্নিত করতে পারবেন 
তা হল এর 'টাইপ'। ভ্যারিয়েবল টাইপ চিনতে পারলে কোন কিছু 
বোঝাতে গিয়ে ভুল টাইপ এর ব্যবহার এড়াতে পারবেন। ধরা যাক, 
আপনি ‘START নামে কোন ভ্যারিয়েবল ব্যবহার করবেন। নিজে 
থেকে এই ভ্যারিয়েবলটি ডেটা ক্ারাক্টার স্ট্রিং অথবা নাম্বার কোথায় 
রাখে তা জানাবে না। নিচে বর্ণিতভাবে কোন স্টার্টকে ব্যবহার করতে 
হলে: 


"List records from’ + Start + 
“TO! + end o 


যদি ‘START’ ক্ারাক্টার টাইপ ডেটা 
ছাড়া অনা কিছু স্টোর করে তাহলে 
ভিস্যুয়াল ফক্সপ্রো সঙ্গে সঙ্গেই নিচের এর 
মেসেজটি দেবে। 


Operator/operand type 





match 


অন্যদিকে ভ্যাবিয়েবল টাইপ 
চিহ্নিতকারী একটি প্রিফিক্স সঙ্গে সঙ্গে 
আপনাকে সেটি ব্যবহার করার আগে 
সেটিকে অন্য টাইপে বদলে নেবার কথা ৯ niet 


„Miradi 




















“List records from’ + DTOC (gdstart) +; 
‘to'+DTOC (gdend) 





নিচের টেবলটিতে সাজেস্টেও প্রিফিক্সগুলিসহ, ভিস্যুয়াল ফন্সপ্রোর 
ভ্যারিয়েবল টাইপ-এর তালিকা দেওয়া আছে। এই প্রিফিক্স গুলি 
ইনটারনেট-এর ভ্যারিয়েবল টাইপভিত্তিক মাইক্রো সফট-এর নির্দেশিকা 

















Array 
In Year 
Character © le Last Name 
Date d pa Binh Date 
DateTime 1 IT Record 
Pack Stamp 
Float f 1f Miles 
Betwee 
Cities 
General £ IgSound 
Sample 
Integer 1 Lites 
Logical LU Taxable 
Memo m im Product 
Description 
Numeric n gnAge 
Picture 1p Pooduet 
Picture 
Unknown = ut Sample 
Data 





বলে দেয়। পরের লাইনগুলি হবে 
প্রিফিক্স ‘gd’ সহ টেক্সট স্থিং-এর দুটি ভ্যারিয়েবল লাইন-এর 
সমাহার | শ্রিফিক্স-এব সাহায্যে আপনি বুঝতে পারবেন 
ভ্যারিয়েবলগুলি আসলে গ্লোবাল ভ্যারিয়েবল-এর টাইপ ডেটা 
মনে রাখবেন ভ্যারিয়েবল টাইপ-এর থেকে পাওয়া তথ্যের সাহায্যে 
আপনি জটিল সমস্যার সৰ্ম্পকে সতর্ক থাকতে পারবেন। আপনি 
সরাসরি টেক্সট-এর সঙ্গে ডেটকে মেলাতে পারবেন না। তাই 
আপনাকে টেক্সট-এর সঙ্গে নিচের বর্ণিত নির্দেশিকা অনুযায়ী কাজ 
করার জন্য এগোতে হলে DTOC জানতে হবে। 








নামকরণের এই পদ্ধতি অনুযায়ী কাজ করতে হলে একটি ভ্যারিয়েবলের 
দুটি ক্যারাক্টার বিশিষ্ট শ্রিফিক্স দরকার। প্রথম প্রিফিক্স ক্যারাক্টারটি 
স্কোপটিকে দেখায়। দ্বিতীয়টি দেখায় টাইপ, আপনি অবশ্য উল্টেটাও 
করতে পারেন। কিন্তু একবার আপ্লিকেশন শুরু করার পর আপনি 
আর বদলাতে পারবেন না। যদি এটা করেন তাহলে বিভ্রান্তি দেখা 
CRA | আপনাকে বলতে হবে আপনি কোন কনভেনশানের কথা জানেন 
না এবং প্রিফিক্স অর্ডার অনুযায়ী যে প্রোগ্রামণ্ডলির আপনার কোড 
জানার কথা তাদের সঙ্গে আপনি চলতে পারবেন না। 


মাচ ২০০২ E> 





ইউজিং কেস টু মেক ভ্যারিয়েবল রিডেবল 
পরবর্তী নামগুলির ভ্যারিয়েশন-এর উদাহরণের মধ্যে ভ্যারিয়েবল 
নেম এবং শ্রিফিক্স ক্যারাক্টারের মধ্যবর্তী আন্ডার স্ফোরস 
ক্যারাক্টারগুলিও থাকে। প্রায়শই আন্ডার হ্কোরগুলি ভ্যারিয়েবল 
নেমের একক শব্দগুলির মধোই থাকে। কিছু ডেভেলপারদের এই 
ধরণের ব্যক্তিগত পছন্দ মাইক্রোসফট-এব নতুন নির্দেশিকার অংশ 
নয়। কিন্তু অন্য আ্যাপ্লিকেশনগুলির নামকরণ পদ্ধতিতে 
বাবহার করতে পারেন। বস্তুত ভিস্যুয়াল বেসিকস, আকসেস এবং 
ভিস্যুয়াল ফক্সপ্রো সংক্রান্ত কোন নির্দেশিকাতেই কোন জায়গায় 
ভ্যারিয়েবল নেমে আন্তারক্কোর করার কথা বলা নেই। প্রথম অক্ষরটিই 
ভ্যারিয়েবল নেম এর একটি বিশেষ অংশ এবং প্রিফিক্স-এর শেষটিকে 
চিহ্নিত করাই এই ধারণার ভিন্তি। এছাড়াও ভ্যারিয়েবল নেমটি দুই 
বা ততোধিক শব্দের হলে প্রতিটি শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের 
হবে। 

একটি ক্ষেত্রেই এ ব্যাপারে শুধু সমস্যা হতে পারে যদি টেক্সট 
এডিটর কথা না শোনে। কিন্তু তার সম্ভাবনাও এখন খুব কম। 
অন্যদিকে ভিস্যয়াল ফক্সপ্রো সবসময় ফিল্ড নেমের বেসগুলিকে 
সম্পূর্ণ আমল নাও দিতে পারে | বিশেষ করে যেগুলি পড়া যায়না 
সেগুলিকে মনে রাখবেন, আগের নির্দেশিকা অনুযায়ী ভারিযেবল 
নামগ্ডলি আপারকেস এবং লোয়ার কেসে রাখা হলেও ভিস্যুয়াল 
ফক্সপ্রো তা নাও জানতে পারে। ভ্যারিয়েবল Ls Order Enter Ls 
orderenter যাই হোক না কেন দুটো ভ্যারিয়েবলই একই ডেটা মেমরি 
(লোকেশনকে দেখায়। এর অর্থ এই যে নামকরণে এই ঝামেলার 
দায়িত্ব আপনার ঘাড়ে চাপবে। 

মনে রাখতে হবে ফক্সপ্রোতে আপনার নেমিং কনভেনশন ব্যবহার 
করাটা বাধ্যতামূলক নয়। কিন্তু এর সাহায্যে Rare সুবিধাগুলি পাওয়া 
যায়। 














rariable 





‘© it makes identifying the scope and type of a 
carrier. 
© Ir reduces syntax errors and undefined variable errors. 


© It makes it casier for other programmes to identfy the 


purpose of variable when they look st your code. 





নেমিং ফিল্ড ইন টেবলস 

আপনি যদি আ্যাপ্লিকেশন ভিস্মুয়াল ফক্সপ্রোতে ফ্রি টেবল ব্যবহার 
করতে চান তাহলে ফিল্ড নামগুলিকে ১০টি ক্যারাক্টারের মধ্যে সীমাবদ্ধ 
রাখতে চেষ্টা করুন। এমনকি এক্ষেত্রে কিছু ডেভেলপার ক্যারাক্টার 
প্রিকিক্সেস ব্যবহার করার কথাও বলতে পারেন। একটি A ব্যারাক্টার 
প্রিফিক্স কনভেনশান টেবলটিকে ভাল ভাবে চিহ্নিত করার জন্য প্রিফিন্স 
এর প্রথম দুটি ক্যারাষ্টরকে ব্যবহার করবে। এই ক্যারাক্টারগুলি টেবল 
নেম এর প্রথম দুটি ক্যারাক্টার হতে পারে। কিন্তু তা ঠিক নয়। তৃতীয় 
কারাক্টীরটি হবে একটা আন্তারক্কোর যা প্রিফিক্সটিকে বাকি ফিল্ড নেমের 
থেকে আলাদা করবে। আপনি যখন কোন চিহ্নিতকরণের পদ্ধতি ছাড়া 
ভ্যারিয়েবল ব্যবহার করবেন তখন ভিস্যাল ফক্সপ্রো' আপনি টেবল 
ভ্যারিয়েবল ব্যবহার করবেন না মেমরি ভ্যারিয়েবল ব্যবহার করবেন 
তা নিরদি্টভাবে বলে দেবে। 


© Any variable used with STORE is assumed to be a 





memory variable. 
© A variable that is assigned a value with a REPLACE, 
statement is assumed to be a table variable. 
© A variable on the left side of an equation is assumed to 


be memory variable. 
© Any variable on the right side of an equation is first 
assumed to be a table variable and then a memoy vari- 


able. 





wa 











কষ ৫ ধযুছ়ি 


CN লেখা পাঠান নকল রেখে। কারণ অমনোনীত 
লেখা ফেরত পাঠানো হয় না। 






= 


চলুন জাভায় যাই AVA 


কাবেরী মহাপাত্র 
এবারও কিছু টিকার পরিচিতি / 





ShadowAdjHorizTicker 

ডেসক্রিপশন 
ShadowAdjHoriz টিকার আপলেট শ্যাডো দেওয়া একথা একাধিক 
প্যারাগ্রাফের ওপর দিয়ে আযপলেটটির একপাশ থেকে আরেক পাশে 
যায়। এতে একই সঙ্গে একাধিক প্যারাগ্রাফ দৃশ্যমান হয়।প্যারাগ্রাফগুলি 
একটানা চলতে পারে বা চলা শুরুর আগে একটা নির্দিষ্ট একটি জায়গায় 
থামতে পারে। 


একটানা সচল থাকতে পারে বা কোন একটি নিদিষ্ট স্থানের দিকে 
যাত্রা শুরুর আগে একটু থামতে পারে। 



















প্রপার্টিজ 
টেবল ৪-১১ ShadowAdjVerti টিকার আযপলেট সেটিংস। 


2 We 





ShadowRandomTicker 


এই টিকার আযপলেটটি এক বা একাধিক প্যারাগ্রাফের শ্যাডো দেওয়া 
টেক্সট-এর ওপর দিয়ে যায়। কোন প্যারাগ্রাফ এর কোন দিক দিয়ে 
এটি ঢুকবে বা বেরোবেই কোন দিক দিয়ে তার কোন ঠিক থাকে না। 
এতে এক সময়ে কেবল মাত্র একটি প্যারাগ্রাফই দৃশ্যমান হবে। নির্দিষ্ট 
কোন লক্ষ্যের দিকে এগোনোর আগে একটু থামতে পারে। 


হল 


দেওয়া জায়গাগুলি ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে অতিক্রম 
| করে। এতেও একসঙ্গে একাধিক প্যারাগ্রাফ দেখা যায়। প্যারাগ্রাফশুলি 





ShadowSuccessiveText 
ডেসক্রিপশন 

ShadowSuccessiveText আযপলেট এক বা একাধিক প্যারাগ্রাফের 
শ্যাডো দেওয়া টেক্সট পরপর দেখায়। 
প্যারাগ্রাফই দেখা যাবে। টেক্সটগুলি সচল নয়। তবে 
প্রপার্টি ব্যবহার করে এটাকে নিদিষ্ট জায়গায় নিয়ে যাং 


BELTI 
World War Il 


Civil War. 
World War i 


প্রপার্টি 






এক সময় 














টেবল ৪-১৩ শ্যাডোসাকসেসিভ টেক্সট আপলেট সেটিংস 
Nopa Beara be 
চে pal) ARLE S T 
WRedrvOhel Pe vated alr sm 2 FO 
ছিপ essere roe 2 
না গেসে Se unce tan ene a Paes Looten fin cine 


Pou আরা, locator আগা pozor Meh Sa kok ৫৮ 
tert Nerve tod Si 





Troe of ta ean comma bo Te soph 
Seq সরাতে Papert 2 tehar Roan or page 8? 


DepthHorizontalTicker 
ডেসক্রিপশন 


এবারের আলোচ্য আযপলেটটি এক বা একাধিক প্যারাগ্রাফ টেক্সট 
লঙ্গালম্বি ভাবে অতিক্রম করে।টেক্সটটিকে ত্রিমাত্রিক ভাবে দেখা যায়। 
একবারে একটি মাত্র প্যারাগ্রাফই দেখা যাবে। প্যাাগ্রাফটি টানা চলতে 
পারে বা পরবর্তী প্যারাগ্রাফে যাওয়ার আগে কোন নির্দিষ্ট জায়গায় 
নামতে পারে। 








DepthVerticalTicker 

'ডেসক্রিপশন 

ডেপথভার্টিকাল টিকার আপলেট এক বা একাধিক প্যারাগ্রাফে 
টেক্সট ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে অতিক্রম করে। 
টেক্সটটিকে ত্রিমাত্রিকভাবে দেখা যায়। একসময় কেবলমাত্র একটি 
প্যারাগ্রাফই দেখা যাবে। প্যারাগ্রাফটি সর্বদা সচল থাকতে পারে 
অথবা পরবর্তী প্যারাগ্রাফে যাওয়ার আগে কোন একটি নির্দিষ্ট 
জায়গায় থামতে পারে। 


ONLINES- | উদ Grovers 
GNLINE: 
প্রপার্টিজ 
টেবল ৪-১৫ ডেপথ ভার্টিকাল টিকার আযাপলেট সেটিংস। 


মা টাও St Spek) cf he তে z 
কাস 2 
Damco Me torte 5 
চা সান E 
Pose (inter pasan te Po LONGI De 
Pona ডল টি coe 








ওরাকল এর কর্ণধার 


এবারের বাক্তিতে ওরাকল-এর সিইও ল্যারিএলিসন। 


ত ২৫ বছর ধরে ওরাকলকে নেতৃত্ব 
দিচ্ছেন ল্যারি এলিসন। পুরো নাম 
লরেন্স জি এলিসন। মাঝবয়সী এই 

মানুষটির চোখে স্বপ্ন। মুখে কাচা পাকা 

দাড়ি। ল্যারিব প্রয়োগ এবং বিশ্বাসই দীর্ঘ 
সময় ধরে হয়ে উঠছে 
রিলেশনাল ডেটাবেস-এর 
স্ট্যান্ডার্ড । গত ২৫ বছর 
ধরেই তিনি পৃথিবীর বৃহত্তম 
সফটওয়্যার কোম্পানির 
চেয়ারম্যান এবং সিইও । 
বাণিজ্যের সঙ্গে দূর দৃষ্টিই | 
ল্যারির বৈশিষ্ট্য, ওবাকল- _ 
এর সাম্প্রতিকতম 

আপ্লিকেশন সার্ভার ওরাকল 





নেতৃত্ব দিয়েছেন তিনি। 
ওরাকল 91 এর এক্সটারনাল 






অস্বীকার করতে পারবে 
নিজের কথা বল 


ডেটাবেসের এ 
করে দিয়েছে, এটাকে কোন মতেই ভাঙা 
যাবে না, এটা অত্যাস্ত সুরক্ষিত। 


টি নতুন স্ট্যান্ডার্ড তৈরি 
























ওরাকল 9; কে দিতে হয়েছে ১৪টি 





র সুরক্ষার পরীক্ষায় সবাইকে পাশ 


করতেই হবে। কারণ 















হয়ে উঠেছে 
সংরক্ষণের জায়গা। এই ব্যবস্থায় ত্র 
wee হয়ে উঠছি আমরা 

এখন সপ্তাহের সা 
ঘন্টার প্রতিটি মু 
ভুল হতেই পারে 
উলারেন্ট ডেটাবেস ক্রু 
সামলে দেবে 

হলেও সিস্টেমটি, 
সইতে পাবার ক্ষ 
ল্যারির 
তে চাইছে 
ব কটি 
কমপ্লিট আপ্রিকেশন। এটি হবে 
খোলামেলা এ 
এটি SAP অথবা পিপল সফট 
অথবা সিয়েবল-এর 









এতে থাকবে অনেক নতু 
বৈশিষ্ট্য । জাভা, এইচটিএমএলও 
একস এম এল সব টুলই এখানে 
সম্প্রসারণের জন্য ব্যবহার করা 
যাবে। 

তার মতে ডেভলপাববা 
সবসময়ই সুজনশীল। তাদের 
সৃজ্নকর্মে কোন ছেদ টানা যায় না। প্রতিটি 


যাবে, ই-বিজনেস পোর্টাল, ট্রানজাকশনাল 
আপ্লিকেশনস এবং একটি সিঙ্গল প্রোডাক্ট 
এর ওয়েব সার্ভিসের ক্ষেত্রে ওরাকল Di 
একটি যে যুগান্তর এনে দিয়েছে। এই 
ব্যাপারে ল্যারির নেতৃত্বের ভূমিকাকে কেউ 


নানারকম সার্টিফিকেশনের পরীক্ষা। এই. 
পরীক্ষাণ্ডলিই মজবুত করেছে এটির ভিত। 
IBMDB-Z এই ধরনের কোন পরীক্ষা 
দেয়নি। মাইক্রোসফট -এর মাত্র ভাড়ারে 
একটি সার্টিফিকেট। ইন্টারনেটের যুগের 


ক্ষেত্রেই সফটওয়্যার তৈরি করেন সৃজনশীল 
লোকেবাই। তিনি বলেন, আমাদের 
গ্রাহকদের আমরা দিতে চাই একটি পূর্ণাঙ্গ 
ব্যবস্থা, যাতে তাদের আর টুকরো টাকরা 
অংশ খুঁজে বেড়াতে না হয়। 


মাঃ ২০০২ E> 








বিশ্বায়ণ এবং বিশ্ব অর্থনীতি সম্পরকে 
ল্যারির ধারণাও খুব স্পষ্ট। কোন ঢাক ঢাক 
গুড়গুড় না করেই তিনি বলেন আমার সবাই 
বিশ্ব অর্থনীতির অংশ। কিন্তু এখানে কোন 
সাম্য নেই। কোন দেশ দরিদ্র হলে তার বিশ্ব 
অর্থনীতির অংশীদার হ 
দেশের ET ক্ষমা 
অর্থনীতিতে আসতে পারবে না। বৈবমা 
এখানে একটা বাস্তব ঘটনা। বিষয়টা খুব 
পরিদ্ধার। একটি কর্পোরেশন এর প্রাথমিক 
লক্ষা টাকা বানানো। সরকারের শ্রাথমিক 
ভূমিকা হল এর থেকে একটা বড় অংশ নিয়ে 
অন্যদের দেওয়া । কর্পোরেশন যত বড় হবে 















ই সরকারের আয়ও বাড়বে। এবং 





সরকার সেই অর্থ যারা ততটা সৌভাগ্যবান 
বেন। কিন্তু দুর্ভাগা হল 
য়ে সবাইকে একটা 





নন তাদের 
বিশ্বায়নের এই 








বই, জীবিকা ও নিয়োগ সংক্রান্ত 


বিজ্ঞাপনের এক উপযুক্ত মাধ্যম । 





মন্দার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। 
এটা কারো হিসেবে 
পর আর এই অবস্থা 
ও অনেক সুবিধাজনক 












মোকাবিলার 

অবস্থায় আমবা আছি 
বায়োটেকনলঙ্ি নিয়ে' 

মতে এ নিয়ে গবেষণায় 





ও তার আগ্রহ 
বয়েছে। 
চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি ঘটবে। 
বাতিল হবে চালু বহু ওষুধ। নির্দিষ্ট জিন 
অনুযায়ী ওষুধ দেওয়া হলে ক্ষতিকর প্রভাব 
থেকে অন্য উপসর্গ কম দেখা দেবে। কারও 
ডি এন এ সিগনেচার জানা গেলে তাকে 
আগেভাগেই কোন নির্দিষ্ট রোগের বিপদ 
থেকে সতর্ক করে দেওয়া যাবে। 
সফটওয়যার-এব ক্ষেত্রে afas 
পৃথিবীর বাইরে সমাজ সেবার প্রতি আগ্রহ 
আছে ল্যারির। নোবেল জয়ী ডঃ জোশুয়া 











লিভার বার্গকে কর্ণধার করে তিনি তৈরি 
করেছেন এলিসন মেডিক্যাল ফাউন্ডেশন। 
এই ফাউন্ডেশন কাজ করছে দুটি ক্ষেত্রে। 
একটি হল তৃতীয় বিশ্বের ম্যালেরিয়া, টি বি, 
প্রভৃতি রোগ নিরাময় সংক্রান্ত গবেষণা। 
দ্বিতীয়টি হল বার্ঘকাজনিত অসুখ। কোন 
ওষুধ কোম্পানিকে এই গবেষণার সঙ্গে যুক্ত 
করা হবে না। এই গবেষণার জনা 
ফাউন্ডেশন ইতিমধ্যেই এক বিলিয়ন 
ডলারের এক চতুর্থংশ দিয়েছে। 

মাইক্রোসফট-এর স্টিভ জবস ল্যারির 
প্রাণের দোসর। তার মতে স্টিভ একজন 
প্রকৃত দূরদশী মানুষ । রাজনীতিতে তার 
প্রথম পছন্দের মানুষ উইনস্টন চার্চিল 
প্রযুক্তিতে তাব পছন্দ জেনাবেল 
ইলেকট্রিক। 





a 




















চমকের পর চমক 


একটার পর একটা চমকে ওঠার মত YIA I 


পার্সোনালিটি ফোন 


সিমেন্স ভারতের বাজারে আনছে 045 
মোবাইল ফোন। এই মোবাইল ফোনগুলির 





কভার পাওয়া যাবে আপনার ব্যক্তিত্বের 


সঙ্গে খাপ খায় এমন নানা ATS | আপাতত 
পাওয়া যাবে পাঁচটি রঙ। এগুলি হল 
ওরিয়েন্টাল বু, সাইনিং পার্ল, লাইটস্টিল, 
ফ্রেশ লেমন এবং হট ম্যাগমা। এই মোবাইলে 
পাওয়া যাবে ২০০ ঘন্টা স্টান্ড বাই টাইম। 
কথা বলার সময় ৩০০ মিনিট এবং দু 
ঘন্টার কম সময়ে পুরোপুরি চার্জ করতে 
পারবে। এতে এস এম এস এর সাহায্যে 





ইনটারত্যাকটিভ পোর্টাল পরিষেবা এবং 


সৌন্দর্য প্রতিযোগিতা । কিশোরীদের জীবনের 


সব আকর্ষণীয় এলাকাকেই ধরবে এই নতুন 


ই-ম্যাগাজিন, ব্যক্তিত্ব, ফ্যাশন, সৌন্দর্য, 
মজা, গান, বিনোদন, ঘটনাপ্রবাহ, জীবিকা, 
খেলাধূলা, জ্যোতিষ সব কিছুই থাকবে এই 
ম্যাগাজিনে। গ্রাহকদের ই-মেল ঠিকানায় 
বৈদ্যুতিন মাধ্যমেই এই ম্যাগাজিন পৌঁছবে। 
পোর্টাল থেকে এটা পাওয়া যাবে তিনটি 
ফরম্যাটে । ব্রাউজার ফরম্যাট, আডোবে 
আক্রোবার্ট ই-বুক রিডার এবং কি বু 
ফরম্যাটে। 


কাগজ দিয়ে 

কাগজ দিয়ে পুতুল, খেলনা ইত্যাদি তৈরির 
ইতিহাস বেশ শ্রাচীন। কমপিউটর, 
ইন্কলেট পরন্টারস এবং ইনটারনেট এর 
শরীরে নিয়ে এসেছে এক নতুন মাত্রা। 














এগিয়ে এসেছে ক্যানন, নাসার মত 
সংস্থাও। 


লিনাক্স বনাম উইন্ডোজ 
লিনাক্স এবং উইন্ডোজের ঝগ 
একবার সামনে এল। সার্ভার সাশ্রাদ্য-এর 
দখল কার হাতে থাকবে এ নি 
আগে বহু লড়াই হয়েছে। লিনাক্স অবশ্য 
এক্ষেত্রে একটু এগিয়ে রয়েছে। এবার লড়াই 
ডেক্সটপ-এর সিংহাসন কার দখলে থাকবে 
তানিয়ে। এখানে লিনাক্স এর বারং বার 





দুপক্ষে এর 





চ্যালেঞ্জ সত্বেও মাইক্রোসফট নিজেদের 
নিয়ন্ত্রণ বজায় রাখতে সমর্থ হয়েছে। এখনও 
পর্যন্ত এই লড়াই-এর ফেল ১-১। হ্যান্ডহেন্ড 
কমপিউটর যা কিনা সদ্য বাজারে এসেছে তা 


মাঃ ২০০২ E> 





লিনাক্স-এর একটি ভার্সান ব্যবহার করছে। 
তাই মাইক্রোসফট পড়ে গেছে নতুন 
চ্যালেঞ্জের সামনে। পাম পি সি নিয়েও 
সমানে লড়ছে লিনাক্স চলতি রাউন্ডে কে 
জিতবে সবার মনে এখন এই প্রশ্ন। 


নেট গাড়ি 

গাড়ি চালাতে চালাতেই নেট সার্ফিং করা 
যাবে কিনা এই প্রশ্ন এখন সবার মনে, এমন 
কি দিন আসছে যখন গাড়ি চালাতে 
চালাতেই আমরা পড়ে নিতে পারব ই-মেইল 


for 


EEE হিট 
বা আড্ডা মারতে পারব কোন বন্ধুর সঙ্গে। 
মনে হয় সেদিন আর খুব একটা দূরে নেই। 
মোবাইল আরিয়া নামে একটি সংস্থা একটি 
গাড়িতে ইনটারনেট সংযোগসহ কমপিউটর 
বসিয়েছে। কমপিউটরটিতে ভয়েস পাওয়ার 
ও সফ্টওয়্যার এর সাহায্যে হাত ব্যবহার না 
করে শুধু ফাসির সাহাযোই কমপিউটিং করা 


যাবে। আপনার শুধু লাগবে একটি ল্যাপটপ, 


একটি মাইক্রোফোন এবং স্পিকারস, ছি পি 
এস এবং একটি বুটুথ সমর্থ ফোন। তাহলে 
শুধু ধ্বনি এবং স্টিয়ারিং-এ সংযুক্ত একটি 


৬১০ 








হরাইজন টিকলি A 
উদ্যোগ এই ফোনগুলিকে রিসাইকল করে 
এটির সঙ্গে আপনি একটি ডিজপোজেবল 





ক্যামেরা নির্দিষ্ট এজেন্টদের কাছে জমা 
দিলেই ‘Cyclone’ নামে এই পরিষেবার 
সুযোগ পাবেন। এই ফোনগুলিতে মার্কিন 
নাগরিকরা এক ঘন্টা এয়ার টাইম পাবেন। 
তা যদি তারা না নেন তাহলে রিবেটসহ, 
রিসাই্রং করাতে পারেন। 


অনুবাদক 

অজানা দেশে ঢুকছেন! ভয়ের কিছু নেই। 
হাতে রাখুন (710) ট্রান্দলেটর ৷ এটি 
বাজারে আনছে অনুবাদ যন্ত্র উত্তাবনে দক্ষ 


একটাকো। এই ২-৫ ইঞ্চি লম্বা এবং 8-8 
ইঞ্চি চওড়া অনুবাদ wath ইংরেজি বাকাবন্ধ 
গুলি ?? জার্মানি, স্প্যানিশ ভাষায় অনুবাদ 
করে দেবে। ব্যবহারকারীকে শুধু প্রথমে 
'অগ্থাধিকারের ভিত্তিতে ১৪টি বিষয়ের ভাষা 
বাছাই করতে হবে। এই সূচীর মধ্যে রয়েছে 
সাধারণ দৈনন্দিন সংলাপ, স্থানীয় যানবাহন 
সংক্রান্ত কথাবার্তা, স্বাস্থ, খেলাধূলা ইত্যাদি, 
সংলাপগুলি wb উঠবে এল এস ভি স্ক্িনে। 
যদি কোন ব্যবহারকারী মনে করেন অনুবাদ 
ভুল হচ্ছে তাহলে তিনি একইরকম অন্য 
কোন ক্যাটিগরিতে চলে যেতে পারেন। 


রাঙিয়ে দিয়ে 


মানুষই একমাত্র জীব যার চোখ মুখ বিশেষ 
বিশেষ পরিস্থিতিতে লাল হয়ে ওঠে। 
অস্বস্তিকর পরিস্থিতিতে আমাদের চোখ মুখে 
উঠে আসে রক্ত ঝলক। বলেছেন বিখ্যাত 
কথা শিল্পী মার্ক টোয়েন, যদি মিথ্যা বলা 















এক পা আগে দু পা পিছে 


পাবলিশাস লিনাক্স, উইনোডজ এক্সপি শেয়ার সহায়ক বই-সিডি। 


মাইক্রোসফট পাবলিসার্স ২০০২ 
আলোচ্য বই যেন এক পা এগিয়েও দু পা 
পিছিয়ে গেছে। অনেক পাতা আছে এমন 
ওয়েব সাইট তৈরি করার সক্ষমতা 
পাবলিশার্স ২০০২ এর একটি বিশেষ 





দামি ক্রিওয়্যার থেকে এটাই পাবলিশার্স 

২০০২-কে এগিয়ে রেখেছে। ডকুমেন্ট 

হিসেবে আপনি প্রতিটি পাতার একটি 
নাম দিতে পারবেন। এক্সটেশন 





বড় ওয়েবসাইট তৈরি ও সম্পাদনা করতে 
পারবেন। এক পাতা থেকে আরেক পাতায় 
চলে যেতে পারবেন সহজেই জাম্প করে। 
এতে সাইট হিসেবে ২০ পাতার একটি 
ডকুমেন্ট প্রথম পাতায় একটি পেশাদারি 
ব্যবসায়িক নামের এইচ.টি.এম.এল সৃচীর 
সাহাযোই চিহ্নিত করতে পারবেন। সমস্যা 
আসবে এর পরে সাহাযোই চিহ্নিত করতে 
পারবেন। সমস্যা আসবে এর পরের 
ধাপে। পাতাগুলির নাম শুরু হবে 010 
এর ক্রম অনুযায়ী, ওয়েব ব্যবসা সংক্রান্ত 
সাইটে এটা একেবারেই অপ্রত্যাশিত, 
অর্থাৎ মাইক্রো সফট আপনাকে বলছে 
একটা সময়ে একটা পাতায় তৈরি করুন 
এবং পরে সেগুলি জোড়া দিয়ে দিন। তবে 
নন ওয়েব রিলেটেড পাবলিশার্সদের পক্ষে 
এটা ভাল, আপনি ক্যাটালগ ডিজাইন এবং 
গ্রিটিংস কার্ডও এর সঙ্গে করতে পারবেন। 
নাম : মাইক্রোসফট পাবলিশার্স ২০০২ 

দাম : ৬ হাজার দুশো টাকা 


লিমিটেড, নয়া দিল্লি। 
দুদিনে লিনাক্স 


যোগাযোগ : মাইক্রোসফট কপ ইন্ডিয়া প্রাইভেট 


প্রাথমিক পর্যায় থেকে। যেমন এটি ইনস্টল 
করবেন কীভাবে। ইনস্টলেশন করার সময় 
দেখানো হয়েছে এখানে। পরবর্তী ধাপে 
বর্ণিত হয়েছে নানা কাজ করার উপায়। 
শেন, ব্যাশ কম্যান্ডস, নেটওয়ার্কিং 
ইনটারনেট ইত্যাদির ক্ষেত্রে কীভাবে 








লিনাক্স-এ পাকাপোক্ত হতে হলে আপনাকে 
আরও জানতে হবে, দিতে হবে আরও 
সময়। 

নাম : রেড হ্যাট লিনাক্স 7 x ইন ডু ডেজ 
নির্মাতা : আই ডি জি বুক ইন্ডিয়া প্রাইভেট 
লিস্থিডি 


দাম -১৬৯ টাকা 


সহজে উইন্ডোজ এক্সপি 


উইন্ডোজ এক্সপি এ 





সিস্টেম এবং সবাই এটা ব্যবহার করতে 
আগ্রাহী, আপনার যদি আগ্রহ থাকে এবং 
এক্সপি সম্পকে জানা না থাকে তাহলে 
আপনি এই বইটা দেখতে পারেন। আর 
একটা বড় ব্যাপার হল 
পাতার পর পাতা ব্রাউজ করার কোন 
দরকার নেই। আপনার পক্ষে প্রয়োজনীয় 
তথ্যাদি সংক্ষেপে হাতের কাছেই পেয়ে 














এক্সপি সংক্রান্ত সব সমস্যার 
মোকাবিলা করার চটজলদি দাওয়াই 
এখানে সংক্ষিপ্ত নির্দেশিকা বলা আছে। 
অসংখা ছবি এবং ড্রইং এর সাহায্যে গোটা 
বিষয়টি orn করা হয়েছে অত্যন্ত 
প্াঞ্জলভাবে। নতুন অপারেটিং সিস্টেমটির 
নিদিষ্ট কিছু বিশিষ্ট্য বর্ণনা দিয়ে 
আলোচনার সূত্রপাত, এক্সপি-র 
নেটওয়ার্কিং এবং অন্যান্য আকর্ষণীয় 


কর্মক্ষমতার পরিচয় দেওয়া হয়েছে 

এখানে। যারা নেটওয়ার্কে প্রথম কাজ 
করছে তাদের পক্ষে উইন্ডোজ এক্সপিসহ 
নেটওয়ার্ক সংযোগ তৈরি করাটা বেশ 
কঠিন ব্যাপার কিন্তু এই বই বর্ণিত নির্দেশ 
অনুযায়ী এগোলে ব্যাপরটা আর অতটা 
জটিল থাকে না। উইন্ডোজ এক্সপি যারা 
বাড়িতে ব্যবহার করছেন তাদের সবার 





হাতের কাছে রাখা জরুরি এই বইটি। বইটি 
যেন একটা প্রোডাক্ট মযানুয়াল। সমস্যায় 
পড়লেই যা ব্যবহার করা যায়। 

নাম : উইন্ডোজ এক্সপি প্লেন সিম্পল 
প্রকাশক : গ্রেন্টিস হল অব ইন্ডিয়া প্রাইভেট 
লিমিটেড 

যোগাযোগ : কমপিউটর বুক শপ 

দাম : ২২৫ টাকা 








আপনার পাড়ার হকারকে আজই বলে রাখুন I 
প্রকাশিত হয় প্রতি মাসের পয়লা তারিখে। 











শিখতে হলে চলুন 


জ্ঞানই যে যুগে মুখা, সেখানে শিখতো তো সবাই চাইবেন। 


প্রী খিক খেকে বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্র _ সবারই বন্ধু এই সাইটটি বিভির অংশে এই সাইটটি 
বিভন্ত। একটি অংশে বলা হয়েছে পড়া শুরু প্রাথমিক প্রস্তুতির বিষয়ে, যেমন কিভাবে গোছাবেন |_httpeewwhow-to-study.com 


ডেস্ক, অনুশীলনী গুলো তৈরি করবেন কীভাবে থেকে শুরু করে কি ধরনের পুষ্টিকর খাদ্য খাবেন তা 
পর্যস্ত। অন্যান্য বিভিন্ন অংশে বলা হয়েছে ক্লাসে কোন ব্যাখ্যা শোনার পর সেটা কীভাবে মনে রাখবেন, 
কিভাবে নোট নেবেন, শব্দ ভান্ডার এবং কথা বলার দক্ষতা বাড়াবেন কীভাবে। গবেষণা পত্র এবং 
মৌখিকভাবে কোন কিছু বিষয় বেশি করার ব্যাপারটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পড়ুয়া ছাত্রদের 
বিচরণের এক আদর্শ জায়গা। 












'সা মান্য ভুলের জনা অনেক সময় পরীক্ষার ফল খারাপ হয়। অথচ ব্যাপারটা এম 
বিষয়টা আপনি জানতেন না। শুধু একটু ভুলের জন্য পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মত 
ঘটে। এই সাইটটিতে এলে পাবেন এই ভুলগুলিকে এড়ানোর জন্য 
ধকল সামলাবেন কীভাবে, পরীক্ষার খাতায় প্রতিফলিত হয় এমন কা 
এবং লেখা এবং সেটিকে উপস্থাপনা করা প্রতিটি অধ্যায়ের শেষে রয়ে? 
{| আন্ম-বিশ্বাস, উদ্যোগ ইত্যাদি পড়ে তোলার মাধ্যমে ক্লাসের সেরা ছাত্র হিসেবে 


তোলার কাজেও এই সাইটটি সহায়তা করবে 





অধিকাংশ সাইটেই বিভিন্ন বিষয় ও পাঠক্রমের নানারকম নোটস এবং প্রশ্নমালা 
সরবরাহ করা হয়। আলোচ্য সাইটটি তার ব্যতিক্রম নয়। কিন্তু এটির সঙ্গে অধিকাংশ এই ধরনের 
সাইটগুলির তফাৎ হল এখানে পড়াশোনা ব্যাপারটাকেই দেখা হয়েছে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গী 
থেকে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্ররা কীভাবে পরীক্ষার আগে একটা পাঠ পড়বে এবং মানসিক 
উদ্বেগ দূর করবে সেই ব্যাপারে প্রয়োজনীয় টিপসও রয়েছে এখানে। এককথায় যাকে বলে 
পরীক্ষা সামলানো, সেই ব্যাপারে অভ্যস্ত হয়ে ওঠার জন্য এটি অনবদ্য স্কুল সার্কল-এর কেমিস্ট্রি 
বিভাগে রসায়নিক দ্রব্যের সময়ভিত্তিক সারনি ছাত্রদের কাছে বিষয়টিকে আরও আকর্ষণীয় করে 





এবং একটি সফটওয়্যার সিডি যাতে আপনি পি সি থেকে স্টাডি মেটিরিয়াল ডাউনলোড করতে 
পারেন। এই সাইটটির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এতে দিল্লির নামজাদা স্থুলগুলির 
প্রিবোর্ড পরীক্ষা পত্রগুলি দেখা এবং অনুশীলনের জন্য দেওয়া হয়েছে। কোন স্কুল যদি সাইটটির 
লে বাড়ি থেকেই স্কুল নোটস এবং পরশ্নমালাগুলি পাওয়া যাবে। Q 






af ২০২ > 








প্রশ্নের উত্তরে 


এবারেও রইল আপনাদের প্রশ্নের জবাব। 


৬ আমি ইলেকট্‌ নিকস এন্ড টেলিকমিউ নিকেশন 
ইঞ্জিনিয়ারিং-এর ভিপ্লোমার দ্বিতীয় বর্ষের ছাত্র। এই কোর্স 
শেষ করার পর আমি কি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং-এর 
WAH ভাল রকম ভ্রানলাভ করতে পারব? ভবিষ্যতে 
আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে আছে আমি 
কিভাবে এগোব ? আপনাদের পত্রিকায় নেটওয়ার্কিং নিয়ে 
কোনও লেখা প্রকাশ করলে ভাল হয়। 

অমিতাভ নন্দী, হগলী 


উত্তর আপনি যদি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং-কে আপনার 
কেরিয়ার হিসেবে বেছে নিতে চান তাহলে OF করার জন্য 
ইলেকটনিক্স এবং টেলিকমিনিকেশনে ডিপ্লোমা থাকলে 
চলবে। অপর দিকে যদি আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং- 
কে বেছে নেন তাহলে আপনাকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং- 
এর CISICO বা NOVELL-92 ওপর বিশেষ কোর্স 
করতে হবে। আর নেটওয়ার্কিং-এর ওপর লেখা আমাদের 
এর আগে প্রকাশিত হয়েছে। 


e আমি আপনাদের পত্রিকাটির নতুন পাঠক। এই বছরের 
গত জানুয়ারি মাসে আপনাদের প্রকাশিত কমপিউটর তথা 
০ racine 





সর্বাধুনিক প্যাকেজগুলি কি বা কোথায় সেই প্যাকেজগুলি 
করানো হয় আমি তা জানতে পারছি না। 


আর একটি ছোট্র অনুরোধ করবো, এর পূর্বে অর্থাৎ 
জানুয়ারি পূর্বের যদি কোনও সংখ্যাতে আপনারা 
মাল্টিমিডিয়া বিষয়ক কোনও লেখা প্রকাশ করে থাকেন, 
তাহলে দয়া করে সেই সংখ্যা ও মাসের নামটি জানাবেন। 
পত্রিকাটির দীর্ঘায়ু ও Stas কামনা করি। 

oy মির, উত্তর ২৪ পরগনা 


উত্তর মাল্টিমিডিয়া কোর্স কবাব আগে ইনফরমেশন 


টেকনোলজি সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। কাজেই 
আপনি প্রথমে DOEACC-4 '0' লেভেল কোর্স করে 
নিলেই ভালো। এই কোর্স শেষ করার পর আমরা আপনাকে 
মাল্টিমিডিয়া কোর্স সম্বন্ধে বিস্তারিত জানাব। আসলে 
ইনফরমেশন টেকনোলজি ব্যাপারটা বিশাল বড়। এত দন্ত 
এর গতি যে বলার কথা নয়। আজ যে প্যাকেজকে আমাদের 
মনে হচ্ছে খুবই প্রয়োজনীয় ছয় মাস কি এক বছর পর 
সেটার হয়তো আর তত গুরুত্ব থাকবে না। কাজেই আগে 
আপনি বেসিক জানটা রপ্ত করে নিন। তারপর আপনি 
চিঠি লিখে মাল্টিমিডিয়া সম্বন্ধে আমাদের কাছ থেকে জেনে 













সময় Word, Excel, Powerpoint, Access-এর কোন 
কোন operation গুলো বেশি কাজে (windows-95) 
লাগে? তৃতীয়ত, ফন্মপ্রো প্রোখ্রামিং-এর জন্য Basic” 
ল্যাংগুয়েজ জানা কি আবশ্যক? 

(বিকাশ দেব রায়, কলকাতা 


উত্তর টাইপিং-এব wos নির্ধারিত হয় প্রতি মিনিটে 
আপনি কটা শব্দ টাইপ করতে পারছেন তার ওপর । 
তেমনই ঘন্টায় আপনি কত ডেটা এনট্রি করতে পারছেন 
সেটা নির্ভর করে “key depressions per hour""-এব 
ওপর | মিনিটে কটা শব্দ আপনি টাইপ করতে পারছেন 
তার ওপরই নির্ভর করছে প্রতি ঘণ্টায় কত key depres- 
sions হবে। যদি কারুর টাইপিং স্পিড *'X'' wpm. হয় 
তাহলে তার ডেটা এনট্রি স্পিড হবে প্রতি ঘন্টায় AX x 
60 key depressions, যেখানে A = একটি শব্দের মোট 
অক্ষর সংখ্যার সমষ্টি। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে 
জানাই MS Word এবং Excel -এগুলো অফিস 
আযাপলিকেশনের ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। 
Powerpoint, /০০৩5-এগুলোর ব্যবহার নির্ভর করে 
কাজের ধরনের ওপর এবং বিভিন্ন ফাংশনের ক্ষেত্রের 
বিভিন্ন রকম হবে। তৃতীয়ত, Foxpro প্রোগ্রামিং-এর জনা 
“Basic” জানা আবশ্যিক নয়। 


e আমি একটি Local Institution-4 ‘DCA’ (Diploma 
in Computer Application) শিখে এখন 29081 
(Diploma in Office Management) শিখতে চাই। 





স্বীকৃতি লাভ করে। আপনি যেহেতু 'DCA' ও ‘DOM’ 
কোর্সের বিষয়বন্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তাই 
এই মুহূর্তে শুধু সাধারণভাবে বলা যেতে পারে যে একটা 
বই-এ আপনি পুরো কোর্সটা পাবেন না। 


আমি কমপিউটর তথা ও প্রযুক্তির নিয়মিত পাঠক। এত 
কম দানে বাংলায় “তথ্য-প্রযুক্তির নিয়মিত পাঠক। এত 
কম দামে বাংলায় 'তথ্া-প্রযুক্তি' পত্রিকাটি প্রকাশের জন্য 
ধন্যবাদ এটি আপনাকে পাঠানো আমার দ্বিতীয় চিঠি। 
দুৰ্ভাগ্যবশতঃ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি এবং H.S. 
পরীক্ষার শেষ দুটি আমি দিতে পারিনি। এরফলে ১ বছর 
পিছিয়ে পড়ি। আমার কমপিউটর বেসিক থেকে শুরু করে 
মাল্টিমিডিয়ার কোর্সে বিশেষ আগ্রহী। কিন্তু প্রকৃত 
পথপ্রদর্শকের অভাবে ঠিক করে উঠতে পারছিলাম না 
কি করবো। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি DOEAC- 
এর *0" লেভেল কোর্সের জন্য একটি কেন্দ্রে যোগাযোগ 
করলে তারা বলেন H.S. Pass ছাত্র ছাড়া ওই কোর্সে 
ভর্তি হওয়া অসস্তব। এক্ষেত্রে অনেকে বলবেন, আর 
একবছর অপেক্ষা করতে। কিন্তু আমি আর একটু ও সময় 
নষ্ট না করে কমপিউটর জগতে প্রবেশ করতে চাই। তাই 
এই মুহূর্তে আমার কি করণীয়? আপনাদের কমপিউটর 
পত্রিকাটির দীর্ঘায়ু এবং ভ্রীবৃদ্ধির শুভ কামনা করে আমি 
আমার চিঠি শেষ করলাম। 

সবিতা রায়, মুশিদাবাদ 


উত্তর আপনার পত্রের উত্তরে বলি কমপিউটর বিষয়ে সম্পূর্ণ 


জ্ঞান অর্জন করতে হলে আপনাকে DOEAC -এর পরীক্ষা 


অথবা BCA বা B.Sc এবং MCA বা M.Sc পাশ করতে 
হবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এই সমস্ত 


কোর্সগুলির ভর্তির জন্য উচ্চমাধ্যমিক পাশ করা জরুরী। 


Uae 








Everypath 


Calling proven performers to drive 
global R & D initiatives of a world leader 


Sr. Java EAI Engineers 


Drive the design and development of Everypath's 
enterprise data access layer and integrate with 
various packaged ERP applications 


Required. should possess excellent knowledge 
of architecutre and detailed data models of one 
or more leading CRM/ERP products from SAP. 
i2, Siebel. Clarify and Vantive. Strong experience 
in coding Java products, accessing data of ERP 
systems using vendor specific Java/COM APIs, 
XML, EAT and EDI technologies. 


Outstanding written and oral communication. 
Excellent technical leadership skills. Ability to 
work independently, with minimal guidance, is 
essential. 


Experience : 4 to 8 years. 
Qualifications : BE /B.Tech or M.E/M.Tech from 
reputed institutes only 


Plus points : Experience with Application Serv- 
ers, J2EE and working knowledge of micro brows- 
ers and wireless markup languages. 


Sr. Java GUI Engineers 


Build future releases of Everypath’s Developer 
Studio. Strategic involvement through design, 
planning and implementation. 


Required : At least 5 years of software develop- 
ment experience with a minimum of 2 years us- 
ing Java, Swing/AWT and XML. 


Experience architecting GUI products with Java 
AWT/Swing. Practical knowledge of usability con- 
cepts, and software design skills. 

Outstanding written and oral communmication. 
Excellent technical leadership skills. Ability to 
work independently, with minimal guidance, is 
essential 

Experience : 4 to 8 years. 


Qualifications : E.E./B.Tech or M.E/M.Tech in 
Cs/Electronics from reputed institutes only 


All position are based in Hyderabad 


ath.com 














m Lady Computer operator 
wanted for Account job part 
time twice a week near 
Gariahat. Contact on Tel : 
4559175 Kol. 


m M/F Computer Accountant 
required by Computer 
infotech Training Institute. 
Contact on Tel : 2335056 


m Male/Female required as 
partner in Website 
Development. Exp. 1-3 yrs. 
Contact 040-3834321/ 
6210311 or email : 
Spani Nars t 
1973 @rediffmail.com 
Tel : 7844356 Kolkata 


mA Lady counsellor 
required for a computer 
centre at Burrabazar. 
Contact on Tel : 2335680 
Kolkata 


m Computer Hardware 
Engineer required for 
Infotech Training Institute. 
Contact on Tel : 2335056 











m DTP Operator required | m One M/F wanted with 
with knowledge of Urdu, | highly experience DTP 
English & Bengali, Hindi. | cum Graphic designer 
Contact United Book | passed from art college 
House, 47/1 Sir Syed for an growing ad agency. 
Ahmed Rd (Phoolbagan), | Contact at Ganapati print 


Cal-14 behind St. James |  322/C C.R.Avenue Cal-6 
School or contact on Tel : after 9p.m. on Tel : 


2840002 Cal. 2418295 Kol 


p ase আআ m One year Experienced 
লি baad yrs.) ora female DTP operator 
computer institute at| 17994715 Havin 
Behala. Candidate mustbe | 1 22 mare 
a resident of Behala, salary 95 on. page 
Re. 800-1000 plus. Contact | Maker, coral draw, MS 

Office, internet. Required 


within Thursday on 
immediately salary at per 


Tel : 4589667 Cal. 
dF experience. Candidate 
m Faculty Neede r preferred from S. Cal. 


Training in Linux, Cisco, r 
Contact Mr. M Mitra within 
MCSE etc. Contact on Tel: 11-2p.m. at 9831196307 


5480. l. 
E208 or on Tel: 2484391 Cal 
m Java, Asp, Flash VB 
Programmer as a partner | " Part-time Computer 
in Software Development. Faculty required for Ms- 
No investment. Experience Office, Web Designing, C 
Programming and DTP. 


£1 to 3 yrs. Contact 040- 
Kolkata 38343321/6210311/Tel : Contact on Tel : 4654708 
Cal. 


m Computer Teacher | 7844356 Ko! 
wanted for a computer | m M/F Computer Operator Software Faculty needed 
coe ne Dalhousie. | required for Data Entry | for a Govt. Registered 
Job. Contact within 7 days Institute & Schools. 
on Tel : 2209637 Cal Qualified freshers with 
Programmers confidence may also aply. 
প্‌ wanted with knowledge of Knowledge of Networking 
& Hardware preferred. 


Designing. Contact between 25th 


16. | Ie ‘Feb-1st March between 
-9p.m. on Tel : 


eee 8012 







































m Software Person 
required. Knowing 
knowledge of VB 6.0.ASP/ | » 
VC++/Java 2.0 and SQL 
Server/Access. Contact 
Mr. Chowdhury on Tel : 
2435567 Cal 


Wanted Female ASP, VB 
Programmer knowing 


to 4PM (Week Days) on 
Tel : 2475201 Park Circus 


Web Site Developer 
wanted for developing web 
site. Contact on 2480532/ 
Tel : 2208512 Cal 


m Hardware Computer 
engineer required for 
computer assembling & 


SQL server with! trouble shooting with 
minimum 2 years | networking, fixed salary 
experience. Contact 


with incentives. Contact on 


Merik between 12 noon Tel : 234 9797 










Begin With 


A Stipend 


Get Qualified with 


A Job! 








Join Path’s 
High End Job Oriented Programs 







Openings avallable as : 


© Oracle Developers 
Backend Programmers using SQL/PLSQL 
Pro C Developers 
Frontend using Developers 6i 


© VB/ASP Programmers 
® Lotus Notes Administrators/Developers: 
Database Administrators 


















Our Client list includes : CITI BANK, The Associates, Wipro GE, 
Maruti Udyog, LG Electronics, SIDBI, Delphi, NOW-ISP and other 
reputed institutions all over India & abroad 







Path Infotech Ltd. 


F-18, Igf, Lajpat Nagar-IIl, New Delhi-1 10024, India 
684-6222, 






Ph. : 91-11. 
E-mail : oraedu@pathinfotech.com 









Global Companies 






USA, EUROPE, 
AUSTRALIA, FAR EAST, 
INDIA 
(Bombay, Pune, 
Bangalore, Delhi) 
High pay opportunities for 











Senior & Meddle Level 
Professionals 
cv @employersclub.net 
Tel :5379111/5379112/ 
5373742/5374002 
Magana Services (I) PVT. Ltd. 
Where global employers 


meet to recruit Indian 
professionals 


>< 
Caught in the IT web? 
Want to be a Globetrotter? 














On Our strong wings 






Your career will soar new 
heights! 
Bright IT Pro with the right 
talent 
Cannot afford to miss! 
Rush your resume to : 
kali@vsni.com 
>< 
Our e-mail-id has changed 


itjobs @vsni.com 


Fidelity rr Jobs 


11 Neelkanth Udyog Bhavan 
Sakinaka Junction, 
Mumbai - 400 072 


Tel : 857 1194. 

































SHREYAS 


BUSINESS SOLUTIONS (P) LTD. 
(ISO 9001 Certified Organisation) 
. making IT simple 


A well established and reputed IT company Requires Programmers to Project Managers with 
3 and more years experience for their projects based at Bombay and Overseas 








IBM Main Frames : 
Ref : IBM-MF 
MVS, MVSIESA, CICS, JCL, ISPF, COBOL, DB2, SOL, etc. 


RMS COBOL on data point Work Station 
Ref : Gen-UX 
Candidates may respond indicating reference with 
complete details at the e-mail address 
e-mail : shreyasi@ mtnl.netin 
website : www.sbspl.com 


Address : Jukaso House, Next to Sakinaka 
Telephone Exchange, Andheri (East, Mumbai 400 072 
Tel No. 851 3471 










SIEBEL CONSULTANTS REQUIRED 


Required SIEBEL Certified Developers (Functional & Siebel Tools) to 
work on an overseas project with base as Delhi for an STPI registered s/ 
w development & export organisation 

Min. Req. - B-E./MCA with minimum 1-2 yrs. SIEBEL workexp. and 
overall 3-4 yrs. of IT experience. 





Contact with complete resume : 
Atlantic Software & Business Services Pvt, Ltd. 
M-35, Lajpat Nagar-II, New Delhi-11024 
Tel : 6319383 / 6327253 E-mail : asbs@ vsnl.com 
www.atlantic-soft.com 


জট লু 










Your Opportunity To Switch 


Avocent 


AVOCENT CORPORATION is the worldwide leader in console management solutions and is 
one of the fastest growing IT companies in the US. formed in 2000 through the merger of Apex Inc, 
and Cybex Computer Products Corporation, it has strong presence in USA and Europe, New 
expansion plan in Asia-Pacific has created vacancies in India for : 


Technical Sales Engineers 

(Locations : Bangalore & Mumbai) 

To support the world leader in marketing of specialised products for Networking / Data Center. 
Candidates should have a good Degree in Electronics / Computers from reputed University / 
Institute. 

Should have 3/5 years experience in Technical Sales Support to the Customer Segment. 

‘Age about 30 years. Willing to travel. Will be required to go overseas for product training. 


Please apply with detail resume to : 





Post Box 9495, Andheri (East), Mumbai 400 093. 
E-mail :tpd. mum @apwpresident.com 








Base Technologies 










is looking for bright and creative developers to work on leading-edge 
projects using SAP technologies for US customers. We require a bach- 
91015 degree in Engineering from a leading University. Candidates having 
a through knowledge of C, C++, JAVA and ORACLE must only apply. 
Basic knowledge of the ABAP programming language is preferred but is 
not a requirement. These positions are based in Mumbai. 











Please forward your resume to 


basetech @bom4.ysni.net.in OR 
basetchjobs@yahoo.co.in 











চাই 
[জআছে। 


[বি [দেুশেচা [করি a fa [যোগ 


Work on Projects Worldwide with 


ONTRACK 


We require experienced professionals to 
join our high performance teams in UK and India. 
CONSULTANTS (UK & OTHER EUROPEAN LOCATIONS) : 
Experienced professionals in the following areas : 


SYBASE Ver. 11: 
Developers/DBA with UNIX, PERL/KORNUC++ EXPERIENCE. 


ORACLE: 
Developers/DBA with 2-5 years experience in executing 
domestic/international projects in Oracle 8/9i, PL/SOL, 
Form 3/4.5/6 (web enabled forms), Reports 2.5/3/6. 


PEOPLESOFT : HRMS Module 


MICROSOFT : 2-3 years of experience in SOL 7.0/2000, VB, VC++, ASP, 
MTS, COM+, Active X, Crystal Reports 8.5 Pref. with banking/financial expe- 
rience. 


OTHERS : J2EE, Lotus Notes, Domino pref. certified professionals. 


Software buffs with experience in Game Development, Python, Zope, other open 
source platforms have openings at our development centre in Kolkata, 


Please eimail your resume to 


ONTRACK SYSTEMS (UK) LIMITED 
2, gayton Road, Harrow Hal 2XU, London, U.K. 
Tel : +44(0)20 8901 4017, Fax : +44(0)20 8901 4001 
e-mail : jobs@ontrackuk.com 


MS 























ভ্যালেনটাইন ধামাকা 


| বিশাল যোগাযোগ মাধাম ইন্টারনেট | 



















করয়ারি মাসটা ভ্যালেনটাইন মাস প্রযুক্তির হাত ধরে 

পৃথিবী ছোটো হয়েছে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে 

ই-মেল দেওয়া নেওয়া এখন তুঙ্গে। কাগজের গ্রিটিংস 

কার্ড কতিপয় — ইলেকট্রনিক গ্রিটিংস কার্ড ঘরে ঘরে পোছে যাচ্ছে। 

দেওয়ালীর মতো SMS -এ মোবাইলে মোবাইলে ছুটছে ভালোবাসার 

বার্তা। দিন কয়েক আগেও ভ্যালেন্টাইন নিয়ে এতটা বাড়াবাড়ি দেখা 

যায়নি। যদি আমি ভ্যালেনটাইন বার্তা না চাই? প্রশ্ন উঠতেই পারে। 

শুধু ভ্যালেনটাইন বার্তা কেন? অবান্ধিত যে কোনও বার্তাই আসতে 

পারে আপনার মোবাইলে, এতদিন সেটা ই-মেলে হোতো। হাজার 

হাজার ই-মেল অজানা! লোকেদের কাছ থেকে এসে আপনার মেলবন্স 

ভরিয়ে তুলতো সেই Spamming এখন মোবাইলে হতেই পারে। 

17-2000 Act হয়ে যাওয়ার দু-বছর পর 8888 সিস্টেমে মোবাইলে 

মেসেজ পাঠানো শুরু হয়েছে গত ২২শে ফেব্রুয়ারি থেকে। বিখ্যাত 

কয়েকটি মোবাইল সংস্থা শুরু করেছে কাজ স্বাভাবিকভাবেই 

| Spamming -এর আগমন অবধারিত, IT-2000 Act-a এখনও 
পর্যন্ত SMS spamming আইনত দণ্ডনীয় নয়। ডিসেম্বর ২০০১-এ 
হংকং -এ ছয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর নিজেদের মধ্যে মেসেজ 
দেওয়া-নেওয়ার ব্যবস্থা চাল করে। দিন কয়েকের মধোই spamming 
শুরু হয়। অগত্যা পিছিয়ে পড়ার রাস্তা দেখা শুরু ভ্যালেন্টাইন ডে, 





বেশি পরিমাণ শুভবৃদ্ধিসম্পন্ন মানুষেরা যুক্ত হবে ইন্টারনেটে পার্থকা 
থাকবে ভাষাতে - কলাও কৃষ্টিতে। কিন্তু যোগাযোগের সূত্র যদি তৈরি 
হয়, এ বাধাও ভাঙবে। ভারতের বহুভার্যিক রাজ্যগুলির মধ্যেও সেই, 
বোধ এখন কাজ করতে শুরু করেছে। মাইক্রোসফট তার MS অফিস 
ও উইন্ডোজে হিন্দী, মারাঠী, গুজরাট, TEN, তেলেগু, তামিল, কমড়, 
শুরুমধী ভাষায় সফটওয়্যার বানাচ্ছেন। 
eset 
বিশ্বায়ণের পথে আমরা। এমন দিন হয়তো আসবে — আমাদের 
| দুর্গাপূজার মতো উৎসব আফগানিস্তানের কোনও একটি প্রজাতির 
অথবা ব্রাজিলের মতো কোনও জাতির কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। 
ভারতের এখানে ওখানে গিয়ে ওঠা কলসেন্টার বিশ্বায়ণের প্রকৃত 
গণেশ পুলা, বিজয়া দশমী সবেতেই মানুষ মানুষকে বার্তা পাঠায় মানে | দরজা খুলে দিয়েছে, আমেরিকার কোনও এক হাইরাইজ বশত 
এসে ভীড় জমায় সুযোগ সন্ধানীর দল। শুভদিনে অবাঞ্ছিতের ১০০ তলা থেকে কোনও অবসরপ্রাপ্ত বৃদ্ধের কণ্ঠস্বর শুনে 
d বিল পেমেন্ট হবে ভারতের কল সেন্টার থেকে, ভারতে এখন CRM 
অর্থাৎ Custome Relationship Management চালু হচ্ছে। কল 
















VALUE - ADDED 


TOTAL PRINT PRODUCTION 


UNIT 





TYPOGRAPHICS 
Tel : (033) 229-0079 115, 117 KARNANI MANSION 
Fax : (033) 229-0429 25A PARK STREET 


Email : vispub@cal2.vsni.net.in KOLKATA - 700 016 








REGISTRATION NO. 68175/97 
“REGISTERED” REGISTRATION NO. WB/RNP-367 








In 8 pathbreaking collaboration with the world-renowned IBM, Webel ~ the nodal agency for development of IT in 
the Stato ~ has launched the tirstevor Distance Learning project for IT education. With the IT industry growing at 
2 tremendous pace, tne country and the world needs industry: ready, IT- educated professionals in much larger 
numbers. Distanco Learning aims to fulfil this vital nood. 


A high-capacity network will soon link strategically located cantres of education throughout the State tor remote 
‘online learing. Powertu| and modem couse contents will be pumped through this network, using vary advanced 
Lotus Learning Space Technology. A student can choose his awn area of study from a range ot ceritieg 
courses/cutriculum, Strategically looated centres wil receive distance learning Courses also through Internet access 
‘The “distributed learning system’ being set up throughout the State has ths potential of onging about a sea-change 
in the way education is imparted. 


Webel's tist plot project is ready to take off in December: 2000. It has provision for 1000 


o students in the first year. This is expected to grow exponentially as more individuals and 
Institutions take advantage ot the programme. 






ক 
a EE A | 
মি pe the top | 














২ 
=} 
3; 
2 


7 A ` 
+ 
a A 
re ` 
i N £ 











VP 


‘Environ’ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) 


“কমপিউটর তথ্য ও প্রযুক্তি” 


বই 
Rada সংকট-__জ্যোতি ভট্টাচার্য 
সাপের জগত__দীপক মিত্র 
Wetlands and Waterbirds of West Bengal 


l ‘Royal Bengal Tigers in the 21st Century’ 
1৮. (on bebalf of Nature Environment & Wildlife Society) 


Panchayat-Volags Interface 


with All India Council for Mass Education & Development) 










A NAME TO REMEMBER! || 
This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 


A name to remember in PRINTING 
N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
Telegraphic Address : “PRINTEXCEL” Kolkata 
‘Telephones : (P.B.X.) 356-6010, 356-6020, 356-6031 
Direct : 356-3333, 356-6040, 356-6090, 356-6100 
Fax : 91-33-3566780 
E-mail : gossain@ ysnl.net 











& ইন্দিরা chert 


Fore সহযোগিতায় 


* রন সেন 





Goat মণল: 


ofa রায় ৪ mete বসু 
EE ঘোষ AA ৪ Gramm সিহে 
e প্রসূন WG ৪ FR বন্যোপাযায় 


সম্পাদক aå 


* চিন্ময় চট্টোপাধ্যায় * বিশ্বজিৎ রারচৌধুরী 























সম্পাদকীয় 


॥ সফট নয় হার্ড ॥ 

























ত কিছু দিন যাব 
কিছুটা ere | একদলের অভিযোগ, এত কঠিন বে 












লি? আপনারা পারদর্শী যার! 





বিষয় 
শেখাচ্ছেন 





সমস্যায় পথ দেখাচ্ছে এই প্রিয় পত্রিকাটি। এদিক থেকে 
আমাদের উদ্দেশ্য সফল। আমরা প্রার্থিত তীরেই পৌঁছতে 









বিষয়কে সহজ সরল করে পাঠকদের কাছে পৌছে 
বলে তরল নয়। শুরুর থেকেই আমরা এই রাস্তায় 
হাটার চেষ্টা করছি। কোনও বিষয়কে সহজ সরল করে কাউকে বোঝানোর 
ব্যাপারটা নির্ভর করে, যিনি বোঝাচ্ছেন তিনি নিজে বিষয়টি কতটা বুঝেছেন 
তার ওপর। এই বোঝা ও বোঝানোর ব্যাপারটায় আমাদেরও অনেক কিছু 
শেখার এখনও বাকি। এটা স্বীকার করে নেওয়া ভালো ।অন্য দিকে আজকের 
প্রযুক্তিতেও লাগাতার চলে আসছে নানা জটিল বিষয়। এর জন্য প্রিয় 
পাঠকেও প্রস্তুতি নিতে হবে। শেখা ও বোঝার ব্যাপারে ই-সড়ক ধরে হাঁটতে 
গেলে আমাদের দু জনকেই একসঙ্গে তাল মেলাতে হবে। অর্থাৎ জানার 
আগ্রহ, খোঁজার ইচ্ছেটাকে জাগিয়ে রাখতে হবে সবসময়। এর কোনও 
বিকল্প নেই। একেবারে মাথার ওপর দিয়ে যায়, বাস্তবতা বর্জিত এমন 
কোনও বিষয় নিয়ে আলোচনায় আমাদের আগ্রহ নেই। কিন্তু আজ যে 
বিষয়টার সঙ্গে আপনি তুলনামূলকভাবে অপরিচিত সাইবার দুনিয়ায় 
ভবিষ্যতে সেটাই হরে দাঁড়াবে সবচাইতে গুরুত্পূর্ণবিষয়। পরিবর্তনের এই 
গতি আপনার কল্পিত যেকোনও গতির চাইতে FE আমাদের বিশেষজ্ঞ 
(লেখকরা, আপনাদের অনেকে যে লেখাগুলিকে জটিল বলছেন, তাতে এরই 
আভাস দেন; এই ধারাবাহিকতা মেনেই আমাদের এবারের বিষয় সফট 
কমপিউটিং। 

অস্থচ্ছ, অস্পষ্ট, অনিশ্চিত ও নানা ধরনের চিন্তাকে সুনিশ্চিতভাবে 
সঠিক লক্ষ্যে পৌঁছে দেবার জন্য আলগারিদম তৈরি করার চেষ্টা শুরু 
হয়েছিল ১৯৬৫ সাল থেকে। সফট কমপিউটিং-এর আবির্ভাব তারই 
পরিপতি। আমাদের অনুরোধ সেইসব পাঠকদের কাছে যারা অনিশ্চয়তায় 
ভুগে ভুগে ক্লান্ত — তারা তাদের মনকে নিশ্চিত এবং সঠিক পথে 
যাবার সিদ্ধান্ত নেবার উপযুক্ত করে তুলুন। আপনাদের কথা ভেবেই 
বিষয় নির্বাচন সফট কমপিউটিং।আর যারা উপকৃত হচ্ছেনই তাদের 
জন্য তো নতুন করে বলবার কিছু নেই স্বীকার করা যায় তথ্যপ্রযুক্তির 
মনোবল বা দিশা কোনটাই সফট নয় বরং বেশ হার্ড নয় কি? বিচারের 
ভার আপনাদের উপর। 



























































১১ কি্ছুঅনাগতবা আগ্প্রায়প্রযুক্তি২ ১৯ 


অনির্বাণ মুখোপাধ্যায় 


১৪ এরশাদনিকভাবমূতিকেউজ্ছল 


করবেজিআই 

অপরাজিত লন ২১ 
২৩ 
২৫ 

















২৭ ates 

২৯ ট্‌করো খবর 

৩১ RAR 

৩৩ ওয়েবসাইট 

৩৪ Sa 

OY কাজ চাই কাজআছে 


80 শেষের পাতা 





সফট কমপিউটিং ও প্রাসঙ্গিক বিষয় 


শান্তনু চট্টোপাধ্যায় 


ট কমপিউটিং (Soft Computing) কথাটা শুনলেই একটু 
সন এর মানে কি? আর তাহলে হার্ড কমপিউটিং 
(Hard Computing) জিনিসটা কি? আনরা সাধারণত যে 
অঙ্ক বা অন্যান্য কাজ কমপিউটরে করে থাকি — যেখানে প্রত্যেকটা 
সংখ্যা বা অক্ষরের সঠিক মান বা সংজ্ঞা থাকে এবং নির্দিষ্ট নিয়ম 
অনুযায়ী কাজ করা হয় __ সেটা হল হার্ড কমপিউটিং। সফট 
কমপিউটিং-এ অস্পষ্ট বা অনির্দিষ্ট (Imprecise), অনিশ্চিত বাটলায়মান 
_ অটল নয় (Uncertain), আংশিক সতা (Partial Truth), প্রায় 
সঠিক বা আসন্ন মান (Approximation) ইত্যাদি নিয়ে কাজ করা 
হয়। সফট কমপিউটিং-এর অনুকরণীয় আদর্শ হলো মানুষের মন এবং 
মানুষের নস্তিদ্ক যেমন অস্পষ্ট, আংশিক সত্য, অনিশ্চয়তা,আসন্ন মান 
THE করে সঠিক বা অভীন্সিত লক্ষ্য CATES পারে, 
রণ বা অনুসরণ করা সফট কমপিউটিং-এর লক্ষ্য। এই 
পথেই শক্ত সবল, সমর্থ, সহজে পরিচালনা করা যায় এবং অল্প খরচে 
পাওয়া যায়, এমন সব সমাধান পাবার চেষ্টাই হল এর উদ্দেশা। ১৯৬৫ 
থেকে বহু মনীষীদের বিভিন্ন তত্বের এবং গবেষণার সমাহার হলো 
আজকের এই সফট কমপিউটিং। 
এবারে, সফট কনপিউটিং-এর (এবার থেকে একে সংক্ষেপে S.C. 
বলব) মুখ্য উপাদানগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। ফাজি 
লজিক (Fuzzy Logic, সংক্ষেপে F.L) আবার সেই পুরোনো গল্প যা 
নিয়ে অনেক লেখা এই পত্রিকায় ছাপা হয়েছে, নিউর্যাল কমপিউটিং 
(Neural Computing সংক্ষেপে N.C.) যা নিয়েও আগে কিছু লেখা 
হয়েছে, এভোলিউসানারি কমপিউটিং (Evolutionary Computing 
সংক্ষেপে 5.০. মেসিন লার্নিং — মেসিন ল্যাংগোয়েজ নয় — 
(Machine Learing, সংক্ষেপে M.L.), প্রবেবিলিষ্টিক রিজনিং 
(Probabilistic Reasoning সংক্ষেপে PR.), মানে সন্তাব্য বিচার 
বা সিদ্ধান্ত ইত্যাদিই হলো 5.0.-র মুখ্য বিষয়বস্ত। এর সাথে যুক্ত 
আছে Belief Networks (B.N.), Chaos Theory (C.T.)— গত 
সংখ্যায় যে বিষয়ের অবতারণা করা হয়েছিল এবং এবারেও কিছু 
আলোচনা হবে — এবং Learning Theory (L.T.) | 
, তবেকি$.0. একটা জগা-ফ্চুড়ি -- “দুরবিসহ মাতালের প্রলাপের 
নত" না, না, তা নয়। এই বিভিন্ন উপাদান বা বিষয় নিজের নিজের 



























ক্ষেত্রে উৎক্যতা অর্জন করে, একে অন্যকে সাহায্য করে, সমষ্টিগত 
ভাবে নানান সমস্যার সমাধান করবার চেষ্টা করছে। বস্তুত, 5.0.-কে 


কল্পনাপ্ৰসূত বৃদ্ধিনন্তার (Conceptual Intelligence) একটি ভিত্তি 
বলা যায়। 


বহু ক্ষেত্রে কোনও বিশেষ সনস্যার সমাধান F.L., N.C., EC 
এবং P.R.-এর সমন্বয়েই করতে হয়। ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, 
ফোটোকপিয়ার, ক্যামকর্ডার, এই সব যন্ত্রে এখন “Neuro-Fuzzy 
System” ব্যবহার করা হচ্ছে। এই বিষয়েও আমরা আগেই কিছুটা 
দৃষ্টিপাত করেছিলান। 

যদিও Fuzzy Logic এবং Neuro-Fuzzy System বেশ কিছু 
দিন ধরেই দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যস্তে এবং শিল্পে ব্যবহৃত 
হচ্ছে, 5.0.-এর বহুমুখী ধারা এবং তাদের সমন্ধয় অপেক্ষাকৃত 
আধুনিক। 5.0.-র সাহায্যে যন্ত্রের বুদ্ধিনন্তার মান (Machine 
Intelligence Quotient. 10.) অনেক বাড়ানো যায় এবং 
M.1.Q. বাড়ানোর জন্যই এখন 5.0.-কে বহুক্ষেত্রে কাজে লাগানো 
হচ্ছে। 

এত সব বৈজ্ঞানিক সংজ্ঞা এবং শব্দের কচকচিতে সঠিকভাবে 
S.C. কি বোঝাতে পারলাম কিনা, জানি না। তাই দুয়েকটা সাধারণ 
উদাহরণ দিয়ে কিছুটা সহজবোধ্য করার চেষ্টা করব। আগে 
রেফ্রিজারেটর-এ একটা দরজা এবং সেই দরজা খুললে আলমারির 
মতন কয়েকটা মোটা তার বা জালের তাক থাকত। এর পরে একদন 
নীচের তাকের ওপরে কাচের বা প্লাস্টিকের ঢাকনি (এবং অনেক 
সময়ে কাচের বা প্ল্যাস্টিকের একটা ঢাকনা-ছাড়া বাক্স) থাকত। এই 
একদম নীচের বাক্সে আনরা শাক-সবজী, তরি-তরকারি রাখতান। 
Fridge (Refrigerator-কে সংক্ষিপ্ত নামে ডাকছি) সব সময়ে চালু 
থাকত — মানে বৈদ্যুতিক সংযোগ যুক্ত (On) থাকত। কিন্তু, মাঝে 
মাঝে ফ্রিজ নিজে থেকেই বন্ধ (OM) হয়ে যেত এবং আবার কিছুক্ষণ 
বাদে চলতে থাকত। এর কারণ, সময়েই চলতে 








যেতে পারে, প্রচুর বরফ জনে খাবার-দাবার নষ্ট 


হয়ে যেতে পারে, এননকি 





পারে। এর জনাই Thermo-Couple এর সাহাযো, 








রের তাপমাত্রা একটা নোটানুটি নির্দিষ্ট, 





কন হলেই, ফ্রিজ নিজে থেকেই বন্ধ T 


এর পরে এল “Double Door 
ওয়ালা (বিজ্ঞাপনে নানান বি 





বিশ্লেষণ ব্যবহার হ 
সব ফ্রিজ-এ দুটো আলাদা প্রকোষ্ঠ — একটা Thermo-Stat 
বেশি তাপমাত্রায় ঠাণ্ডা করা বন্ধ করে 
তাপমাত্রায় বন্ধ করে। পরেরটির নাম 










f 
আজকের অনেক প্রতিষ্ঠানের তৈরি করা ফ্রিজ-এ আ» 
প্রযুক্তি প্রথমে, বিভিন্ন প্রকোষ্ঠে বিভিন্ন তা" 
এর ভেতরে ঠাণ্ডা হাওয়া চলাচলের বেগ এব 
কতটা জিনিসপত্র আছে তার অনুমান সবি 
System ঠিক করে, তারপরে ফ্রিজ. 
আগের সেই “কলাকৌশলহীণ” Thermo-Stat 
ওঃ হো, বলতে ভুলে গেছি_ পুরোনো দি? 
Stat-93 “carers” ঘুরিয়ে নিঙ্গতম শৈ 
পারতাম (এখনও পারি — কিন্তু প্রয়োজন নেই)। আমার এক 
পরিচিত ব্যক্তি একবার কোনও কারণে Thermo-Stat IITA 
তাপে রেখেছিলেন। ফলাফল কয়েকটি সম্পূর্ণ পরিপূর্ণ জলভরা 
বোতল ফেটে চৌচির হয়েছিল কারণটা বুঝতেই পারছেন । আজকের 
সর্বাধুনিক ক্রিজ-এ এটা হবার সম্ভবনা নেই — যদি না আমরা 
মাতব্বরী করে কল-কবজা নিয়ে অযথা Mon করি। আরেকটা 
কথা বলব — কিছু মনে করবেন না। ধরে নিন আমি একজন 
প্রতিভাবান এবং বহু বিষয়ে অভীজ্ঞ বৈজ্ঞানিক । আমি আমার পুরোনো 
ক্রিজ-এর Thermo-Stat গুলোকে আমার জ্ঞান অনুযায়ী ঠিক (Ser) 
করে দিলাম। কাজ হয়ত ঠিক ভাবেই হবে — কখনও নাও হতে 
পারে। কিন্তু, আজকের Neuro-Fuzzy Fridge- খাবার-দাবার 
ঠিক থাকবেই — এবং অনেক কম বিদ্যুৎ খরচে, যেটা আমি কখনই, 
কখনই পারতাম না। অত্যাধুনিক ফ্রিজ-এর আরও অনেক 
বৈশিষ্ঠয আছে. কেবল মাত্র “ঠাণ্ডা গরম বাড়ানো কমানো যেখানে 
cma" নয়। 


fo 














ফ্রিজ-এর Thermo- 





A অদল-বদ, 











এবারে ধরা যাক Camera-# কথা। প্রথমে ছিল Fixed Lens, 
Fixed Focus. Fixed Aperture Camera । একটা নির্দিষ্ট দূর থেকে 
ছবি তুলতে হবে — আলোও চাই নির্দিষ্ট কলকাতার এক বহুদিনের 
এবং স্বনামধন্য প্রতিষ্ঠান যাদের তোলা ছবি আজকেও প্রশংসা পায়, 
তাদের ছবি তোলার গল্প একাধিক প্রয়াত এবং শ্রদ্ধেয় ব্যক্তির কাছে 
শুনেছিলাম। CameraL ওপরে একটা ছাতা ধরে, ফোটোগ্রাফার 
যার/ যাঁদের ছবি তোলা হবে, ঠাকে/তাদের “Ready” বলে, Lens- 
এর ওপরের ঠুলিটা (Cover) খুলে নিয়ে, হাতটা দু-তিন বার ঘুরিয়ে, 
আবার ঠুলিটা লাগিয়ে দিতেন। ছবি কিন্তু নিখুঁত হত। অবশ্য আমাকে 
একটু বিশ্রী দেখতে হলে (আরে, আমার চেহারা ও তাই!). আমি রেগে 
যেতাম এর পরে এল Variable Focus, Variable Aperture Cam- 
era এবারে ছবি তোলার ব্যক্তি/বস্তু দূরে/কাছে থাকতে পারে এবং 
আলোও কম-বেশি হতে পারে | আমরা ক্যামেরার Focus এবং Ap- 
Ur নিজেদের বুদ্ধিমত বদলাতে পারতাম ফোটোগ্রাফি-র বিবর্তন 
নিয়ে লিখতে গেলে একটা বই হয়ে যেতে পারে। তাই, আজকের 
সর্বাধুনিক প্রযুক্তির কথা বলে সংক্ষিপ্ত করব। আজকে, Automatic 
Digital Video Camera আপনি যা চান, তাই করতে পারবে। যেমন 
ধরুন, আপনার প্রয়োজনীয় কোনও নির্দিষ্ট জায়গা/ বস্তুর (ঘর, রাস্তা, 





আকাশের চাদ/ সূর্যা/তারা — যা চাইবেন) ছবি, দিনে ২৪ ঘন্টা এবং 
চারদিক (360 Degrees Covering Three Dimensions) ছবি তুলে 
কমপিউটরে ধরে রাখবে এবং (আপনার আজ্ঞা মত, যা আপনি আগেই 
বলে দিয়েছেন) সন্দেহজনক বা উল্টোপাল্টা ঘটনা দেখলে বিপদ 
সংকেতের ঘন্টা বাজাবে এবং/বা (আপনার দেওয়া আদেশ-মাফিক) 
(কোনও দরজা/ জানলা বন্ধ করে দেবে এবং বা পুলিশকে ফোন করে 
দেবে ইআাদি। এই রকম ব্যবস্থা করলে হয়ত কখনও উল্টোপাল্টা ঘটনা 
হতে পারে এবং অপ্রয়োজনীয় সময় এবং খরচ হতে পারে। তাই, 
আপনি যতক্ষণ বাড়িতে থাকবেন না বা দিনের আলো যতক্ষণ থাকবে 
বা আপনার পোষা কুকুর বা বেড়ালের বন্ধু/বান্ধবী এলে Camera 
ছবি তুলবে কি তুলবে না, সংকেত দেবে কি দেবে না; ইত্যাদি সবই 
আপনার ইচ্ছাধীন। 

আর বেশি কিছু না বলে, বলব 5. -র উদ্দেশ্য মানুষের বুদ্ধিমত্তা 
কমপিউটরকে প্রদান করা — অর্থাৎ, TNS (Robot ও নিশ্চয়ই গণ্য) 
মানুষের বুদ্ধিম্তা পায়। 





জী শানু চট্টোপাধ্যায় সি ই এস সি লিমিটেডের একজিকিউাটিভ 
ডিরেরীর। a 











সফট কমপিউটিং__একনব দিশা 


crane সিংহ ও দেবপ্রসন্ন সিংহ 





Be | তার কারণ আমাদের সমস্যার 
























সমাধানে আলগরিদম 
নান দেওয়া হয়েছে সফট কমপিউটিং 

সফট কমপিউটিং। দুটি শব্দের একত্রীকরণ। কম 
একটু বেশি পুরোনো, গণনা করা, গণনীয় শব্দকে ছি 
এখন অন্যত্র বাপ্ত হচ্ছে। যেমন বিজনেস কর্ম 
বত 
যা ছিল বাংলায় শান্ত বা মৃদু, নমনীয় — 
ব্যবহার বা স্পশই হোক, তা oe ret উিনায় এসে প্র 
সফটওয়্যার-হার্ডওয়্যারের তফাত আলে | পরে সফটওয়্যারের মধ্যে 
এসেও এখন সফট কমপিউটিং- হার্ড কমপিউটিং তফাত আনছে 
বস্তুত, ওই হার্ড কনপিউটিং-এর মধ্যে অত হার্ড বা দৃঢ়ভাবে যা বলা 
গেল বা আঁক কষে ঠিক করা গেল, তা সফট কমপিউটিং-এর মধো 
পড়ল না। হয়তো এর কয়েকটি দিক কয়েক বছর বা দশক ধরে হার্ড 
কমপিউটিং-এ ডুকে যেতে পারে প্রথাগত অর্থে হার্ড কমপিউটিং থেকে 
সফট কমপিউটিং তফাতটির মধ্যে প্রধানত রয়েছে সফট কমপিউটিং 
অস্পষ্টতা (imprecision), অনিশ্চয়তা (uncertainty) এবং আংশিক 
সত্য (partial truth) থেকে কত সহিফু (tolerant) | আসলে, 
WTR সফট কনপিউটিং-এর রোল মডেল সফট কমপিউটিং- 
এর নীতি হলো, অল্পষ্টতা, অনিশ্চয়তা ও আংশিক সত্যের সহনশীলতা 



























যতখানি পারো নিজের কাজে লাগাও, যাতে নম্র শাসনীয় 
(tractibility), পোক্ততা (robustnes) এবং কন খরচাসাপেক্ষে 
সমাধান অর্জন করা যায়। 

এ কথা সত্যি যে এক দিনে সফট কমপিউটিং-এর কাছের এত 
বস্তি লাভ করেনি। শব্দ দুটিও চালু হয়নি। যাট দশকের মাঝামাকি 
ফাজি সেট, স্তর দশকের গোড়ায় জটিল পদ্ধতির বিশ্লেষণ এবং ওই 
দশকের শেষাশেষি যে সম্ভাবনা তত্তে (possibility theory) সফট 
তথ্য বিশ্লেষণ নিয়ে যে গবেষণা শুরু হয়, সেখান থেকে সফট 
কমপিউটিং-এর ধারণার বর্তমান মূর্তআকারে এসে পৌঁছেছে।নিউরাল 
নেটওয়ার্কের কথা এসেছে আরও পরে। এই মুহূর্তে সফট কমপিউটিং- 
এর মধ্যে রয়েছে ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক তন্তু আর সম্ভাবা 
বিচারশক্তি (probabilitic reasoning) শেষটি অর্থাৎ সন্তাব্য 
বিচারশক্তির মধ্যে রয়েছে জেনেটিক আালগরিদম, MEE (chaos) 
তন্তু এবং কিছুটা বিদ্যাতন্ত (learning theory) | এটা বুঝতে হবে যে 
সফট কমপিউটিং শুধুমাত্র ফাজি লজিক বা নিউরাল নেটওয়ার্ক বা 
সন্তাব্য বিচারশক্তি নয়। বরং এর মধ্যে একটি যৌথ অংশীদারী কারবার 
রয়েছে যেখানে উল্লিখিত প্রতিটি শাখাই তাদের সমস্যা জানা ও বোঝার 
জন্য নিজঙ্ ক্ষেত্রেই FOTEN সমাধান দেবে। এই পরিপ্রেক্ষিতে, 
এদের প্রধান ভাগগুলি একে অনোর প্রতিযোগী হওয়ার বদলে হয়ে 
উঠেছে পূরক। পরে এটাও দেখা যাবে যে এদের মধ্যে সংহতি বা 
ইনটগ্রেশন থাকলে সমাধান আরও উন্নত হয়ে উঠছে। 
আরও স্পষ্টভাবে ভেঙে বলতে গেলে, সফট কমপিউটিং হলো 

A একটি সংযুকতিবিশেষ (consortium), 





লাগাবে। বলতে কি, ভবিষ্যতের মেশিন ইনটেলিজেন্ট কোশেন্ট (Ma~ 
chine 1Q or MIQ) পদ্ধতি তৈরির ধারণা ও নকশার প্রথনিক ভিত্তি 
Pom স্বাভাবিকভাবেই, পরবর্তী প্রজন্ম কমপিউটরগুলির নির্মাণেও। 
ফাজি লজিক, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক এবং জেনেটিক আলগরিদম 
এর তিনটে উপাদান। ফাজি লজিক অস্পষ্টতা ও অনিশ্চয়তার 
আ্যালগরিদম পেশ করে, কৃত্রিম (artificial) নিউরাল নেটওয়ার্ক আনে 
বিদ্যা ও উপযোগী করার জন্য যন্ত্রসমূহ, আর জেনেটিক আলগরিদম 
জোগায় ঠিক অনুকূল (optimisation) এবং অনুসন্ধান (search: 
ing), এর প্রতোকটির সম্বন্ধে অনেক কিছু বলার থাকে। এই প্রবন্ধে 
তার কতকগুলি দিক নিয়ে উল্লেখ করা হলো মাত্র। 

সফট কমপিউটিং-এর প্রয়োগ অনেক দিকেই ঘটছে বা ঘটতে 
চলেছে। হাতে লেখা স্বীকার (recognition), FRA পদ্ধতি ও 
নির্মাণ উৎপাদন ব্যবস্থায়, ইমেজ সম্পাদন, তথ্য সংকোচন, 
ফাজি লজিক নিয়ন্ত্রণ ইত্যাদি অনেক বিষয়ে ৷ বস্তুত, সফট কমপিউটিং- 
এর প্রয়োগ্ব আগামী কয়েক বছর পরে আরও বাড়বে । সফট কমপিউটিং 
একটি উল্লেখযোগ্য শাখাতে আরও বড়ভাবে এসে নিজের অবস্থান 
ঘোষণা করবে। এ তথাকথিত শাখা থেকে একটু তফাত; যাতে বোঝায় 
মানবনন ঠিক আজকের কমপিউটরের মত নয় (এটা অবশ্য তেমন 
আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না, কিন্তু ধারণক্ষমতা, কার্য সম্পাদন, 
কষিপ্রতা, অনুসন্ধান ইত্যাদি অনেক বিষয়ে মানবমনকে ছোট ছোট 
কনপিউটর টেকা দিচ্ছে বলে অনেকে এই তুলনা করেন)।এ নিজেকে 
ব্যাপকভাবে অস্পষ্ট, অনিশ্চিত এবং অনিরপেক্ষ তথ্য রাখার ও 
সম্পাদন করার সুচারু যোগ্যতা অধিকার করতে পারে। 

প্রশ্ন এসেছে নমুনা স্বীকার বা pattern recognition এর সঙ্গে 
এর সংযুক্তিতে। প্যাটার্ণ রেকগণিশন ও মেশিন লার্নিং-এর একটি 
বড় গবেষণার অংশ সচিত্র (pictorial) ও অসাংখ্যিক (non-nu- 
meric) তথ্য সম্পাদনে জড়িয়ে থাকে। এই ধরনের কাজে চালনা 
করার ইচ্ছা এসেছিল কমপিউটর হের সঙ্গে স্বাভাবিক সাধারণ রীতি 











প্রতিযুক্ত (adaptive) সেটগুলির একটি ভারযুক্ত 
সনাজ্তরালভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত একটি 
নেটওয়ার্ক; যার উদ্দেশ্য হলো বাস্তব জগতে যেমনভাবে 
ভীব বিষয়ক পদ্ধতি কাজ করে তার সঙ্গে সংযোগ 
Ginteract) করা । নিউরনের মধ্যে যে বিশাল সংযুক্তি 
(connectivity) রয়েছে তা আসলে এই পদ্ধতিকেই 
আরও নিখুঁত করে তোলে। নতুন শব্দ এসেও যায় 
আর এক কমপিউটিং — নিউরো-ফাজি কমপিউটিং, 





যার উদ্দেশ্য আরও বুদ্ধিমান যন্বের নকশাও নির্মাণ 








করা, ফাজি লজিকের অনিশ্চয়তা বোঝার ধাশক্তিকে 
নিলিয়ে। যেখা গেছে অনেক বাণিজ্যিক বস্ত্র বি 








বিশেষ করে জাপানে, ফাজি লজিকের এই ধর্মকে কাজে 





হলো ফাজি সেট তন্ত। ফাঝি কথায় স্পষ্ট অর্থ অস্পষ্ট । ফাজি লজিক 
সেই অস্পষ্ট লজিকের কথা নয়, এ অস্পষ্ট বিষয়ের ওপর কথা যেমন 
তাপমাত্রা। কোনও জায়গার তাপমাত্রা ৫৫ ডিগ্রি অর্থাৎ তার নান 
শুন্য (০) এবং কোনও জায়গার তাপমাত্রা ৮৫ ডিগ্রি, তার মান এক 
(৯)। এর মধ্য যে সমস্ত তাপমাত্রা তাদের নান ০ আর ১ এর মধ্যে । 
অর্থাৎ ভ্যারিয়েবলকে আমরা যে মান দিলাম, তা অস্পষ্ট এবং এই 
পদ্ধতি অনেক সময় সমস্যার বাইরের ঘটনা ছারা প্রভাবিত। অর্থাৎ, 
কোনও শীতপ্রধান দেশের শীতে ৫৫ ডিগ্রি তাপমাত্রা অনুভবে বেশ 
গরম। আবার কোনও Tree দেশের Ten ৮৫ ডিগ্রি তাপমাত্রা 
যথেষ্ঠ ঠান্ডা। উচ্চ বা নীচ সবই আপেক্ষিক এবং ডেটা নির্ভর। ফাজি 
(সেট একটা আসন্ন বা কাছাকাছি মান সময়ে কার্যকর এবং নমনীয় 
ব্যবস্থার সুযোগ করে দেয় যাতে জটিল বা সম্পূর্ণ বা সংজ্ঞা ছাড়া 
পদ্ধতিওুলি বোঝায় — যার পরিণতিতে ঠিকমত গাণিতিক বিশ্লেষণ 
করা ATA বস্তুতঃ, সনাতনী সেট তন্তের সাধারণীকরণ হলো ফাজি 
সেটের wg) এটা মানুষের বিচারশক্তির পদ্ধতিকে অনুকরণ করার 
পথ বা মডেল বাতলায়। 








এসেছে, তার পরিধির মধ্যে পরিকাঠামো (architecture) ও তথ্য 
উপস্থাপন বন্দোবস্তর সুবিধে ইলেকট্রনিকভাবে a (cm 
late) করে মডেলের কাজ সম্প্রতি শুরু হয়ে গেছে। এই শ্রগা 
পরস্পরের সঙ্গে পরস্পরের সংযুক্তিতে নোডগুলি বা পদ্ধতিগুলি 
সম্মিলিত গণনার যে ক্ষমতা, সেটা কি ধরনের জাগতিক শৈলী 
দিতে পারে, যা বড় বড় জটিল জাগতিক সমস্যা সমাধানের পথে 
এগিয়ে যাবে। 
সন্তাব্য বিচারশক্তি (probabilistic reasoning) বিষয়ের নানা 
পদ্ধতি আছে। এক, জীববিদ্যায় অনুপ্রাণিত মডেল, জেনেটিক 
'আআলগরিদম, যাতে বিভিন্ন সন্তাব্য সনাধানের উপাদান ক্রোনোজোনের 
পূর্ণগঠনের সময়ের মত একত্রিত এবং বিভাজিত হয়। নতুন 
সমাধানকে কোনও ফিটনেস মানদন্ড বা নির্ণায়কের (criteria) সঙ্গে 
টেস্ট বা পরীক্ষা করানো হয় । এবং অবশেষে, আশামত ঠিক অনুকূল 
(optimal) সমাধান খুঁজে বার করা হয়। এটি বিশৃঙ্খলিত 
(ramdomised) অন্বেষণ (search), তার ঠিক অনুকূল শৈলী স্বাভাবিক 
| সুপ্রজননবিন্যার (genetics) ক্রমবিকাশের নীতি থেকে Eye | এই 
































উদ্দেশ্য আরও বুদ্ধিমান যন্ত্র ও পদ্ধতি করা যাতে সমাস্তরালবাদ, 
নিখুঁত সহনশীলতা, উপযোগিতা, অনিশ্চয়তা পরিচালন ব্যবস্থাগুলি 
বাস্তব জীবনে সমস্যা মোকাবিলা করার জন্য আরও বেশিভাবে ধরা 
দেয়। বলাই যেতে পারে, সব্বর্মসম্বন্বয়ের সঠিক সমাবেশ। এবং 
আলাদাভাবে তাদের অস্তিত্ও অনু্লেখিত নয়। জেনেটিক আলগরিদম 
ও কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সংকরীকরণ (hybridisation) নিয়ে 
গবেষণা চলছে। এমন চেষ্টাও হচ্ছে কোনটি প্রাধান্য পাবে। যেমন 
ফাজিনিউরাল নেটওয়ার্ক আর নিউরাল ফাজি পদ্ধতি । প্রথমটি অর্থাৎ 
ফাজি নিউরাল নেটওয়ার্ক হলো এমন একটি নিউরাল নেটওয়ার্ক যা 
ফাজি তথার প্রচলিত প্রয়োগক্ষেত্রকে আরও বাড়িয়ে দেবার সামর্থ 
জুগিয়ে নিজেদের প্রস্তুত করে দিচ্ছে। আর নিউরাল ফাজি পদ্ধতি 
১০2০5 ee ena 















সফট কনপিউটিং কিন্তু এখন নরম হচ্ছে।কিছু সমস্যা আছে, যার 
জন্য সফট কমপিউটিং কিন্তু মোটেই ভাল নয়। কিছু কিছু ক্ষেত্রে ভাল 
সমাধান বের হয়েছে বটে কিন্ত শ্রেষ্ঠতম সমাধান নাও হতে পারে। 
আবার, সফট কমপিউটিং-এর সমাধানের জায়গা অরৈখিক বা non- 
linear হতেপারে যদি কোনও সমস্যার পরিমাপ দ্বিগুণ হয়, সমাধানের 
পরিমাপ দ্বিগুণের বেশি হতে পারে। এখনো পর্যন্ত এই অবস্থা হয়নি 
যে কোনও সমস্যা সফট কমপিউটরে দিয়ে দেওয়া হবে, সে তার 
সমাধানের জন্য ঠিক মতন আলগরিদম খুঁজে নেবে এবং একটি উত্তর 
দিয়ে দেবে। না. তা নয়। কেউ বলেন সব পদ্ধতিই চেষ্টা করা হোক 
এবং কমপিউটর ঠিক করে দিক। কেউ বলেন সমস্ত আলগরিদম ব্যবহার 
করা হোক এবং তার ফলের ওপর ভোট নেওয়া হোক। হয়তো এই 
অন্ত কমপিউটরের সহায়তায় অনেকআযালগরিদম একইসঙ্গে পিসিতে 
সমাধান করা যেতে পারে। হয়তো তারই ফলশ্রুতি সফট কমপিউটিং 
পদ্ধতি আ্যপলিকেশনস) এবং Tae আযোপলায়েনস) পাওয়া যেতে 
পারে। 

শেষে বলা যায় বা ভবিষ্যদ্বাণী করা যায় যে এই সফট কমপিউটিংকে 
দেখা উচিত ভবিষ্যতের বাস্তব জগতের কমপিউটিং-এর (Real World 
‘Computing -RWC) মূল উপাদান হিসেবে; যা হয়তো ততদূরের 
স্বপ্ন নয় — ভাবের স্বপ্ন হয়তো বা সত্যের কিছুটা দূরে; যে তথ্য 
আরও ছড়িয়ে দেওয়ার উপস্থাপনায় সমর্থ; যাতে অনেক বেশিভাবে 
সমান্তরাল সম্পাদন (parallel processing) এবং বিদ্যা (leaming) 
ও উপযোগিতা (adaptability) থাকবে এবং যেগুলি নমনীয় তথা 
সম্পাদন (flexible information processing) করবে। আজকের 
এই তথা প্রযুক্তির যে বিস্ফোরক প্রয়োগ ও ব্যাপক উন্নতি তার বদল 
নিয়ত ঘটে যাচ্ছে। আগে যা ছিল, সাবেকী কমপিউটিং (conven- 
tional computing) যার আস্তবীর্জ (kernel) ছিল উপাত্ত বা তথা 
সম্পাদন (data processing) | এর পরে এল পঞ্চম জেনারেশন 
কমপিউটিং পদ্ধতি, যার অস্তবীজ হলো জ্ঞানভিত্তিক তথ্য সম্পাদন 
(knowledge based information processing) | এমন দাবীও 








কিছুঅনাগত বাআগতগ্রায় প্রযুক্তি-২ 


অনির্বাণ মুখোপাধ্যায় 
এবার ডিএনএ কমপিউটর এবং কোয়ান্টাম কমপিউটর নিয়ে কিছু কথা। 


ত সংখ্যায় এই কলামে কাগজের মতো 

ইত্যাদি নিয়ে লিখেছিলান। এবারে দুটো 
লিখছি। এই দুটো প্রযুক্তিই বাস্তবায়িত হতে 
সময় লাগবে, কারণ কারিগরী এইসব প্রযুক্তির 
সঙ্গে তাল মিলিয়ে এগুতে পারেনি। 


DNA কমপিউটর 
আমরা রোজই পড়ছি যে প্রায় প্রতি মাসেই 
নতুন মাইক্রোপ্রসেসর বাজারে আসছে - যা 
আগের মাইক্রোপ্রোসেসর-এর চেয়ে আরও 
দ্রুত এবং অনেক ক্ষেত্রে আরও ছোটো। এই 
প্রতিযোগীতা কিন্তু একদিন শেষ হতে বাধা। 
কেন না সাধারণ semiconductor ব্যবহার 
করে কত দ্রুত করা যায় বা কত ছোটো করা 
যায় তার একটা সীনা আছে। এই সীমাটা 
আজকে হয়তো জানা নেই। কিন্তু এটা ঘটনা 
যে কোনও একদিন প্রযুক্তিবিদরা আটকে 
যাবেনই। সুতরাং এই সীমা অতিক্রম করতে 
গেলে semiconductor-<4 জায়গায় অন্য 
কোনও বস্ত ব্যবহার করতে হবে। এই নতুন 




















ভ্রুততন কনপিউটরের কয়েক হাজার গুণ দ্রুত 
কাজ করার, কোনও এনন দিন আসছে যখন 
এই DNA দিয়ে কনপিউরের চিপ (chip) তৈরি 
হতেপারে-যাকে bio chip বলাহবে | DNA- 
এর অণুনিয়ে পরীক্ষা করে এখনই দেখা গেছে 
যে এর ক্ষমতা আছে অত্যন্ত শক্ত অঙ্কের 
সমস্যাকে আজকের সবচেয়ে শক্তিশালী 


সমাধান করার। 

এই DNA কনপিউটিং-এর বয়স এক 
দশকেরও নয়। ১৯৯৪ সালে Leonard 
Adelman বলে দক্ষিণ ক্যালিফোর্ণিয়ার 
বিশ্ববিদ্যালয়ের এক বৈজ্ঞানিক প্রথম এর 
সম্পর্কে ধারণা করেন। Adelman কে DNA 
কমপিউটিং-এর জনক বলা হয়ে থাকে। তিনিই 
প্রথন Hamilton Path Problem (যাকে ০৮ 






JAE ee 





erations Research-S4 পরিভাষায় Trav- 


1118 Salesman Problems বলা হয়ে 





logic gate হচ্ছে বে 

একাস্ত প্রয়োজনীয় প্রাথমিক 
একটি, যা semiconductor-<4 জা 
DNA ব্যবহার করে এবং DNA দিয়ে 
logic &1৩-এর সাহায্য নি তে 
অবয়ব দেখা যাচ্ছে বৈকি। 




















দেখা যাক, DNA কমপিউটর silicon কে 
semiconductor হিসেবে বা 
কমপিউটরের তুলনায় কোন 
বিচার করলে বেশি শক্তিশালী £ 
৬ যত দিন প্রাণী জগত থাব 






র কোনও অভাব হবে না 


পরিচ্ছন্ন প্রযুক্তি পাওয়া যাবে 
৬ আজকের কমপিং 





কমপিউটর তুলনামুর 


দেখতে হবে 





(Mass storage) ধারণ শক্তি 








সেন্টিমিটার DNA দিয়ে যদি একটি কমপিউটর 
তৈরি করা যায় - তা প্রায় 30 terabyte তথ্য 
ধরে রাখতে পারবে এবং এক সাথে ১০ tril- 
lion গণনা (calculation) করতে পারবে। 

word processing বা DTP গোছের কাজের 
জন্য নয়, অতান্ত সময় সাপেক্ষ এবং শক্ত গণনা 
করার কাজের জন্য। যেমন ধরুন ১০০ ঘরের 
(100 digit) কোনও ০০০-কে ভাঙার জনা। 


কোয়ান্টাম কমপিউটর 


পরিমাণে transistor YS circuit ঢোকাতে 


হচ্ছে। ১1০০/৩-এর সূত্র 






দেড় বছরে দ্বিগুণ হবে 





আজ থেকে বছর কুড়ি/পঁচি 
পরিস্থিতি 
মাইক্রোপ্রসেসরের ০/০/-এর পরিধি 
এইভাবে কিন্ত, আগেই বলেছি, 
এগুলো যাবে না, তাই গবেষকেরা DNA 
কমপিউটিং বা কোয়ান্টাম কমপিউটর ইত্যাদি 
বৈপ্লবিকভাবে আলাদা প্রযুক্তির কথা চিন্তা 
করছেন। 

কোয়ান্টাম কমপিউটর এখনও খুবই 


হতে পারে 















দিন দিন আমাদের আরও বেশি শক্তিশালী 
Ge এবং আরও তথা ধারণ ক্ষনতাযুক্ত) 
কমপিউটরের দরকার হরে পড়ছে। এই বেশি 
শক্তিশালী কমপিউটর তৈরি করতে আমাদের 
প্রসেসরগুলো দিনকে দিন বেশি ক্ষমতা সম্পন্ন 
emer age 
pe চারা ও 


অপরিণত প্র্যায়ে আছে, যদিও এ নিয়ে চিন্তা 
ভাবনা প্রায় কুড়ি বছর আগে শুরু । ১৯৮১ 
সালে Argonne National Laboratory-# 
পদার্থবিদ Paul Benioff এ নিয়ে প্রথম 
আলোকপাত করেন। এখনকার কমপিউটরের 
কাজ করার ধরণ-ধারণ অনুযায়ী একে এক 














চা হয় “Turing Machine" 
নামটা হয়তো অনেকে শুনেছেন। স্বল্প 
পরিসরে আমি Turing Mactine-এর ধারণা 
কিছু লিখছি না। পাঠক যদি মনে করেন, 
চিঠি লিখলে তার জবাবে পরে জানাব 

Benioff সাহেবের ধারণা ছিল quantum 
turing machine তৈরি করার — যার নাম 
আজকে কোয়ান্টাম কমপিউটর। সাধারণ 
তার বিভিন্ন 01-এ রাখা একটি ০ 
বা একটি ১ কে বাবহার করে কাজকরে। কিন্তু 
করে না। এর মূল বক্তব্য হচ্ছে যে তথাকে 
এমন সাংকেতিকভাবে লিপিবদ্ধ করা (৫7০০৫- 
ing) যাতে এক bit -a একাধিক রাখা যায়। 
এই ধরনের সংরক্ষণ করা বিটকে বলে quan- 
tum bit বা qubit | এই ধরনের qubi৷-কে 
“wom! ও বলা হয় এবং অনেক atom নিয়ে 
এক সঙ্গে কাজ করলে -তা দিয়ে memory বা 
processor (CPU) -এর কাজ করানো যায়। 
যেহেতু এক বিট বিভিন্ন অবস্থায় একই সঙ্গে 
থাকতে পারে, তাই এই ধরনের কনপিউটরে 


























স্বল্প পরিসরে সম্ভব নয় । একটা qubit-G 
আর একটা (॥৮৷৷-এর ওপর চাপানো যায় 


(Supen 





superimposition করা যায় 
অনেক বেশি ॥৮৷৷-এর কোয়ান্টাম কনপিউটর 
করাযায়। অঙ্ক কষে দেখা গেছে যে ৩০//- 
এর একটা quantum কমপিউটর প্রায় ১০ 


_ যাতে করে 








teraflop 


আজকের FSET 











কমপিউটর-এর ওপর কিছু 






কথা বলে শেষ করি 








সালে trichloroethyle 








ব্যবহার করে ১ qubit বে 
তৈরিকরে 








Los Alamos Laboratory এবং 
MIT-A গবেষকরা | 3000 সালের নার্চ মাসে 
ওই Los Alamos National Laboratory 








আগষ্ট নাসে 1BM-এর Almaden Re- 


search Centre-£# fluorine পরনাণু 

















লেখা পাঠান নকল রেখে। 
কারণ অমনোনীত লেখা ফেরত পাঠানো হয় না। 

















প্রশাসনিক ভাবমূর্তিকে উজ্জ্বল করবে জিআইএস 


অপরাজিত বন্দ্যোপাধ্যায় 


আবহাওয়ার পুবার্ভাব, এমনকি অপরাধ দমনেও ভিআইএস নিতে পারে অননুকরণীয় ভূমিকা, 





তথ্যপ্রযুক্তির সুদূর প্রসারী প্রভাব পড়ছে 


সেই কারণেই হয়ত 


জিআইএস। এই ব্যবস্থা শুধু 
নয়, সামগ্রিক প্রয়োগে 
পারে এক সুসংহত পরি 

সরকারী কাজে যেমন আসবে জোরালো গতি, 
তেমনি জনসাধারণ তাদের সরকারে প্রতাক্ষ 





'পারবে। বলাবাহুল্য, যেকোনও সুস্থ গণতান্ত্রিক 
আবহাওয়া সৃষ্টিতে এ ধরণের ব্যবস্থার গুণাগুণ 
যথেষ্ট প্রাসঙ্গিক 

একদিকে বিশ্ব অর্থনৈতিক বাজারের 
ক্রমবিস্ফারিত প্রতিযোগিতা, অনাদিকে 
দেশীয় সম্পত্তির সর্বোপরি মানরক্ষা_ এই 





সেই পৃ্ঠীভূত তথ্যকে চটজলদি পরবর্ত কাজে 
ব্যবহার করা যায়। এর মধ্যে পড়ছে যেকোনও 
অঞ্চলের রাডাঘাট, নদনদী 








জীবিকা. কৃষিকার্য, শিক্ষা স্বাস্থ, জনির a 
থেকে ব্যক্তির নিজ্ব সম্পত্তি প্রভৃতি aee 
বিষয়গুলোর জনা পৃথক পৃথক তথ্যকে 





দুয়ের সঙ্গে পাল্লা কষে এগিয়ে যেতে 
একমাত্র জিআইএস'ই দিতে পারে 


জিআইএস নিজস্ব প্রযুক্তিকৌশলে একীভূত 
করে একটা সামগ্রিক রূপ দিতে সক্ষম। ফলত 
আঞ্চলিক উন্নয়ণের যাবতীয় কর্মকালের 
প্রাথমিক খসড়া বিবৃতি প্রকল্প শুরু হওয়ার 
অনেকআগেই জিআইএস দিতে পারবে সংশিষ্ট 
বিভাগকে। 

এবার বলা যাক জিআইএস ব্যবস্থা 
নির্মাণের শুরুর দিকটা | যে অঞ্চলের উপরোক্ত 


এও 


মানচিত্রেরই ডিজিটাল কপি। 








একে একে ঢোকানো হবে সব বিষয়ভিত্তিক 
সামগ্রিক তথাসমূহ। এর ঠিক পরের কাজটি 
প্রযুক্তিবিদের ৷ তিনি বিশেষ কিছু সফটওয়্যারের 
সাহায্য নিয়ে নানান স্তরকে পারম্পরিক 
ক্মশৈলীর নিরিখে সংযোগ করেন।ডিজিট্যাল 
ম্যাপ বা বৈদ্যুতিন মানচিত্রটিতে এইভাবে 
একাধিক বিষয়গুলো বিভিন্ন রং-এর সাহায্যে 
ব্যবহারকারীর বোঝার উপযোগী করে তোলা 
হয়। এখন যদি কোনও দপ্তর, ধরা যাক কোনও 
নির্দিষ্ট পৌরসভা জানতে চাইলো তার 
এলাকাতেও কোন কোন রাস্তা বিগত দু-বছর 
পর্যন্ত কোনও মেরামত করা হয়নি। প্রথমে 
মানচিত্রের সামগ্রিক এলাকাকে সিলেক্ট করে 
রাস্তার অপশান ক্রিক করলেই, কম্পিউটর পর্দায় 
ফুটে উঠবে প্রয়োজনীয় তথ্য। এইসব তথ্যের 
বিশ্লেষণের প্রয়োজন পড়লেও,তা পাওয়া যাবে 








লাঘব করে দেয় জিআইএস। যেনন ধরুন 
রাস্তার কোনও বড় ধরনের নেরানতি কিংবা 
জলের লাইন মেরানতি করতে গিয়ে দেখা 
গেল সেখানে একটা টেলিফোন কেবল্ রয়েছে। 
কেবলমাত্র না জানার কারণে বড়সড় ধরনের 
ক্ষতির আশঙ্কা থেকে যায়। এই সনস্যা আরও 
চরমে ওঠে যখন সংশ্লিষ্ট কী বদল ঘটে। 
এছাড়া প্রাকৃতিক বিভিন্ন বিযয়কেও 
জিআইএস-এর আওতায় আনা সম্ভব, 
কোনও কোনও অঞ্চলে কৃষির জনা কিংবা 
নবনির্মিত কারখানার জন্য অতিরিক্ত জলের 
শ্রয়োজন,আর সেই প্রয়োজনীয় জলের চাহিদা 
বর্তমান সেচ ব্যবস্থা কতদূর পর্যস্ত মেটাতে 
পারে, তার সার্বিক জ্ঞানপঞ্ঠী সবসময় 
পরিচালন বিভাগের হাতে রাখা যাবে। 
এরফলে বিনিয়োগেও অনেকটা গতি আসবে। 
বিনিয়োগকারীকে এলাকার পরিকাঠামো 
চটজলদি দেখাতে পারলে লগ্লীর সময়সীমার 
কমে যাবে, তা বলাই বাহলা। 

শিল্প বা বৃযিকার্য দুহ ই আজ দেশের আর্থিক, 
পরিকাঠামোর Bere গুরুত্বপূর্ণ বিষয় হলেও 
যেকোনও সরকারের প্রধান আয়ের পথ তার 
রাজস্ব রাজস্ব আদায় কিংবা তার সঠিকবিন্যাস 
ও সংগ্রহে জিআইএস-এর প্রয়োজনীয়তা 
অভূ্তপূর্ব। যেকোনও সরকার অঞ্চলভিণ্ডিক 
জিআইএস-এর পরিকাঠানো থেকে সহজে জেনে 
নিতে সক্ষম হবে যেকোনও ব্যক্তিগত বা 
ব্যবসায়িক প্রতিষ্ঠানের অবস্থিতি ও তার যতাথ 
মূলায়ন। ফলে রাজস্ব গ্রহণে বাধা দীর্ঘায়িত 
হবে না। পৌরসভার ভিত্তিতে এই ভৌগলিক 
তথ্য পরিচালনা ব্যবস্থায় বলে দেবে নির্দিষ্ট 






























জেলা থেকে রাজ্য ও পরিশেষে সমগ্র দেশকে 
একীভূত করার চেষ্টা সফল করতে হবে। 
ইতিসধ্যে পার করেছে। fuse ও 
ইউনিসেফের সহায়তায় রাজ্যের বিভিন্ন ৫১টি 
মুখ্য পৌরসভা ইতিনধো জিআইএস-র 
rent en নধে উত্তরবঙ্গসহ কিছু সংটভূত 
(জেলাকে প্রাধানা দিচ্ছে আনাদের রাজ্য 
সরকার । উত্তরবঙ্গের কিছু জেলা যেমন 
কার্শিয়াং, কালিংপং, মহেশতলা ও পৃজালীর 
সবকটা পৌরসভাই আজ এই ব্যবস্থার TSE | 
এছাড়া সম্পূর্ণ বিধাননগর, হলদিয়া, পুরুলিয়ার 
কিছু অংশ, দুর্গাপুর, বর্ধমানের সামগ্রিক 
পৌরক্ষেত্র সবটাই রাজ্যের সামগ্রিক ভৌগলিক 


তথা ব্যবস্থার মধ্যে আনা হয়েছে। 
জিআইএস প্রযুক্তির অপর একটা গুরুত্পূণ 
দিক forera নেটওয়ার্কিং" গঠন। আশার কথা 
ইতিমধ্যে রাজ্য সরকার তা গঠন করে ফেলেছে। 
ওয়েবসোয়ান নামের এই নেটওয়ার্কিং 


কোনও প্রশাসনিক ক্ষেত্রের জটিলতায় রাজা 
সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। 

এতো গেল প্রশাসনিক ক্ষেত্রে জিআইএস- 
এর ব্যবহার ৷ আআ 
Pris জিআইএস দি 
খোজ। এক্ষেত্রেও সর্বোপরি প্রয়ো 
বৈদুতিন মানচিত্র । মানচিত্রের 
প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহৃত সংহে 








নিয়ন্ত্রণ করা যাবে, 





ভয়াল পরিস্থিতির আগাম পূর্বাভাষও পাওয়া 





পুলিশ প্রশাসন যেকোনও অঞ্চলের অপরাধ 
প্রবগতাকে সহজে আন্দাজ করতে পারবে। এর 
মাধ্যমেই আগে থেকে তৈরি হওয়ার সুযোগও 
হবে অনেক সুগন। বর্তমানে সন্ত্রাসবাদী 
কার্যকলাপ রোধে এই জিআইএস-এর সর্বন্তন 
সংযোজন রেডিয়াল আ্যানালিসিস বহুল ক্ষেত্রে 
পরীক্ষিত, পারস্পরিক সহযোগিতাকে 
আজ এই রাজের পুলিশ প্রশাসনও জিআইএস' 
কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। প্রসঙ্গত বলে রাখা 
ভালো, পুলিশ প্রশাসনের জন্য আলাদা করে 
নতুন বৈদুতিন তথ্য মানচিত্রের দরকার নেই। 
এই ব্যবস্থা যদি স্থানীয় পৌর এলাকা কিংবা 
'জেলান্তরে আগে থেকে তৈরি করা থাকে, তাহলে 
সামান্য কিছু তথাসূচীর সংযোজনই যথেষ্ট। 
হয়তো রাজ্যের এইসব বিক্ষিপ্ত জিআইএস- 
এর ভিত্তি মডেলকে আগামী কয়েক বছরের 
মধ্যে সামগ্রিকভাবে সংযোজনের কাজ শেষ 














হবে। সেইদিন আপনি ভৌগলিকভাবে যতদূরেই 
অবস্থান করুন না কেন, সরকার প্রতিনিয়ত 





~ বাজেট ২০০২-২০০৩ এবং তথ্যপ্রযুক্তি 


চিন্ময় চট্টোপাধ্যায় 


তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য তেমন কোনও চমক নেই এবছরের বাজেটে 





তি ২৮ শে ফেব্রুয়ারি ২০, 








যশোবস্ত সিনহা আর্থিক বছরের বাজেট 
[পেশ করেছেন। পয়লা মার্চে সারা দেশ প্রতি বছরের মতো 





মুখর হয়ে উঠেছিল বাজেটের পক্ষে ও বিপক্ষের আলোচনায় 
বাজেট পেশ করার কিছুদিন আগে থেকেই সংবাদ মাধামগুলি, 
শিল্পপতি, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, চাকুরীজীবি ইত্যাদি সমাজের 
সকল স্তরের মানুষের কাছে বাজেট ছি 
কথা সংগ্রহ করে প্রচার করতে শুরু করেছিলেন। CNBC তাদের 
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাজেটের এগিয়ে আসাকে শারদীয়া 
পূজোর মতোই উল্লেখযোগ্য করে তুলেছিল | অবশেষে যে বাজেট 


দের আশা নিরাশার 








পেশ করা হলো তার না আছে চমক না আছে জমক — না আছে 
প্রত্যাশিত কোনও সংকল্প। আছে শুধু প্রত্যক্ষ বাড়বের 
পরিকাঠামোতে অর্থনৈতিক মন্দা থেকে দেশকে তুলে ধরার প্রাথমিক 
পরিকল্পনা | The Economic Times -এর প্রথম পাতায় 'লগন'- 
এর আমীর খানের পোষাক ও ভঙ্গিতে যশোবস্ত সিনহাকে আঁকা 
হয়েছে সম্ভবত "আমরা চলতি হাওয়ার সঙ্গী' — এই শ্লোগানকে 
বোঝানোর জনা। সামগ্রিকভাবে The Economic Times এই 
বাজেটকে সাদর অভার্থনা করলেও পাতায় পাতায় সমালোচনার 
OS | আনন্দবাজার তো সরাসরি বিরোধিতা করেছে এই বাজেটের 
__ তাদের সম্পাদকীয়তে। 'বেণী ভিজিল স্নান হইলো ay | বাজেটে 
সবচেয়ে বড়ো চোট পড়েছে নধ্যবিন্তসম্প্রদায়ের ওপর | নিরাপত্তার 
অজুহাতে পাঁচ শতাংশ সারচার্জ বসানো হয়েছে আয়করের ওপর | 
আয়কর-এর হাত থেকে বাঁচার জনা মধ্যবিত্ত সম্প্রদায় সে সঞ্চয় 
করে তাও প্রায় বন্ধ।কর বাড়িয়ে সরকারী খরচ তোলার চেষ্টাতে 
সফল অর্থমন্ত্রী প্রায় দশ হাজার পাঁচশো কোটি টাকা এইভাবে 
সংগ্রহ হবে আয়করের হার না বাড়িয়ে । প্রত্যক্ষ করখাতে আগামী 
অর্থবছরের শেষে অর্থমন্ত্রী ৯১ হাজার ৫৮৫ কোটি টাকা তুলতে 
পারবেন বলে আশা করছেন। মনমোহন সিং, পি চিদাম্বরম ঘোর 
আপত্তিস্ানিয়েছেন এই বাজেটের ভবিষ্যৎ সাফল্য নিযে সাদামাটা 
এই বাজেটে স্টকনার্কেটও বিপর্যস্ত । বাজেটের জন্য দশের মধ্যে 
আট পেয়েছেন যশোবস্ত সিনহা গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি 








চিজ পেটা 








— dli 


as? 





গোদরেছের হাতে। অন্যদিকে NRI বিজয় মালিয়া, UB গ্রুপের 
চেয়ারম্যান সাত নম্বর দিয়েছেন। গত বছর কিন্তু দশের মধ্যে 
লেন যশোবস্ত সিনহা। স্বপ্নের সেই বাজেটের হাত 
ধরে শিল্পপতি সাধারণ মানুষ স্বপ্র দেখেছিলেন অনেকদিন। কিন্ত 
বছরের শেষে অর্থনৈতিক মন্দা বেড়েছে; মুদ্াম্ক্ীতি বেড়েছে, 
আশা ও হয়েছে। 

বাজেট নিয়ে তথয প্রযুক্ত কি ভাবছে? WIPRO-4 চেয়ারম্যান 
আজিন confers মতে এই বাজেট অর্থনৈতিক সংস্কারের পথে 
গতি আনবে। অর্থনৈতিক মন্দার সামগ্রিক প্রভাব থেকে দেশকে 
তুলে আনার প্রচেষ্টা করবে, যদিও সামগ্রিক ভাবে ভারতের এই 
অর্থনৈতিক দৈন্য কবে কাটবে কিংবা আদৌ কাটবে কিনা জানা 
'নেই। Moody সংস্থার মত অনুযায়ী ভারত এগিয়ে চলেছে 'ডেট 
চ্যাপ'-এর দিকে | তবে কি ভারত আর্জেন্টিনার দুঃস্বপ্নে পৌঁছবে? 
এখনও পর্যন্ত তথ্যপ্রযুক্তি ভারতের গর্ব। সমস্ত শিল্পে বিশ্বের 








(ie 














formation 
Technology Sf 








দরবারে হেরে গিয়েও শুধুমাত্র তথ্যপ্রযুক্তি দিয়ে গত ২০০০ 
সালে মাথা তুলে দাঁড়িয়েছিল ভারত। স্বভাবতঃই তথ্যপ্রযুক্তির 
একটা বিশেষ দাবী বা প্রত্যাশা ছিল শ্রীযুক্ত যশোবস্ত সিনহার 
কাছে। সাধারণ মানুষ যাদের পরি বারের কমপিউটর ফ্রিজ. টিভির 
মতোই স্থান করে নিয়েছে — তাদেরও প্রত্যাশা ছিল এ বাজেটে 
বুঝি কমপিউটরের দাম কমবে। হিসেব এখানে থামিয়ে দিলে 
২০০২-২০০৩-এর বাজেট সবাইকে হতাশ করেছে। কমপিউটরের 
দাম কমেনি। কেরালা সারা ভারতের মধ্যে প্রথম ১০০ শতাংশ 
সাক্ষর হওয়ার পর "119.5640!" প্রোগ্রামের মাধ্যমে আগামী 
২০০২-এর জুলাই মাস থেকে সমগ্র কেরালাকে তথ্য প্রযুক্তিতে 
শিক্ষিত করার লক্ষ্য নিয়েছে। ক্রমশ ভারতের অন্য রাজ্যগুলোও 
একই লক্ষ্যে তথ্যপ্রযুক্তি সাক্ষরতার অভিযান চালাবে আশা করা 
যায়। এহেন অবস্থায় কমপিউটরের দাম না কমালে তথ্যপ্রযুক্তি 
পরিসেবার কতটা উন্নতি হবে বলা মুস্কিল। 

একনজরে দেখা যাক এবারের বাজেটে তথ্যপ্রযুক্তি ও টেলিকম 
যোগাযোগে কি পরিবর্তন আনা হয়েছে। hutp:// 
indiabudgetnic.in _ ওয়েবসাইটে ত্রাযুক্ত সিনহার পেশ করা 
১০8 অর্থনৈতিক সমীক্ষা এবং আরও অনেক 













duty’ ধার্যা হবে ২০০৫ সালে। WIPRO, HCL. আরও ভারতীয় 
(কোম্পানিগুলির স্বস্তির নিঃম্থাস, কিছুদিনের জন্য অস্তত বিদেশী 
কোম্পানিগুলোর সঙ্গে লড়াই-এর সুযোগ পাওয়া যাবে। স্বদেশী 
কোম্পানিশুলোর কাতর অনুনয়-বিনয় ঠেলতে পারেননি অর্থমন্ত্রী 
যদিও হার্ডওয়্যারের ক্ষেত্রে আমদানী VS ৫ শতাংশ থেকে ১৫ 
শতাংশ কমানো হয়েছে, অর্থসন্ত্রীর মতে এখানে WTO-4 শর্ত 
নেনে কাজ করা হয়েছে। সুতরাং সাধারণ নানুষের কাছে কিংবা 
যারা বিদেশ থেকে যন্ত্রাংশ নিয়ে এসে কমপিউটর তৈরি করেন 
তারা কিছুটা সম্ভায় কমপিউটর জ্যাসেম্বল করতে পারবেন এবং 
নিঃসন্দেহে কম দানে বিক্রি করতে পারবেন সাধারণ মানুষের 
কাছে। তথ্যপ্রযুক্তি পরিষেবায় যুক্ত কোম্পানিগুলির আরও একটি 
প্রধান অনুরোধ ছিল প্রধানমন্ত্রীর কাছে __ বিদেশে রপ্তানী করা 
তথাপ্রযুক্তি পণ্যের ওপরে ১০০ ভাগ আয়কর মুক্ত রাখতে হবে। 
অর্থমন্ত্রী ১০০ শতাংশ থেকে নেমেছেন ৯০ শতাংশে, তথ্য প্রযুক্তি 
রপ্তানী জাত আয়ে ৯০ শতাংশ আগামী ২০০৩-২০০৪ 
অর্থনৈতিক বছর পর্যন্ত আয়কর মুক্ত থাকবে। কিন্তু বাকী ১০ 
শতাংশর ওপর আয়কর যুক্ত করা হলো। আজকের 
সেলুলার ফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। একই সঙ্গে দাবী উঠছে 
ইনটারনেট-টেলিফোনের । এই দুটিকেই গুরুত্ব দিয়েছেন অর্থমন্্রী। 
এই অর্থনৈতিক বছর থেকে ইনটারনেটের মাধ্যমে টেনিফোন 
আইনসিদ্ধ হবে। কপারের ওপরে আমদানী OS ৩৫ শতাংশ থেকে 
২৫ শতাংশ করা হয়েছে। ভারতীয় আয়কর আইনে u/s 72A 
ধারা অনুযায়ী টেলিকম কোম্পানিগুলির জুড়ে যাওয়া সহজ ও 
লাভজনক করে তোলা হয়েছে। পেজার কিংবা সেলুলার ফোন 
এর আমদানী শুল্ক কিন্তু ৫ শতাংশ থেকে ১০ শতাংশ বাড়িয়ে 
দেওয়া হয়েছে। অথচ CVD তুলে নেওয়া হয়েছে সেলুলার ফোন 
ও পেজার থেকে। ফলস্বরূপ সেলুলার ফোন কিংবা পেজারের 
দাম কমেছে প্রায় ৯ শতাংশ। 
ওপরের এই আলোচনা থেকে পরিদ্ভার কোনও He: 

চমক এ বাজেটে নেই — তথ্যপ্রযুক্তির জনা। অনেক ধীর এবং 
পরিণত পদক্ষেপে সামগ্রিক অর্থনৈতিক মন্দার বাজারে অর্থমন্ত্রী 
এগিয়ে যেতে চেয়েছেন। মার্চ মাসের মাঝামাঝি রান্নার গ্যাসের 








| দাম যা ৪০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল তা থেকে পেছন ফিরে 


২০টাকা বাড়ানো হয়েছে। জনমত বা বিরোধী নেতাদের দাবীকে 
সম্মান জানিয়ে হয়তো আরও পরিবর্তন হবে এই বাজেটের | তবে 





w 


'মাদের অনেকেরই ধারণা যে বিজ্ঞান 

এবং গণিত বহু সমস্যার, এমনকি 

কেউ কেউ মনে করতে পারেন যে, 
প্রায় সব সমস্যারই সমাধান করতে পারে। 
বিজ্ঞান ও গণিত অনেকটা এগিয়েছে বটে, 
কিন্তু বহু সাধারণ সমস্যার সঠিক সমাধন 
এখনও সম্ভব হয়নি। যেমন দুটি বিন্দু-ভরের 
(Point-masses) মধ্যে আকর্ষণ এবং একের 
ওপর অন্যের প্রভাবে গতিবিধি সবই 
সঠিকভাবে অস্তের মাধ্যমে বলা যায়। কিন্ত, 
দুইয়ের জায়গায় তিনটি অথবা আরও বেশি 
হলে (Many bodies problem), মোটামুটি 
কাছাকাছি (Approximately) সমাধান করা 
যায় — একেবারে সঠিক/নিখুত (Precise) 
হয় না। সৌরজগতে পঞ্চাশের বেশি গ্রহ- 
উপগ্রহ আছে। এদের সামগ্রিক গতিবিধি নির্ণয় 
করতে হলে, বহু পরিশ্রম ও অঙ্ক কষে একটা 
বেশ কাছাকাছি, প্রায় সঠিক উত্তর পাওয়া 
যায়। কিন্তু, এক মিলিগ্রাম গ্যাসে/বায়বীয় 
পদার্থে এক লক্ষ কোটিরও বেশি অণু থাকে। 
নিন 
























চলে। অর্থাৎ, বেশির 
ভাগই একটা গড় z-distribution 
\._Geormaipiobabity uv) | 




















মানের, এবং গড়- 
মানের থেকে বেশি বা |. 
কম অল্পই এবং গড় 
মানের থেকে বেশি 
পার্থক্য আছে, তার 












































সংখ্যা আরও কম। 

অবশ্য, বিশেষ বিশেষ 

ক্ষেত্রে Normal distribution curve কাজ |. সহজ, সরল বিষয়ে যেমন আমাদের 
করে না — তখন অন্যান্য Distribution | সুষ্ঠ, সঠিক সূত্র বা গাণিতিক বাঁধাধরা নিয়ম 


আছে এবং নিমিত্তবাদ (Determinism) 
খাটে, সেই রকম জটিল এবং আপাত 
বিশৃঙ্খল বিষয় সন্ভাব্যতার দ্বারা নিয়ন্ত্রিত 
(Stochastic laws) | বৈজ্ঞানিকরা সাধারণ 
ভাবে বিশ্বাস করতেন প্রকৃতির নিয়মগুলি 
সবই বেশ সহজ এবং সরল এবং এই সব 
নিয়মাবলী সহজ, পরিচ্ছন্ন ও নার্জিত (El- 
egan) গাণিতিক সূত্র মেনে চলে। যেমন 
ধরণ Netwton-9% Laws of motion 
অথবা Law of gravitation বা 
Coulomb's Law ইত্যাদি। এখন বিজ্ঞানীরা 


curve-&2 সাহায্য নিতে হয়। 

বহু সংখ্যক পদার্থ নিয়ে কাজ করার 
অসুবিধা হলো যে একের ওপরে বহুর প্রভাব 
(Influence/Interference) | ধরূণ,আনরা 
ঠিক করলাম যে একটা গ্যাসের দশটা অগুকে 
নিয়ে অনুশীলন করব। কিন্তু তা পারব না, 
কেন না, মুহূর্তের মধোই অন্যান্য সব অণু 
এসে তাদের ধাকা দিয়ে সব বদলে দেবে। 













দপ্তরে প্রশিক্ষণ 


রঞ্জন সেন 


কমর্ক্ষেত্রে গতি বাড়াতে চাই HIB প্রশিক্ষণ পদ্ধতি এবং দক্ষ প্রশিক্ষক! 


মপিটর ট্রেনিং কথাটা এখন আকছার | দারুণ কিছু শিখছেন। ভালো সংস্থার 
(শোনা যায়। পাড়ার ছন্দা ইলেকট্রিক | পরিচালকরা সেই ধরণের ট্রেনিং প্রোগ্রামেরই | এতে 
থেকে গুরু করে ভুজ্িওয়ালার মেঠাই- | খোঁজ করবেন যা শিক্ষার্থীরা কতটা শিখেছেন | অংশগ্রহণ 

(নোনতার দোকান সবখানেই এখন ঢালাও বলে | তা জানার জন্য উন্নতত্রম পদ্ধতি প্রয়োজন একটি বিশেষ সংগঠনে প্রশি 
গেছে কমপিউটর। কচুরি খান, এমন কি মাংস | করবে। যা মোটেই হবে না ব্যয়বহুল এবং | ধাপটি হল কর্মীরা এর core শিখেছেন 
কিনলেও বিল আসবে কমপিউটর ঘুরে। | সময় সাপেক্ষ । এবং তা কতটা কাজে প্রয়োগ করতে পারছেন 
নিয়োগের ক্ষেত্রেও সবাই চাইছেন কমপিউটর বেশির ভাগ সংস্থাই কোন শিক্ষার মান 


নই পদ্ধতি, পাঠক্রম এবং যারা 









গ্রহণ করছেন সেই গ্রপটির 






































জানা লোক। বিভিন্ন সরকারী কিংবা বিচার করেন তার কতটা কার্যকর | কর্মীর কাছে পেশ করা একটি 
বেসরকারিদপ্তর তাদের কর্মীদের করে. _ হচ্ছে তার_ নিরিখো আই] উত্তরগুলি_বিশেষণের সাহাযোই এটা 





যাচাই করে নিতে পারেন। অথবা কোন 


৬ সপ্তাহ ব্যাপী 





হয় প্রশিক্ষণের আগে ও পরে সংশ্লিষ্ট কর্মীদের 
দক্ষতা কোথায় ছিল এবং তা কতটা বেড়েছে 





স্থির করে দিতে হবে। এই লক্ষ্গুলির 
তালিকা, ক্রম এবং লক্ষা্ডলিকে পরিমাপ 
করার রাস্তাও খুঁজে বার করতে হবে। যখনই 
কোন প্রশিক্ষণ কর্মসূচীর পরিকল্পনা নেওয়া 
হবে তখনই একটা স্বচ্ছ সিদ্ধান্ত থাকা জরুরি 
যে এই প্রশিক্ষণের থেকে সংগঠন কতটা 
উপকৃত হবে। 

প্রশিক্ষণ থেকে যা পাওয়া গেল তা 
কাঙ্খিত লক্ষ্যে পৌছল কিনা তা নির্দিষ্ট ভাবে 
পরিমাপ করতে হবে। প্রশিক্ষক, শিক্ষার্থী 
কর্মী এবং সংস্থার অন্যান্য কর্মী যারা এই 
প্রশিক্ষণের সুফল পাবে তাদেরও এই 
মূলায়ণের আওতায় আনতে হবে। এই 
মূল্যায়ণের অংশ হিসেবে উৎপাদনশীলতা, 
উৎপাদন বায়, কাজের বিভিন্নন্তরের তফাৎ, 
ব্যবস্থাপনা, গ্রাহক বা পরিষেবা গ্রহণকারীদের 
অভিযোগের সংখ্যা, ভুলের সংখ্যা, ফেলে 





রাখা কাজের পরিমাণ, টাকা সংগ্রহ. নতুন 
খন্দের ও বাজার ধরা, পণ্যটিতে গ্রাহকদের 
সন্তুষ্টি যাচাই করার জন্য সমীক্ষা ইত্যাদি 
আসবে। শুধুমাত্র অংশগ্রহণকারীরা নয়, 
উর্দ্ধতন এবং অধস্তন কর্মীদের কাছ থেকেও 
পরামর্শ নিতেহবে। প্রকৃত জ্যপ্রিকেশনটি কত 
সময়ের মধ্যে চাইছেন সেটিও নির্দিষ্ট করে 
বলতে হবে। 

দক্ষতার কোন স্তরে এখন কর্মীরা রয়েছেন 
এবং কোন স্তরে আপনি পৌঁছতে চাইছেন 
এটিও প্রোগ্রামের শুরুতে স্পষ্ট করে চিহ্নিত 
করে নেওয়া ভাল। ফাংশনাল স্কিলের 
বিশ্লেষণ করেই একটা কাজের জন্য কতটা 
দক্ষতা দরকার তা বোঝা যেতে পারে। 
MBTI (Moyer-Briggs Type In- 
dicator), FIRO-B (Fundamental 
Interpersonal Oriention 





Behaviour), FIRO-F (Funda- 
mental Inter Personal Orientation 
Feelings), Personality Factor 
Scale, ইত্যাদি ব্যবহার করে এটা করা 
যেতে পারে। অফিসের সর্বস্তরের কর্মীদের 
মধ্যে প্রশ্নমালা বিতরণ করেই এটা করা 
সন্ভব। 

বিভিন্ন প্রশিক্ষণের শেষে সংগঠনে 
প্রশিক্ষাণের কার্যকারিতা এই জনাই পরিমাপ 
করা হয় কারণ মাত্র ১০ শতাংশ শিক্ষাই 
কাজে পরিবর্তন আনতে পারে। যে প্রশিক্ষণে 
কোন প্রভাব নেই তা চালাতে কোন সংগঠনই 
রাজি হবেন না। হওয়া উচিৎও নয়। তাই 
কর্মীদের কমপিউটর প্রশিক্ষণণ্ড দিতে হবে 
বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজন 
যাচাই করেই। 


a 








Ot years 


কমপিউটর 
তথ্য ও প্রযুক্তি 


1 would like to subscribe to ‘Computer Tothyo O Projukti' 














O 2 years 03 years 











মাথা গৌজার ঠাই খুঁজে পাচ্ছ না 
অফিস থেকে মাত্র ৮ মাইল দূরে 
তোমার যাতায়াতের জনা সময় লাগছে ৪৫ 
মিনিট” | এইসব রসিকতা এখন আর 
যায় না। সমৃদ্ধির এই বেলুন এ 
গেছে। এটা একদিক থেকে 








লোই 





হবে। তার কারণ মানুষ এখন আরও বেশি 
সময় দিচ্ছে প্রয়োজনীয় কাজে। বুদবুদ 
মিলিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 
সত্যিকারের জলের পরিমাণ। রাতারাতি 
সফটওয়ার ইত্যাদি থেকে টাকা বানাতে 
চাওয়া সদসা লোকজন সরে গেছেন, 


















জজ ....1:71177424 
CALTFORNEA 


Hayward 
[761 


RAIS AIO 








যাচ্ছেন। শুধু টিকে রয়েছে সত্যিকারের 
মনযোগী একদক্ষ কর্মী বাহিনী। 
নব্বই দশকে সানফ্রান্সিসকো 
ক্যালিফোর্নিয়ার সান জোস-এর মধাবতী 
এই জনপদ কমপিউটর শিল্পের দৌলতে ফুলে 
ফেঁপে ওঠে | আপল, ইনটেল, ওরাকল, 
'হিউলেট প্যাকার্ড ইত্যাদি সংস্থার বাড়বাড়ন্ত 
সবার চোখে পড়ে; তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের 
এই মক্কার নাম হয় সিলিকন ভ্যালি কিন্তু 
২০০১ সালের মধোই সিলিকন ভ্যালিতে 
এক ধাক্কায় চাকরি খুইয়েছেন ২৫ হাজার 
মানুষ | গত ন'বছরে এই ঘটনা এই শ্রথম। 
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের হাল হকিকৎ-এর 
ব্যাপারে বিশেষজ্ঞ সংস্থা ওয়েবমার্জারস- 
এর মতে শুধুমাত্র গত বছরেই ৫৩৭টি 
ইনটারনেট কোম্পানির দরজায় তালা 
কুলেছে। দু'হাজার সালের তুলনায় এই 
অনুপাত প্রায় frost সফটওয়্যার শিল্পের 
রমরমার যুগে প্রচুর লোক বাইরে থেকে 
এসে এখানে আস্তানা গেড়েছিলেন। এই 



















এত লোকের চাকরি 
এখানকার সামাজিক & 
করতে পারেনি। বি 
এখনও জমা পড়ছে গাদা গাদা আবেদন 
দুপুরে যোগ ব্যায়ামের IH 
কমতি নেই। এটা ঠিকই বহু বাড়ি 
ঝুলছে “ভাড়াটে চাই' লেখা বে 
বলে জমি-বাড়ি-ক্ল্যাটের দাম খুব কমে গেছে 
তা নয়। সবে মাত্র রিয়েল এস্টেট মার্কেট 
স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। এর 
বেশি আর কিছুই বলা যেতে পারে না। গত 
বছরের শেষে বাড়ি ভাড়া কমেছিল ৭.৮ 





তেই 





এল > 





শতাংশ। ক্যালিফোণিয়া ইউনিভাসিটির 
একটা সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে 
বাড়ির দাম এখন সৰ্ব্বোচ্চ যে অবস্থায় তার 
থেকে ১৫ শতাংশ কনবে। তবে সেটা 
২০০৩-এর আগে হবে না। 

শ্যাম্পেন-এর ফোয়ারায় ভেসে যাওয়া 
কম্পানির উদ্বোধনী পার্টি বা আকাশ ছোঁয়া 
কিন্তু এই মন্দাও সিলিকন ভ্যালিৱ Sera 
ভাটা পড়েনি উদ্যোগীদের উৎসাহে। জয়েন্ট 
ভেঞ্চার নামে একটি আঞ্চলিক সংস্থার করা 
সিলিকন ভ্যালির সাম্প্রতিকতম ইনডেক্স 
সমীক্ষা থেকে দেখা যাচ্ছে গতবছর ৬ হাজার 
৮০০টি পেটেন্ট নেওয়া হয়েছে। 

এটা ঠিকই ভেঞ্চার ক্যাপিটাল 
বিনিয়োগের পরিমাণ কমেছে। ২০০০ সালে 
সৰ্ব্বোচ্চ ২১ বিলিয়ন ডলারের জায়গায় 
তা ২০০১ কমে দাঁড়িয়েছে ৬ বিলিয়ন 
ডলার | ছোটখাটো বহু বিদেশী সংস্থা যেমন 
ব্রিটেনের feet, crm ব্যাঙ্ক সোসাইটি 
জেনারেল-এর ভেঞ্চার উইং এখন পরবতী 








মনে করছেন। সোসাইটি জেনারেল সম্প্রতি 
মাউন্টেন ভিউ-এর পন্টি কমিউনিকেশনে 
aft করেছেন। এই সংস্থায় তারা দিচ্ছেন 
২ মিলিয়ন ডলার । এদিকে সিকোয়া 
ক্যাপিটালের অন্যতন অংশীদার মাইকেল 
মরিজ athe বর্তনান অবস্থায় আশাবাদী। 
ইনবক্স বোঝাই ভাবনাগুলির হার ক্রমশ 
কমায় তারা আশাবাদী। 
অর্থনীতিবিদ কিন ওয়ালশ-এর মতে, 
আগামী কয়েক বছরে সিলিকন ভ্যালির 





গ্রোথ এরিয়া তিনটি | এক, ইনটারনেট, দুই 
বায়োটেকলোলজি, তিন, ন্যানোটেকনোলজি। 
ইনটারনেট শেষ হয়ে গিয়েছে বলে যারা 
হাততালি দিচ্ছেন তারা ঠিক করছেন না। 
বস্তুত বায়োটেকনোলজি ক্ষেত্রে লুকিয়ে আছে 
বিশাল সম্ভাবনা। বায়োটেকনোলজি এবং 
তথ্যপ্রযুক্তির সন্মীলন উন্মুক্ত করবে এক 
নতুন সম্ভাবনার দিগন্ত ।ন্যানোটেকনোলজির 
বাণিজীকরণ আর একটা সম্ভবনাময় ক্ষেত্র। 
EURA অব্যাহত থাকবে এবং আমাদের 
এগোতে হবে এক দীর্ঘনেয়াদী লক্ষ্য সামনে 
রেখে। 

সিলিকন ভ্যালি বেচে আছে এবং 
ভালোই আছে। মার্কিন অর্থনীতির ওপরে 
সামগ্রিকভাবে এই মন্দার প্রভাব পড়েছে। 
বাজার আবার কখন তেজি হবে তারই দিন 
গুণছে এখন এই উপত্যকা। 


অনাবাসী সফটওয়ার বিশেষজ্ঞ শ্রী SY GO 
সিলিকন ভ্যালিতে ওরাকেল কপোর্রেশনের 
সঙ্গে যুক্ত। 

ই মেইল : /gupiatus.oractecom O 














হাভাবিকীকরণ নিয়ম ও নামকরণের রীতি নিয়ে কিছু আলোচনা 


কোন কোন সময়ে স্বাভাবিকীকরণ নিয়ম লঙ্ঘন করা 
যায়? 

দ্বাভাবিকীকরণ নিয়ম (Normalisation Rule) আসলে কোনও 
নির্দিষ্ট বিধির মধ্য পরে না। এই নিয়ন একটি নির্দেশ বিশেষ এর 
সাহাযো ডাটা স্ট্রাকচার তৈরি করা যায় এবং যেমন খুশি ব্যবহার 
করতে পারা যায়। ফলে এর কার্যকারিতা কোনওভাবেই কমে যায় 
না। এর ব্যতিক্রম ঘটলে আপলিকেশনের কোনও ক্ষতিও হয় না। 
এর জনা আপনাকে হাজতবাসও করতে 
হবে না (যদিও আপনার "বস" আপনাকে 
কড়া চোখ দেখালেও দেখাতে পারেন!) 


নিল্গলিখিত ক্ষেত্রগুলিতে 















ওই ডাটাকে ধারাবাহিক সংখ্যার সঙ্গে প্রয়োজননত মিলিয়ে ব্যবহার 
করতে পারেন । তবে, এসব ক্ষেত্রে ডাটা বারবার বাবহার করার যে 
কঠোর নিয়ম আছে তা জনা ক্ষেত্র থেকে নিঃ 
© ননে করুন আপনি National Association of Twins 
ডাটাবেস (Database) তেরি করার কাজ হাতে নিয়েছেন। এক্ষেত্রে 
আপনি কি প্রত্যেক যনজ-এর নামের জন্য আলাদা রেকর্ড তৈরি 
করবেন, নাকি একই রেকর্ডে যননজদের নান নথিবন্ধ কর! 
এতক্ষণে আপনি নিশ্চই নিয়নটির সংজ্ঞা 
| থেকে জেনে গেছেন যে রেক৷ 
| এক সঙ্গে দু'টি নামই থাকতে পারে। 
উপরের উদাহরণগুলি থেকে স্পষ্ট 
যে, স্বাভাবিকীকরণ নিয়ম আসলে একটি 





রা যেতে পারে 
























9৮] নির্দিষ্ট মাত্রা, তবে এই নিয়া 
| যেতে পারে: y 






















কিছুটা অনিয়ম দেখা 


| ৬ মনে করুন আপনি এমন একটি 1 
i আযপলিকেশনের কোনও ক্ষতি হয় না। 


লাইব্রেরি সিস্টেম লিখবেন, যেখানে 





নামকরণের রীতি (Naming 
Convention) : 

আপনার মনে প্রশ্ন জাগতে পারে 
“ফক্সপ্রোতে নামকরণের রীতি কেন 
প্রয়োজন £' যদিও ভিসুয়াল ফক্সপ্রোতে 
নামকরণের রীতি জরুরী নয়, তবুও এই 
ব্লীতি বাবহারে কোডগুলি অনেক বেশি 
স্বচ্ছ হয়। মনে করুন এক বছর বা, এক মাস জাগে আপনি কোনও 
কোড লিখেছিলেন, সেই কোড-এ নামকরণের রীতি ব্যবহার করা 
|[ হলত বুজে পেতে সুবিধা হবে। এছাড়া কোডের ভ্যািয়েবল মনে 





E 
[i 


8১! 















হবে লা। ভ্যারিয়েবেলের ধরন এবং পরিধির ক্ষেত্রে আপনি যখন 
এই রীতি বাবহার করবেন তখন আপনার কাজ অনেক সহজ হয়ে 
যাকে। বিভিন্ন বড় বড় আপলিকেশনে নানকরণ এবং কার্যকরণের 
মধো যে সংঘাত তা অনেকাংশে কমিয়ে দিতে বা সম্পূর্ণ নির্মূল 
foma ফক্সপ্রোতে নানকরণের রীতি এবং BRB নামকরণের 
রীতি (Significant name) 3 করা যেতে পারে কারণ 
ফন্সপ্রোর একটি বড় সমর্থক হিসেবে লঙ্গ ফিল্ড (Long Field) আছে। 
আপনি যে কোড বা ভারিয়েবেলকে বেছে নেবেন না Sites 
জন্য সেটাই ওই রীতির উপযুক্ত হবে। তার আগে পর্যস্ত কোনও বেড 
বাভ্যারিয়েবেল এই রীতির আওতায় পড়ে না। আপনি যদি কোনও 
কোড বাভ্যারিয়েবল-এ এই রীতি ব্যবহার করেন তবে সেই কোড বা 
ভ্যারিয়েবেলে অন্য নামকরণ রীতি ব্যবহার করা প্রায় অসম্ভব। 


আযপলিকেশনের মধ্যে বিভিন্ন ইস্যুর নামকরণ (Nam- 
ing Issues within an Application) : 
দ্বাধীনভাবে যিনি কোনও জ্যাপলিকেশন তৈরি করছেন তিনি প্রথম 
প্রথম নামকরণের রীতি-র প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবেন 
না। কারণ, যেহেতু আপলিকেশনটির শ্রষ্টা তিনি, তার পক্ষে মনে 
রাখা সহজ কিকি কোড, কোথায় কোথায় আছে। নানকরণের রীতি 
যে প্রয়োজন তা ভিসুয়াল ফক্সপ্রো মানতে রাজী হয় না। 

নিন্দে বর্ণিত সেকশনগুলিতে ভ্যারিয়েবল টাইপের জনা 
নামকরণের রীতির কিছু নিয়ন বলা হল : 


মেমরি ভেরিয়েবলের নামকরণ : 
েরিযেবলের নামররলের কেরে কিছু নিব নে aie জক 

















এক জায়গায় আনা | এই সনত সফটওয়্যারগুলি লঙ্গ ফিল্ড সমর্থন 
করে ।আ্যকসেস বর্তমানে ৬৪টি শব্দ সমর্থন করতে পারে, ভিসুয়াল 
বেসিক পারে ৪০টি । অন্যান্য সফটওয়্যারগুলি আপনাকে 08190 
MOCK কন্টরোলের সাহায্যে ডাটা ব্যবহারের সুবিধা দেয়। আপনি 
যদি এর মং ও সফটওয়্যারের ডাটা অন্য একটির সাধামে 
দেখতে চান তবে ভ্যারিয়েবলের নামের সাইজ ছোট রাখুন। এইভাবে 
আপনি একই অনুপাতের দুটি নামের মধ্যে সংঘাতের সম্ভাবনা 


ভ্যারিয়েবল স্কোপ (Variable Scope) 
স্কোপ চিহ্নিতকরণ করে ভ্যারিয়েবল-এর নামকরণ করা যায়। 
ভ্যারিয়েবল নানকরণের এটাই প্রথম পদ্ধতি।ভ্যারিয়েবল স্কোপের 
সাহায্যে একটি প্রোগ্রানে কী আছে এবং কোথায় আছে তা জানা 
যায়। 

উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি আপলিকেশনের মধ্যে 
যে কোনও লাইন থেকে কোনও প্রোগ্রাম একটি পাবলিক 
ভ্যারিয়েবলকে চিনে নিতে পারে। 

নীচে একটি প্রোগ্রামের মাধ্যমে বিষয়টি বোঝানো হল: 

* মেইন প্রোগ্রাম (Main Program) 

Do SUB-1 

? abe 

PROCEDURE SUB-| 

PUBLIC ABC 

88055 














ডেপথ টিকার নিয়ে আরও কিছু আলোচনা 


ডেপথ আযডজাসমেন্ট হরাইজনটাল টিকার 
(DepthAdjHorizTicker) 


এই টিকারের প্রকৃতি অনেকটা ডেপথ হরাইজন্টাল টিকারের মত 





তবে এক্ষেত্রে লেখাগুলি (Text) ব্রি-মাত্রিক ভাবে দেখা যায় এবং 
একাধিক অনুচ্ছেদ (Para 


Iy Groceries ONLINE} 
> 


raph) একবারে দেখা সম্ভব হয়। 





G jes ON 
Buy Groceries 
Online Grocery. Buy 


টেবিল ৪-১৬ : ডেপথ আ্যাডজাসেন্ট হরাইজন্টাল টিকার বিন্যাস 


(Settings) 





(DepthAdjVertiTicker) 


এই টিকারের চারিত্রিক বৈশিষ্ট ডেপথ ভারটিকাল টিকারের অনুরূপ, 
তবে এক্ষেত্রে একসঙ্গে একাধিক অনুচ্ছেদ দেখা যায় এবং অনুচ্ছেদগুলি 





একটানা চলতে পারে বা নি্দ্ট জায়গায় থামতে পারে। 






এই টিকার আপলেটের মধ্যে এক বা 


অতিক্রম করে | তবে অনুচ্ছেদটি আপরে 





যায়। এক্ষেত্রেও অনুচ্ছেদণ্ডলি একটানা চলতে পারে 
অনুচ্ছেদে যাওয়ার আগে একটি নির্দিষ্ট জায়গায় 














ডেপথ সাকসেসিভ টেক্সট (DepthSuccessiveText) 
এই আপলেটের সাহায্যে এক বা একাধিক অনুচ্ছেদ পর পর দেখা 
যায়। এক্ষেত্রেও লেখাগুলি ব্রি-মাত্রিক হয় এবং এক সময়ে একটি 
অনুচ্ছেদই দেখা যায়। তবে, এক্ষেত্রে লেখাগুলি সচল থাকে না, কিন্তু 
“Pause Location’ -এর সূত্র ্রায়োগকরে লেখাগুলি নির্দিষ্ট জায়গায় 








ডেপথ ফেড হরাইজন্টাল টিকার 
(Depth 





(DepthFadeVerticalTicker) 

ডেপথ ফেড ভারটিকাল টিকার আপলেটে এক বা একাধিক অনুচ্ছেদে 
লেখাগুলি উপর থেকে নীচে বা নীচ থেকে উপরে চলাচল করতে 
'পারে। লেখা গুলি ক্রমশ আবছা হয়ে আসা ত্রি-নাহিক রূপ পায়। 
একসাথে একটি মাত্র অনুচ্ছেদই দেখা যায়। লেখাগুলি সর্বদা সচল 
থাকতে পারে বা পরবর্তী অনুচ্ছেদে যাওয়ার আগে কোনও নির্দিষ্ট 
ভারগায় থামানো যেতে পারে। 





(ডেপথ ফেড ভারটিকাল টিকারের বিন্যাস (টেবিল ₹-২১)। 








ডেপথ ফেড আযডজাসেন্ট ভারটিকাল টিকার 
(DepthFadeAdjVertiTicker) 

ডেপথ ফেড আযাডজাসেন্ট ভারটিকাল টিকার আযপলেটে এক বা 
একাধিক অনুচ্ছেদের লেখাগুলি উপর থেকে নীচে বা নীচ থেকে উপরে 
নম করে। লেখাগুলি ক্রমশ আবছা হয়ে আসা ব্রি-মাত্রিক রূপ 
পায়। এক্ষেত্রেও একসাথে অনেকগুলি অনুচ্ছেদ দেখা যেতে পারে 
এবং অনুচ্ছেদণ্ডলি সব সময়ে সচল থাকতে পারে বা কোনও একটি 
নির্দিষ্ট জায়গায় থামানো যেতে পারে। 


BE 








ডেপথ ফেভ আডজাসেন্ট ভারটিকাল টিকার বিন্যাস 





(টেবিল ৪-২৩)। 





or) 0 


টি জজ 








আইটি নিয়ে ভবিষ্যবিজ্ঞ 





ঠেছিলেন য় 
প্রভাবশালী ফিউচারিস্ট বা 
টফলার এব 
বই সারা 
কেটেছে। কমপিউটর 
পরিবারের ভাঙন, কেবল টিভি 
নলেজ ইকনমি ইত্যাদি নি 
কথাই আমরা জীবনে রূপ পেতে দেখেছি এবং 
দেখছি। 

তথ্যপ্রযুক্তি নিয়েও টফলার ভেবেছেন, 


সারা 















ভাবছেন। তার ভাবনায় ধরা পড়ছে 
তথ্যপ্রযুক্তির ভবিষাতের ছবি। টফলারে' 
মতে ইনটারনেট মানুষের আকাঙ্খা এবং 
স্বপ্নকে ভাষা দিয়েছে, এটা বদলে দিয়েছে 
একজন নির্মাতা এবং ভোক্তার সম্পর্কের 
ব্যাকরণ। সবচাইতে বড় কথা হলো এতকাল 
এই সম্্পকের ক্ষেত্রে নি্মাতাই দাপটে বিরাজ 
করতেন কিন্তু এখন তা হয়ে গেছে TOU! 
এখন ভোক্তা বা বাবহারকারীর দাপটহ বেশি। 
টফলার বলেছেন তথ্যপ্রযুক্তি আছে এখন 
একেবারে শৈশবে। প্রকৃত পরিবতন তখনই 
আসবে যখন এটা মিলবে বায়োটেকনোলজির 
সঙ্গে। 

আজকের দুনিয়ার প্রযুক্তি, সমাজজীবন 
ও সংযোগ বাবস্থা যে বিন্দুতে পোছেছে 










তাদের কাজকর্ম 


আগে ছিল না। কমিউনিস্ট রাষ্ট্র এবং 





অন্যানা এশিয় 
সহজলভ f 


ম্যানুফ্যাকচ্যারিং ইউ 





এই ঝৌকও কমতে বাধ্য | কারণ শ্রম যত 
সম্ভাই হোক না কেন, লোকের প্রবণতাই 
হলো আরও সস্তা খোজা, এবং তারা সেটা 
পেয়েও যাবে। কারণ সর্বদাই অন্য 
যেকোনও জায়গায় সেই মুহূর্তের জন্য 
সবচাইতে সত্তা শ্রম পাওয়া যায়। 
ভারতের মত দেশের যা করা উচিৎ তা 
হলে ভবিষ্যতের পরিবর্তনের সঙ্গে 
খাপখাওয়ানো বা তৃতীয় তরঙ্গ'র মোকাবিলার 

















পদ্ধতিতে সবাইকে শিক্ষিত করে 
হবে। সাধারণ শিক্ষারও প্রসারের দরকার 
রয়েছে। উৎপাদন বাড়ানোর জন্য সাধারণ 


a — ১০০২ ES 








খবর-কণা 


টুকরো টুকরো সাইবার পৃথিবী | 





এখন একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে 
দীড়িয়েছে। বহু কথিত ভিস্যুয়াল স্টুডিও 
NET নিয়ে উঠছে নতুন নতুন প্রশ্ন। শুরু 
হয়েছে নতুন নতুন বিতর্ক । নেট 
্রাটফর্মের উপযোগী বিশেষ ওয়েব 
সার্ভিস টুল এই বছরেরই ১৩ ফেব্রুয়ারি 
বাজারে এনেছে মাইক্রোসফট | এই টুল 
কিটটির সাহায্য প্রায় ২০টি প্রোগ্রামিং 
ল্যাঙ্গুয়েজে কাজ করা যাবে। এগুলির 
মধো আছে ভিস্যুয়াল C++, CH, জাভা, 
ইত্যাদি। ইতিমধোই বহু সংস্থা এবং 
ডেভেলপার ওয়েব সার্ভিস ডেভেলপ 
করার জন্য নেট নিয়ে আগ্রহ 
দেখিয়েছে। 


আঙুলে ব্যাথা 

ব্রিটিশ চিকিৎসরা রায় দিয়েছেন গেমিং 
কনসোল ব্যবহার করে ভিডিও গেমস 
খেলা স্ব__  পতিকর। ভাইর্রেশন 
হোয়াহী [মে হাত-বাহু কাপার 























কনসোল ব্যবহার করে লাগাতা; 
গেমস খেলার জন্য লন্ডনের ১৫ বছরের 
এক কিশোরের শরীরে এই উপসর্গ দেখা 
দিয়েছে। ছেলেটা দিনে সাত ঘন্টা এই 
খেলা খেলত ৷ ডাক্তাররা ইতিমধোই 
বলেছেন এই ধরণের পণা-র সঙ্গে 
অবশাই বিধি সম্মত সতৰ্কবাণী দেওয়া 
উচিৎ। ড্রাইভিং গেম এর গেমপ্যাড-এর 
ভাইব্রেশন থেকেও ছড়াতে পারে এই 
রোগ। এই কম্পন থেকেই খেলোয়াড়দের 
মনে হয় তারা সত্যই চালাচ্ছে FE 
গতির কোন যান। সোনিও বিষয়টি 
নিয়ে ভাবছে। এখন খেলোয়াড়দের 
একঘন্টা পরপর ১৫ মিনিট বিরতি 
নেওয়ার জন্য সতর্কবাণী 

দিয়েছেন তারা। 


ডিও 


গোপনীয়তার সমস্যা 
প্যাসিফিক নর্থ ওয়েস্ট ন্যাশনাল 
ল্যাবোরেটরি একটি হলোগ্রাফিক 














নয় এই সিস্টেমের 
যিনি বসে সিস্টেমটি 
তিনি স্ক্যানিং প্রক্রিয়ার a 
নারী-পুরুষের পুরো অবয় 
পারবেন। আপত্তি উঠেছে এইখানেই 





পিএনএনএল এই সমস্যা সমাধানে চেষ্টা 
ডালাচ্ছে। 


ওয়্যারলেস ইসিজি 

সাসেক্স বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এমন 
একটি সেনসর বানিয়েছেন, যা আপনার 
শরীর না ছুঁয়ে হৃদস্পন্দন ধরতে 
পারে। বাতাসের তারতম্য জন্য 
চামড়ার ওপরে বিদ্যুৎ ক্ষেত্রের 
পরিবর্তনকে অনুসরণ করেই একাজ 








এমআইটি এমন একটি মাইতে 


করেছে যা তাপকে বিদ্যুতে 





নীরিক্ষার স্বরে রয়েছে। ২০০ ডিগ্রি 
তাপমান থেকে শুরু করে ১০০ ডিগ্রি 
one তাপমানে চালু থেকে এটি বিদ্যুৎ 
উৎপাদনে সক্ষম । এই কাজের জন্য 
বাবহৃত হয় ইন্ডিয়ান আযান্টিমোনাইড 
নির্ভর সেমি কন্ডাকটর । Serena লক্ষ 
হল গাড়ির ইঞ্জিনে যে উত্তাপ সৃষ্টি হয় তা 
থেকে বিদ্যুৎ তৈরি করে গাড়িতে অন্যান্য 


| লে এ os 


[28 —" = == = 
































আল্লিকেশন তৈরি করা। আগামী মে মাস 
াকানে অপারেটিং সিস্টেম 
ইনস্টল করার জনা ডিস্ক এবং পি এস টু 
আল্লিকেশন ডেভেলপ করার টুলস 
পাওয়া যাচ্ছে। এক্সটেন্ডেড ভার্সান 
হিসেবে ওয়ার্ড প্রসেসিং এবং স্প্রেডশিট 
ইত্যাদি সাধারণ আপ্রিকেশন সহ একটি 
গেমিং কনসোল আনার পরিকল্পনা 
করছে। 









তলায়, কোন C জিনিস 
পাবেন। এর সঙ্গে যদি আপনি গ্যাজেটটিতে 
কাস্টমার লয়্যালটি কার্ড পুরে দেন, তাহলে 
এটি আপনাকে জানাবে আপনার পছন্দের 
IED কোন দামে, কোন দোকানে পাবেন 


হাইপার রোবট 

রোবট কম্যান্ড এক্সপ্লোরার এর উদ্বোধক 
ওলফ ক্রাইস্ট এই ব্যাপারে গবেষণার 
জনা একটি ফাউন্ডেশন তৈরি করেছেন। 
ইনটারনেট সামর্থাকে তিনি নিয়ে 
এসেছেন লেগো মাইন্তস্টর্ম প্রাটফর্মে। 
লেগো হচ্ছে এমন একটি রোবট যার 








রকমের শখ যাদের রয়েছে তাদের মধো 
এবং হ্যাকার মহলে খুবই জনপ্রিয় । RCX 
হচ্ছে একটা ইনটারফেস যার সাহাযো 
পিসি রোবটে সংযুক্ত করে ডেটা 
প্যাকেটস পাওয়া যায় এবং পাঠানো 
যায়। ক্রাইস্ট এখন বানাচ্ছেন একটি 
লেগো ব্রিক ওয়েব সার্ভার। যার সাহায্যে 
ইনটারনেটের মাধামে রোবটগুলিকে 
নিয়ন্ত্রণ করা যাবে। a 





সহজভাবে শেখা 


এবারে এই বিভাগে সহজ শিক্ষার হদিশ | 


নিজের পিসিকে জানুন 

'এনহান্সড A+ গাইড টু ম্যানেজিং আন্ড 
মেইনেটেনিং ইয়োর পিসি' নামটি অনেককে 
কিঞ্চিৎ ধন্দে ফেলতে পারে। কিন্তু আসলে 
এই বহটি At সাটিফিকেশ- 





Í Enhanced A+ Guide to 
Managing and 





আগ্রহী তাদের খুব কাজে লাগবে। A+ 
Core এবং OS পরীক্ষার জন্য যা যা বিষয় 
বইটিতে আলোচনা রয়েছে। এমনকি আপনি 
যদি A+ সার্টিফিকেশন নাও করতে চান 
তাহলেও বইটি কাজে লাগবে। কারণ এর 
সাহায্যে আপনি আপনার পিসি-র 
হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমস্যার 
সমাধান করতে পারবেন। প্রতিটি পরিচ্ছদ 
দৃষ্টিনন্দন ছবি দিয়ে চমৎকার সাজানো 
হয়েছে। 

২০টি অধ্যায়ে বিভক্ত প্রতিটি অধ্যায়ে 
বিযয়টি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। 
স্ক্রিনশট এবং ছবির সাহায্যে বিষয়টি 
এমনভাবে বলা হয়েছে যাতে বোঝার কাজটি 





নির্মাণ ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা 


হয়েছে॥ বইটির সঙ্গে দেওয়া হচ্ছে একটি 





কোর্স প্রিপারেশন সফটওয়্যার, যা 
UTS বোল্টস ৯৮ সিডিটিতে থাকবে 
সিডিটি আপনাকে অনুশীলনের কাজে 
সহায়তা করবে। বইটি হাতের কাছে 
গোড়ার দিকে A+ সার্টিফিকেশনে কোন 
সমস্যা হবে না। 

নাম -এনহাব্সভ At গাইড টু ম্যানেজিং আন্ত 
মেইনটেনিং ইয়োর পিসি 

দাম -৮১৭ টাকা ৬০ পয়সা 

যোগাযোগ : কমপিউটর বুক শপ, মুস্থই 

ফোন 
ইমেইল : chshom@ giasbm0 1ysnt. 
netin 









০২২-২০৭০৯৮৯, ২০৭৬৩৫৬ 


ধাপে ধাপে 
উইন্ডোজ XP হচ্ছে নেটওয়ার্কিংকে 
জটিলতা মুক্ত করার এক আন্তরিক প্রয়াস। 
অগ্রসর ব্যবহারকারীরা XP ব্যবহার করার 
ব্যাপারে অনেকটাই দক্ষ হয়ে উঠেছেন কিন্তু 
বাড়িতে বসে যারা কমপিউটর ব্যবহার 
করেন তাদের কাছে বিষয়টিতে দাত 
(ফোটানো এখনও বেশ কঠিন। ব্যাপারটা 
অনেকের মাথায় এখনও ঢোকেনি। প্রেন্টিস 
হলের XP শেখার এই নতুন কেতাবটি 
তাদের পক্ষে বেশ সহায়ক হবে। 

যারা পরিষ্কার এবং সহজভাবে বিষয়টি 
বুঝতে চান তাদের পক্ষে বস্তুত বইটির কোন 











মধো দিয়ে। ছবি এবং 


ব্যবহারের দরুণ বইটিকে ত 





সফটওয়্যারের পক্ষে খুবই সহায়ক হবে; এ 
ব্যাপারে প্রচুর পরামর্শ ও উপদেশ রয়েছে 
আপনি যদি XP সম্বন্ধে এবং নেটওয়ার্কিং 
সম্বন্ধে সামান্য জানেন তাহলে অন্যভাবে 
ভাবতে পারেন। এটিকে আপনি হোম 
নেটওয়ার্কিং শেখার প্রথম পাঠ হিসেবেও 
নিতে পারেন। 

নাম স্টেপ ৰাই স্টেপ 

দাম - ৩৯৫ টাকা 
যোগাযোগ : কমপিউটর বুক শপ, মুস্বই 








ফোন -০২২-২০৭০৯৮৯, ২০৭৬৩৫৬ 
ইমেইল © chsbomagiasbm snl. 
netin 


তৃতীয় সভ্যতা 

সিভিলাইজেশন থ্রি হচ্ছে এমন একটি গেম 
যা কিনা সমুদ্রের দিকে তাকিয়ে বলা জলটা 
একটু স্যাতসেঁতে ৷ এটা এক দিকে স্ট্রাটেজি 





গেম অনাদিকে এর মধ্যে দিয়ে আপনি লাভ 
করবেন সভাতা সংক্রান্ত একটা অভিজ্ঞতা। 


এটি তৈরি করেছেন সিড নেয়ার ৷ যার 
কাছ থেকে আমরা এর আগে পেয়েছি 
সিভিলাইজেশন এবং আলফা সেঞ্চুরির 
মত গেমস। আগের দুটির ধারাতেই 
এসেছে এই গেনস। যার মধ্যে দিয়ে আমরা 
যাত্রা করি এক অনালোকিত ইতিহাসের 
দিকে। 
(সিভিলাইজেশন fare রয়েছে একটি 
এপিক বৈশিষ্ট্য যেখানে খেলোয়াড়রা 
একটি শ্ৰেষ্ঠতম সাম্ৰাজ্য বানানোর জনা 
বুদ্ধির খেলার পাঞ্জা কযবে পৃথিবীর 
ধুরন্ধর সব রাজনীতিবিদদের সঙ্গে। 
সংস্কৃতি, জাতীয়তাবাদ, শিল্প ইত্যাদির 
সাহায্যে খেলোয়াড় শান্তিপূর্ণভাবে এই 
খেলায় জেতার দিকে এগোতে পারবেন। 
আলফা সেঞ্চুরির তুলনায় এখানে মানচিত্র 
এবং সীমান্ত অনেক অগ্রসর । আগের 


খেলাতে জেতার জন মূলশক্তি ছিল 
সেনাবাহিনী, এখানে সংস্কৃতি। তিন হাজার 
বছরের পুরোনো একটি শহর, যাতে 
রয়েছে প্রাচীন কলোসিয়াম, গীর্জা, গ্রন্থাগার 
এবং বিশ্ববিদ্যালয় এখানে বেশি কালচারাল 
রেটিং পাবে। অন্যদিকে পিছনে জলাশয় 
নিয়ে গড়ে ওঠা একটি নতুন গ্রাম যাতে 
আছে একটি মন্দির তার রেটিং কম। 
সংস্কৃতির ভিত্তিতে আপনি 
অনাদেশ থেকে সৈনা ভাড়াও 

করতে পারেন। 

নির্মাতা -ফিরাক্সিন 

ধরন : স্ট্যাটিজি/ম্যানেজমেন্ট 

যোগাযোগ : মাইলস্টোন ইন্টারআকটিভ 
ফোন : ০২২-৮৩৮১৬১৪ 

দাম: ১ হাজার ২৯৯ টাকা 





prea 


hare 











খোঁজার সাথী 


স্প্যানিশ ভাষায় ভিভিসিনোর অর্থ হল প্রাণবন্ত, চালাকচতুর। এটা হচ্ছে একধরনের সা 
সাভিস। আপনার অনুসন্ধানের ফলগুলির তালিকা করে সেটি একসঙ্গে সাজানোর জনাই এটি তৈরি। 
লিঙ্ক ওভারলোডের বোঝা যতদূর সম্ভব কম করে এটি আপনাকে সরাসরি আপনি যে তথ্যটি চাইছেন 
তাতে পোছে দেবে। এই সাইটে এসে একটি প্রশ্ন টাইপ করলেই সফটওয়্যার অন্যান্য সার্চ ইঞ্জিনকে 
ডাকে (যেগুলিকে সব থেকে বড় যেমন কিছু সরকারি সাইট, অনেক কর্পোরেট, খবর কিংবা 
ইউনিভার্সিটি সাইট) তার থেকে টাইটেল, ইউআরএল. শর্ট ডেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি প্রয়োজনীয় = 
তথ্যগুলি জেনে ফলগুলিকে একসঙ্গে সাজ্ধিয়ে দেবে। এর মানে আপনাকে আর আলাদা ভাবে প্রতিটি রেজাল্ট দেখতে হবে না। ফলগুলিকে 
দেখাও সহজ। ‘ওপেন ইন নিউ উইডো" বিভাগটিও আকর্ষণীয়। 


জিজ্ঞাসা বিভাগে এসে একটি প্রশ্ন করলেই হেডলাইন অথবা ডকুমেন্টের বর্ণনাসহ 
হাজির। আপনার যদি বিশদে জানার ইচ্ছে বা প্রয়োজন না থাকে তাহলে আর একবার 
[| করার দরকার নেই। আর যারা আরও বিশদে জানতে চায় তাদের জন্য 

রেজাল্টগুলিকে একটি একটি ফোল্ডারে নিয়ে আসবে। এমনকি আপনি একটা fre 
ভিউ'ও পেতে পারেন। এতে আপনি সার্চ রেজাল্ট উইন্ডোর মধোই একটি আলাদা উদ 
= সার্চ রেজাল্টএর একটা হোম পেজ পাবেন। পেজটা ভাল না লাগলে সরিয়েও ফেল! 
“ene নাট দিনে ৫৩ FROM ওয়েব ডকুমেন্ট ইনডেক্স করতে পারে। এই কাজ কতদূর এগোচ্ছে তা জানার জনা হোন পেজ্ছের একে, 
বাঁ দিকে চোখ রাখতে পারেন। 


Mire ভাষায় টিওমা কথাটির অর্থ হল এক্সপার্ট বা বিশেষজ্ঞ গুগুলস এর অনুসন্ধান থেকে 
এই সাইটে এসে পৌছেছে এক উচ্চতর পর্যায়। এই সাইটটি আপনার সার্চ রেজাল্টগুলিকে | 
বিশেষজ্ঞদের দ্বারা তৈরি টপিকাল ডিরেকটরির মানে গোছে দেবে। ব্যবহারকারীদের এর থেকে 





















দেওয়া হয় না, বাওগলস এর মত ওয়েবপেজের বাড POR থাকে না। এর সঙ্গে থাকে | 
১০টি এক্সপার্ট fare) শুশুলস এর সদগুণগুলি এটিতে পুরোমাত্রায় বর্তমান। 





ভাল। কিন্তু এর সবচাইতে বড় আকর্ষণ হল ফলগুলি সাছানো। পেজগুলির 
:সাৰ্চকে আরও পরিশিলীত করার জন্য ওয়ার্ডগুলি চমৎকারভাবে ফোকাস করা 
জিনাটি ফোকাস ওয়ার্ডস তৈরি করার জন্য দুটো সার্চ রেজাল্টই বিশ্লেষণ 


3 
MW 





চিঠিচাপাটি 


এবারে AMG রইল কমপিউটরের বিভিন্ন কোসা নিয়ে আলোচনা | 


* antenna পত্রিকারনিয়মিত পাঠক। আপনার কাছে আমার গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় (/6N০U)-তেও MCA কোস 





প্রশ্ন হল যে, ফ্লাশ ফাইভ প্রাগ ইন' কি? এবং এটি কাজ 
করে কিভাবে? আমার আর একটা কথা জানার আছে যে, 
MHz ব্যাপারটা কি? 

রাহুল রায়, বালুরঘাট 


উত্তর 'ফ্রাশ ফাইভ প্লাগ ইন' হল ফ্লাশ ফাইভ আনিমেশন 


সফটওয়্যারের একটি প্যাচ। ম্যাক্রোমিডিয়ার সাইট (01:// 
www macromedia.com) থেকে এই প্যাচটি আপনি বিনা 
মূলো ডাউনলোড করতে পারেন। 

MHz কী আপনি জানতে চেয়েছেন। MHz এর পুরো কথাটি 
হল মেগাহার্জ। এক লক্ষ হার্জ-এ এক মেগাহার্জ হয়। CPU- 
এর স্পিড এই মেগাহার্জের উপর নির্ভর করে। কম্পিউটরের 
0৮0-তে মেগহার্জ যত বেশি থাকবে মেশিন তত দ্রুত 
চলবে। 


* আমি বৰ্তমানে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত 
আমি নিজেকে একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে 
প্রতিষ্ঠিত করতে চাই, এছাড়াও আমি এই কোর্সের পরে MCA 





৮1 


উত্তর বোঝা যাচ্ছে আপনার জিজ্ঞাসা প্রশ্নের তালিকা আরও দীঘ 


করানো হয়। রাজো MCA কোর্সে ভর্তির জন্য একটি কমন 
এনট্রাব্স পরীক্ষা দিতে হয়। 


আমি আপনাদের পত্রিকার নিয়মিত পাঠক। ২০০০ সালে 
B.Com (H) পাশ করার পর যুবকল্যাণ দপ্তরের আয়োজিত 
একটি শাখায় DFAS কোর্স শেষ করেছি। এখানে আমি 
Tally, Fact, Ex-NGN শিখেছি। এমতাবস্থায় আমি চাকুরির 
জনা যোগ্যতা অর্জন করেছি কি? সেই বিষয়ে আপনাদের 
মতামত জানতে চাই। তাছাড়াও কমপিউটর সফটওয়্যার এর 
FA শাখায় আরও কি কি কোর্স করলে চাকরির ক্ষেত্রে সুবিধা 
পাব সে বিষয়ে কিছু ওয়েব সাইট-এর নাম দিলে বাধিত হবো। 
এছাড়া Practical Accounts অথবা Accounts- ap- 
plication 4 দক্ষতা বাড়ানোর জনা কিছু তথা এবং Online 
19/৮এর ওয়েব সাইট সম্বন্ধে জানালে আমার মত এই শাখার 
ছাত্র ছাত্রীরা উপকৃত হবেন। 

মালতী ge 


হতে পারে, যদি না স্থানাভাব ঘটতো পোস্টকার্ডাটিতে। a 
আমাদের অনুরোধ একসঙ্গে অনেক প্রশ্ন নয় একটি কি. 

আবার লিখুন উত্তর পাবেন। আপনি জানতে চান FA কোর্স 
_ করলে তার ভবিযাত কীঃ প্রথমেই আপনাকে বলে রাখি FA 


~~ কোর্স করতে হলে ভারতীয় অর্থনীতি সম্পর্কে আপনার খুব 





















৬ কোলকাতা এবং এর আসেপাশে কোথায় কোথায় মাইক্রো 
প্রসেসর এর উপর অল্প সময়ের কোর্স করানো হয় জানাতে 
পারলে বাধিত হবো। 


মানস, আন্দুল, TES, 


উত্তর আপনার শিক্ষাগত যোগ্যতা কী তাআপনি স্পষ্টভাবে জানাননি 
বলে আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। 
মাইক্রো প্রসেসরের উপর কিছু স্বল্মেয়াদী কোর্স করানো হয়, 
কিন্তু সেই কোর্স আপনার কেরিয়ার তৈরিতে খুব একটা সাহায্য 
করবে না। আপনি DOEACC-র দ্বারা পরিচালিত “AT 
লেবেল পরীক্ষায় বসতে পারেন, অথবা কোনো প্রতিষ্ঠিত 
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। আর আপনি যদি IT নিয়ে 
আরও বেশি পড়াশুনা করতে চান তবে BCA, MCA. BE 
অথবা B Tech করে নিতে হবে। 


© আমি ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে চাই। 
আমি জলপাগুড়ি জেলার একটি প্রতানত গ্রামে বাস করি। তাই 





বর্তমানে আমার সঙ্গে এ পত্রিকার সম্পর্ক ছাত্রর সঙ্গে পাঠা 
বই-এর ন্যায় । তাই, মাঝে মাঝেই এর জনা দুঃখও হয়, কারণ 
এ পত্রিকাটা অনেক আগেই আমার কাছে আসা উচিত ছিল। 
তাতে করে আমার SSS লক্ষো পৌছবার সময়টা কিছুটা 
হলেও হ্রাস পেত। পত্রিকাটি ভালবাসি, শ্রদ্ধা করি তাই এর 
ভ্রবৃদ্ধি কামনা করি সর্বদা। আর আপনাদের পাঠাই পত্র। আর 
পত্র পাঠালে দুই একটা সমস্যাও চলে আসে তার ফল স্বরূপ 
কিছু প্রশ্ন, যা আজও বাতিক্রম নয়। 
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU) ~A BCA 
Course- ভর্তি হওয়ার session কয়টি ? 
BCA পাশ করবার পর কি ধরনের কাজে আবেদন করতে 
পারবো? 
বৰ্তমানে LCC-Sikim Manipal University -এর সাথে 
যুক্ত হয়ে BSc. (1.1) কোর্স দুটির সাদৃশা বা বৈসাদৃশা 
fer 
MCSE ও MCSD কোর্স দুইটির বিষদ বিবরণ জানতে চাই। 
E-mail -SA সাহাযো পত্র বিভাগে প্রশ্ন পাঠাতে পারবো 
কি? আপনাদের পূর্ব প্রকাশিত সংখ্যাগুলি সংগ্রহ করার 
উপায় কি? 

আনবেক্্র ঝা, ময়নাওড়ি 


উত্তর আপনাকেও অনুরোধ প্রশ্ন এক বা দুই-এর বেশি করবেন না। 


IGNOU পরিচালিত কোর্সগুলি সম্পর্কে আপনি উত্তরবঙ্গ 
বিশ্ববিদ্যালয়ে 10000-এর স্টাডি সেন্টারে বিস্তারিত জানতে 
পারবেন। MCA কোর্সের পর আপনি প্রোগ্রামার হিসেবে 
চাকরি পেতে পারেন। LOC সিকিন অনিপাল বিশ্ববিদ্যালয়ের 
থেকে BSc (IT) করে ছাত্র-ছাত্রীরা কোথায় কোথায় চাকরি 
পাচ্ছেন সে ব্যাপারে খোঁজ তারাই দিতে পারবেন। BCA 
কোর্সটি মূলত আপলিকেশনের উপর জোর দেয়। BSc (IT) 
| a paca 








A leading International EPC Company 
Serving the Oil & Gas Industry, having 
Offices in Middle East, UK, USA requires 


Database 
administrator (DBA) 


Job Summary & Requirements - 
O Required to provide Database Systems Admin- 
istration in a Windows NT based environment 
comprising 450 users plus. 
Responsibilities include designing, implement- 
ing, maintaining and tuning the Oracle database 
system; dbase security and integnty planning 
with security experts, system programmers; and 
expected to stay abreast of emerging technolo- 
gies and new design approaches and aising 
with management and database users for ad- 
vice and needs, 
Knowledge & experience in an EPC Environ- 
ment especially Engineering, drafting, Procure- 
ment Applications is an added advantage. Thor- 
‘ough knowledge RDBMS (Oracle) is essential. 
Hands on experience in Router. Firewalls, LAN 
‘management, CISCO, MS SQL. Client Server 











A leading International EPC Company 
Serving the Oil & Gas Industry, having, 


Offices in Middle East, UK, USA requires: 


| 
Senior A/C Manag: 


Summary & Requirements : 
(© Required to provide big picture direction to au- 
tomate EPC Business processes, Integrate ex- 
isting Applications standardize and link our UAE, 
USA. UK Offices. 
© Development and overseeing of procedures, 
policies & goals of Information Systems Depart- 
ment at Corporate Level. 
© Knowledge & experience in an EPC Environ- 
ment especially Engineering, Application, Pro- 
urement Cycles, Supply Chain Management 
and Applicaton systems evaluation. 
© Manage and coordinate all phases of IT Sys- 
tems development life cycles and System ar- 
chitecture design reviews 
© Hands on previous experience in EPC industry 
IT Systems and Operations, ERP. Exchange, 
Client Server Solutions, knowledge of LAN, 
WAN, RDBMS (Oracle), Windows NT, Web 
based Applications, Internal Security & firewall, 
15 years overall experience of which 5-8 years 
a EPG Industry in desirable in KA pit 




















SAP Professionals 
| National and International level vacancies 
for Fortune 50/500 companies ! 


L An Indian subsidiary of a Global IT firm; 
turnover USA 50 million requires SAP pro- 
fessionals. with ABAP programming/ fu 
tional specialists with at last one full-cycle im- 
plementation in : FI CO PM PS SD BASIS 
APO MM CRM QM PP BI. 


Maestros, The Enterprise partner of Microsoft 
1s looking for MS Project Consultants 


JOB PROFILE. 

Deployment and customization of MS Proj 

ized knowledge transfer for corporates on 

Conducting seminarsigroup meetings with project man- 
agers from customer organizations 


SKILLS REQUIRED 

Experience (at least 2 years) in real-ife project man: 
agement using MS Project. Ability to train corporate 
customers on usage and customization of MS Project 
Candidates with knowledge of Project Central, VBA pro- 








ন = gramming and Project customization would be preferred 
Vacancies for AS 400 professionals both 


LOCATION - Bombay & Bangalore 
in operations and development. ee 
HOW TO APPLY : 
hee goto tw URL Wire R 
maproect 
Download the appication form (which is MS word 
format) 
Email: k_dim@indiatimes.com, Flin the form and mal to careecseomeesios net 
a tit yor revises non same 


kdims@indiatimes. com mall 


Regular openings for Lotus Notes. Power 
Builder, VB, Oracle at various levels 















Software Engineers with Valid H1B Visas 
[Kick Start your IT career in USA |] 


Do you have a valid H1B Visa and are unable to go on a Project in USA ? Or are you a H18 visa retuinee? 
You may be the victim of the recent IT slowdown but we feel we can help you get placed on US Projects 
provided you have superior communication skils and good technical skills. We feel we have an exceptional 
marketing set up and excellent contacts in USA. We can market you as well as retrain you 

We have an exceptional facility with the latest in terms of communication links and network. if your skill is in 
demand, We can place you on projects. If t is not we would suggest that you get retrained into SUN Solans 
System administration along with associated skills. 

We feel that SUN Solaris System administration is a skill which is always in steady demand and we can train 
you to standards which should assist you in acquiring an about 90 percentile score in SUN Cartfication 
examinations. The training period is 3 months and we can provide Guest House accommodation on pay- 
ment, 

We feel this is an unparalleled package. And the beauty is that itis very affordable - at about 50% of what the 
market charges for similar training. Don’t hesitate even for a moment Come for an in person meeting at the 
earliest and assess the facilites available for yourself. Bring along your detailed resume and a hand written 
cover letter (indicating your contact Tel. No. and e-mail address), Meet us at the earliest at the following 
address. Or send you resume to: htb@ops.cogniant.com 


INIANT INFORMATICS INDIA LTD. 
D-6, SECTOR 10, NODIA Tel : 91-4444894-6 


















































m REQUIRED EXPERIE- 
NCED computer teachers 
(M/F) knowing MS Office, 
Tally, C++, Networking, 
DTP. Contact Vohra 
5894379, 3527392. 


WANTED DTP Operators 
with knowledge of 
Photoshop and CorelDraw. 
Freshers may also apply. 
Pixels C-45 (Base-ment) 
Shivalik 6683340 


PRINT OFFSET requires a 
Computer graphics 
designer for Packaging 
materials Harish, 
7135310, 7429736 


OFF/ON LINE part-time 
job on computer. Monthly 4 
to 10,000 assured. Contact 
APS Network (India), 
2460060/2430447/48/49/ 
50 & 2222252. 


m SOFTWARE PROFE- 
SSIONAL capable of 
procuring and controlling 
business on profit sharing. 
Contact Entrepreneur with 
finance. Rajesh B-6/7, 1" 
Floor Commercial Com- 
plex, above Dena Bank 
Safdarjung Enclave, New 
Delhi. 


@ PART-TIMERS, unemploy- 
ed, can ear 20,000+P.m. 
On Internet, free guidance, 
no investment. Contact 
3522669, B-22, Tibia 
College, K. Bagh, New 
Delhi-5. 


m WANTED DTP Operator 
__ for Designing Catalogue in 
{ Office. Contact M/s Ping 
«Pong Mkt. Ltd, 1/1293, 


ae: 





Naiwala, Karol Bagh, New 
Dethi-1 40005. 

WANTED EXPERIENCED 
DTP Operator, knowledge 
of Corel, PageMaker, 
Photoshop required 
Contact 7136145, G-108, 
Sharp Bhawan, Azadpur. 


REQUIRED FULL-TIME 
DTP Operator with good 
typing sped and good 
English. Contact A-37, 
Basement, Amar Colony, 
Kajpat Nagar. 6415150, 
6483300 


REQUIRED FEMALE 
Receptionist + Computer 
Operator (Good Looking 
and fluent in English). Net 
Associates, LG-2, Street 
20, Madhu Vihar, Delhi. 
Ph; 2022911. 


READ MALE/SURF, from 
home cafe part time earn 
10000+ No Investment. 
Registration Fee 100. 
1439/40 Loni Road Opp. 





Rathi Mill Shahdara. 
2285104. 
REQUIRED MALE/ 


FEMALE Experienced 
Graphic Designers expert 
in Corel Draw, Photoshop. 
Excel Art Company: CB- 
385 B, 2” floor, Naraina. 
5686532. 


URGENTLY REQUIRED 
for Korean MNC EDP/ 
Software Dev/Hardware 
/NT/Computer Operator/ 
DTP/Multimedia Sys- 
tem/Data Entry/Tele 
Callers, 4644303/304/ 
3737600. 








IT PROFESSIONALS 
REQUIRED 
for 
Overseas & Domestic 
Placement 


e-mail 
Placewel@vsnl.. 





Domestic & Overseas 
Openings 
Visit: 
www.clickITjobs.com 

Emai 
cyberjobs@vsni.com 





Contact: 
rozgaar@yahoo.com 
(T) 0172-705431, 722788, 
781795, 774148 


Caught in the If Web? 
Want to be a Globetrotter? 
On our strong wing 

You career will soar new heights | 
Bright IT Pro with the right talent 

Cannot afford to miss! 

Rush your resume to : 

kli@vanl.com 















m REQUIRED FRESHERS 
for live projects in Java, 
XML, php, MySQL. 
Proj+trung, CIIT A-1/47- 
Keshavpuram 7155212. 
clitproj @ rediffmail.com 


m REQUIRED EXPERIENC- 
ED Female Off Asst all 
computer job, e-mail letters 
file proposal etc. very good 
English & Typing 
Presentable. Ph: 2434144. 


WANTED HARDWARE 
Engineer with sound |m 
knowledge of Networking 
assembling. Contact: 
Simtron Computers 303, 
Ravinder Plaza 10176, 
Abdul Ajij Road, Karol 
Bagh. 5735012. 


m TRAINEES/FRESHERS in 
VB, ASP, C++, Java, 
Oracle & Designing. Work- 
Ex & Job Asst. Maxim 
Infotech, 206/32, Comm 
Cntr. Wazirpur-7226194. 


m CCTCOMPUTER Education 
required experienced M/F 
Faculty for Multimedia, 
Web Design. Contact 78, 
Sarojini Market, Ph: 
4103378, 4100465 


m REQUIRED PROGRAM- 
MER NIIT/CMC/Aptech 
Course One year Data 
Processing exp. Walk in 
pines w Sunday Open 
jun Nagar, New 
৮ 


ভার 




























SQL. Walk in interview 
Sunday open 186E Arjun 
Nagar, New Delhi-29 
61811896. 


REQUIRED COMMERCE 
Graduates male/female 
computer operator(s) and 
Marketing personnel. Send 
bio-data to RG Share 
Brokers Ltd, 2525 Lajpat 
Rai Street, Bazar Sita 
Ram, Delhi-6. Contact after 
4:30 pm. 3221401/02. 


JOIN NET NO investment 
and live demo. Earn 
10,000-30,000 P.m. Work 
from home. Cyber Cafe. 
SR Associates, 6432028. 


S/W COMPANY Required 
Trainees for Live Project in 
VB, ASP, Java, SQL, C, 
Networking, IP Telephony 
etc. Contact Sun Softling 
6490220, 6497096. 


WANTED MARKETING 
executives having two 
years experience in 
Software marketing for a 
reputed Software Com- 
pany. Call Mohan 981026- 
9034. 


REQUIRED SMART 
Female Office Asstt-cum- 
computer Operator. Con- 
tact Bhagwati Fabricator, 
150/15-C, St. No. 4, 
Gurudwara Muhalla, Mauj- 
pur, D-53. 2171215. 


ENTERPRISES 17, 
হি Plaza 16/10176 


m SOFTWARE 





on Internet for one hour 
daily if interested Please 
call at 5784905 or 
9810522966. 


PROFE- 
SSIONAL capable for 
procuring and controlling 
business on profit sharing 
Contact Entrepreneur with 
finance. Rajesh 8-6/7, 17 
Floor Commercial Com- 
plex, above Dena Bank, 
Safdarjung Enclave, New 
Delhi 


= WANTED SOFTWARE 
engineer to teach software 
development Networking 
to a student in Safdarjung 
Enclave. Contact 6105- 
061. 


WANTED A Female Tea- 
cher and receptionist for 
computer Inst. Capable to 
Teach MS Office, DTP etc 
Contact 6025760/9811- 
339205. 


m FRESHERS REQUIRED 
in VB6, ASP, Java, C++ 
Contact: Bajaj Computer 


Services, R-804, New 
Rajinder Nagar. Ph: 575- 
5594/5820263. 


m AN MNC requires tran- 
scriptionist-QA (20) for 
general/legal. Contact 462- 
5364, Kolkata (Sunday 
Open). 

URGENTLY REQUIRED 
(F) Counselors & M/F 
faculty for computer 
institute mail CB to 
arvco @ rediffmail.com. 


fen ২০০ E> 








সাইবার মন্দির ও মসজিদ 


Bate 
সবধম সম্মিলিত হোক সাইবার পৃথিবীতে । 


রসেবকরা জমায়েত অযোধায়, স্থাপন হবে অন্দির। | দক্ষিণ থেকে ফিরে এসেছেন তিনি। দক্ষিণের মন্দিরগুলো এখনও, 
(গোধরাতে হোলো ASHE শুরু হলো তান্ডব। দেশজুড়ে | তার হাতের মুঠোয় ৷ ইন্টারনেটে প্রাথণা, পৃজাপাঠ সবই করা যায়। 
প্রস্তুতি ১৫ই মার্চ আসছে। সুপ্রীম কোর্ট রায় দিল পৃজা- শুধু দক্ষিণের মন্দিরগুলোর প্রায় শ'তিনেক ওয়েবসাইট আছে 

পাঠ চলবে না। থনথমে আবহাওয়াতে শুধু শিলাদান। যেগুলোতে মন্দিরের আদি বৃতাস্ত থেকে শুরু করে প্রাত্যহিক 
দিনকয়েক Drea আড্ডায় তথ্যপ্রযুক্তি হাওয়া হয়ে গেছে। | পৃজাপাঠের বর্ণনা ও উপস্থাপনা সমানভাবে প্রাণচ্ল। মুহূর্তে চলে 
গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র কোথায় কি হলো — দাঙ্গা-হাঙ্গামা এলো http:/palani org | পালানি মন্দিরের মহাপুরুষ, আরও 


এইসব নিয়ে মুখর প্রতিটি সানুষ। মানে = 

মানে ১৫ই মার্চ কেটে যাওয়ার পর আবার 

এসেছে শাস্তি। গুরু হোলো আত্ম-নিরীক্ষণ। 
২৬. এ কোথায় চলেছি আমরা।! সভাসদদের 
শ্ররোচনাতে শ্রাগণকের আড্ডার ঠিক 
মাঝখানে শোভা পাচ্ছে একটি কমপিউটর | 
সার্চ ইঞ্জিনে রামজন্মভূমি দিয়ে কে যেন সার্চ 
করেছিল। ইউনাইটেড নেশ্যানস রিসার্চ 
ইনস্টিটিউট অব সোস্যাল ডেভেলেপমেন্ট- 
এর (http://www unrist org) গুয়েব- 
সাইটের রামজন্মভূমির ওপরে লেখা একটি 
পরবন্ধ। সাল ১৯৯৬। আমরা কি জাতীয়- 
তাবোধ নতুন করে অর্জন করছি? ধর্মের 
রীধুনিতে এই জাতীয়তাবোধ, বিশ্মবোধ কি 



































VALUE - ADDED 
TOTAL PRINT PRODUCTION 


UNIT 





TYPOGRAPHICS 
Tel : (033) 229-0079 115, 117 KARNANI MANSION 
Fax : (033) 229-0429 25A PARK STREET 
Email : vispub@cal2.vsni.net.in KOLKATA - 700 016 








REGISTRATION NO. 68175/97 
“REGISTERED” REGISTRATION NO. WB/RNP-367 





In a pathoreaking collaboration with the world-renowned IBM, Webel — the nodal agency tor development ot IT in 
the State - has launched the first-ever Distance Learning project for IT education. With the IT industry growing at 
a tremendous pace, the country and the world needs industry-ready, IT- educated professionals in much larger 

numbers. Distance Learning aims to fulfil this vital need. s 


A high-capacity network will soon link strategically located centres of education throughout the State for temate 
‘online learning. Powerful and modem course contents will be pumped through this network, using very advanced 
Lotus Learning Space Technology. A student can choose his own area of study from a range 01 certified 
coursesicurriculum. Strategically located centres wilt receive distance learning courses also through Internet access. 
The ‘distributed leaming systom’ being set up throughout the State has the potential of bringing about a sea-change 
in the way education is imparted. 


Weber's tirst pilot project is ready to take of in December 2000. it has provision for 1000 
students in the first year. This is expected to grow exponentially as more individuals and 
institutions take advantage ot the programme. 


Wehel 


West Bengal Electronics Industry Development Corporation Limited 
Webel Bhavan, Block EP&GP, Sector V, Bidhannagsr, Calcutta ~ 700 091 
Website: wwn.webelindia com 








Leveraging knowledge to reach the top 























VP 


পত্রিকা 


‘Environ’ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) 


“কমপিউটর তথ্য ও প্রযুক্তি’ 


বই 
Raa সংকট_জ্যোতি ভট্টাচার্য 
সাপের জগৎ--দীপক মিত্র 
Wetlands and Waterbirds of West Bengal 


‘Royal Bengal Tigers in the 21st Century’ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) | 










This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 


A name to remember in PRINTING 
N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
‘Telegraphic Address : “PRINTEXCEL” Kolkata 
‘Telephones : (P.B.X.) 356-6010, 356-6020, 356-6031 
Direct : 356-3333, 356-6040, 356-6090, 356-6100 
Fax : 91-33-3566780 
E-mail : gossain@ vsni.net 











থ্য ও প্রযুক্তি 
ছু 


খা সম্পাদক —— 
সু 
সম্পাদক 


* বানর দশগত 


* ইরা 
য় সহযোগিতায় 


ea সেন $ অরিন্দম মুখোপাধায় 
emae 


সম্পাদক মণ্ডলী 
৪ চিন্ময় চট্রোপাধ্যায় & তমাল চাটাজী 
* বিশ্বজিৎ রায়টৌধুরী * বিক্রম সরকার 
* সুজাতা সেন 


Dora zot 


* cra সিহে& সুবীর রায় * প্রমথনাধ বসু i 


* ORES ঘোষ দিদার ৪ প্রসূন মুখার্জী 
& শুভাত বন্দোপাধায় ৪ অসীম গাঙ্গুলী 


offen fer 
৬ টাইপোগ্রাফিকস 


মূল; 
১০০টাকা 





ভিশন পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড 
২৫, লক রি কলকাতা-১৬-এর পক্ষে টাইপের 
১১৫ কারলানি মানসন, কলকাতা-১৬ থেকে ইন্দিরা ভরা 
বক রি ও এন কে খোদেন এন কোম্পানি 
2/৭ আরিফ রোড, কলকাতা-৬৭ থেকে fès 
সম্পাদক £ ইন্দিরা Stor 
ফোন $ ২২৯-০৪২৯/০০৭৯, ২১৭-০৩৩৭ 
ফক্স ৮০৩০২২৯০৪২৯ 
ই-মেইল £ vispubalcal? vsnl net in 





= 














সম্পাদকীয় 


॥ এবার আর কঠিন নয় I 
'তি মাসেই শেষ কটাদিন আমাদের 
ব্যস্ততা বেড়ে যায় । আসলে 'ম' 
এসে না পড়া পর্যন্ত আমাদের 

















ডপত্র পেয়ে গেল। 





এর আধিকা 





সমস্যা হয় যখন প্রয়োজনীয় কি৷ 

প্রতোক বারই ভাবি মার্চ মাসে নিয়মমত পত্রিকার বিষয়ে ছাপা অর্থাৎ 
কে সম্পাদক বা প্রকাশকই বা কে এই সমস্ত খবরাখবরের কে সমর্থন 
করে বিজ্ঞপ্তি প্রকাশ করবো। কিন্তু অদ্ভুত, অনিচ্ছাকৃতভাবেই মার্চে এই 
বিজ্ঞপ্তি আর প্রকাশ করা হয়ে ওঠে না। এটা প্রায় রুটিন GA | আরও বড় 
ভুল বাংলার নববর্ষকে স্বাগত না জানানো | অথচ আমাদের উদ্দেশাই বাংলা 
ভাষার প্রচার ও প্রসার বিষয়বস্তু যত কঠিন হোক সরল বাংলায় তা প্রকাশ 
করা | আর আমরাই যদি বাংলা নববর্ষের কথা ভুলে যাই, তবে তা হবে 
এক অমার্জনীয় অপরাধ। আমাদের দপ্তরে এবার প্রচুর টেলিফোন এসেছে 
এই অভিযোগ নিয়ে। স্বীকার করছি ভুল হয়েছে। 

হয়তো ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি এই ভুল এড়ানোর কোন প্রযুক্তি আমাদের 
সামনে হাজির করবে। তখন আমরা তা ব্যবহার করতে পারবো। যেখানে 
নিত্যনতুন প্রযুক্তিগত বিষয়ে বা যন্ত্রপাতি আবিষ্কারের খবর প্রকাশে আমরা 
এতটুকু দেরি করি না সেখানে তার কিয়দংশ ব্যবহার করলে বারংবার এই 
অনিচ্ছাকৃত ভুল থেকে তো রেহাই পেতে পারি ।চোর পালালে বুদ্ধি বাড়ে। 
তবে এটাতো ঠিক একেবারে মনে না পড়ার থেকে কিছুদিন পরে মনে পড়াটা 
কোন কি দোষের? 

এবারের বিশেষ নিবন্ধ দুটিই আপনারা যারা কমপিউটরকে করে 
নিয়েছেন পেশা বা ভাবছেন করবেন আগামী দিনের আশা ভরসা — তাদের 
সঠিক তথ্য সরবরাহে কোন ক্রটি করা হয়নি। 

পত্রিকাতে বিষয়বস্তুর বিভাগ বাড়ছে কিন্ত অর্থাভাবে পাতার আধিকো 
সমস্যা থাকায় বাধ্য হয়ে আপনাদের চিঠিপত্রের বিভাগকে সঙ্কোচন করা 
হয়েছে। তবে আখেরে লাভবান আপনারা। 

১৪০৯ বছরের জন্য রইল পত্রিকার তরফ থেকে শুভেচ্ছা। গত সংখ্যায় 
পাঠকদের কাছে জানতে চেয়েছিলাম আমাদের পত্রিকায় নানা জটিল বিষয় 
সংক্রান্ত লেখাগুলির মধ্যে দিয়ে আমরা কি আপনাদের বিষয়টি সহজ করে 
(বোঝাতে পারছি? এ নিয়ে আপনাদের উত্তর জানা আমাদের কাছে খুবই 
গুরুত্বপূর্ণ। উত্তরের অপেক্ষায় রইলাম। 


ছু বাদ পড়ে যায় এবং য 




























































আজকের ওয়েব টেকনোলজি _ 

















১২ কিছুজনাগতবাআগত্প্রয়প্রযুক্তিত ২১ শর্টকাটে সারুন 


অনির্বাণ মুখোপাধ্যায় 


১৫ নেট ফোনে নানা বাধা 
অপরাজিত বন্দ্যোপাধ্যায় 








রঞ্জন সেন 


২৩ দিলিক ডায়েরি 
জয়ন্ত গুপ্ত 


২৪ ETA Fae 5.0 
সদাশিব দাশগুপ্ত 


২৬ HRT 
অরিন্দম মুখোপাধ্যায় 




















নতুন ওয়েব টেকনলজি 


উজির (New Web Technology) 
মানে হবে। ওয়েব (WWW) তো আছেই 










চান বিশেষ প্রযুক্তির সাহাযা নেব, কেমন 
কম খরচে এবং সঠিক 
ভাবে মেটাতে পারব — এ সব নিয়েই নতুন ওয়েব প্রযুক্তি TE 
হয়, এর দুটি দিক আছে __ প্রথমত প্রযুক্তিগত এবং দ্বিতীয়ত 





রা অনেক সময়েই বিভিন্ন ওয়েবসাইটে যাই বা বিভিন্ন সার্চ- 
বাবহার করি। তখন নিশ্চয় সমস্ত ওয়েব সাইট বা সার্চ- 
মাদের কাছে সমান আকর্ষণীয় মনে হয় না। ই-বিজনেস 
IPA (e-business/e-commerce) নিয়ে কাজ করতে, এই 
ব্যাপারটা বেশ চোখে পড়ে অবশ্য. 1.5.P-র (Internet Service 
Provider) এ বিষয়ে একটা ভূমিকা থাকে। সে কথা এখানে বাদ 
দিচ্ছি। আমরা যখনই নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতে যাব, 
নিশ্চয়ই তার কোনও উদ্দেশ্য থাকবে -_ ধরা যাক, আমরা আমাদের 
সম্পূর্ণ নিজস্ব খরচে, কোনো কোনো বিষয়ে তথা, চিত্র, সঙ্গীত 
ইত্যাদি সবাইকে পরিবেশন করতে চাই। ঠিক যেন আমরা দাতব্যশালা 
খুলছি। কিন্তু, যদি আমাদের ওয়েবসাইটের ক্ষমতা (Capacity 10 
handle), পরিকল্পনা বা নকসা (Design), ক্রমশ উচ্চতর মানে 
পোছনর ব্যবস্থা/ পরিকল্পনা, যোগাযোগ ব্যবস্থা (connectivity), 
বিশেষ করে হার্ডওয়্যারের ক্ষমতা এবং তার উন্নতি, ইত্যাদি যদি 
সঠিক না হয়, তা হলে আমাদের উদ্দেশ্য (এক্ষেত্রে পরহিত- 
পরায়ণতা) ব্যর্থ হবে। আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে 
অসুবিধে হবে, যোগাযোগ করার পরেও অভীন্দিত তথা পেতে 
সময় লাগবে/কষ্ট পেতে হবে ও আরও নানান রকমের বিরক্তিকর 
বাধার সম্মুখীন হতে হবে। 
এই সব হল সাধারণ ও মানুলী কথা-বার্তা উদাহরণ দেখা যাক। 
আমার একটা নেটওয়ার্ক বা ধরুন একক কমপিউটর ব্যবস্থা (sys- 
tem) আছে। আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই এবং/বা 
(and/or) intranet তৈরি করতে চাই বা কোনও ইন্থানেটের সদস্য 




















হতে চাই (ওরা অনুমতি দেবেন বলেছেন)। বা ধরুন আমি Extranet 
নিয়ে আমার দক্ষতা দেখাতে চাই। ভাল কথা। কমপিউটর তথ্য ও 
প্রযুক্তিতে আমার জ্ঞান অসীম নয় __ ক্ষমা করবেন, একটু বেশি বলে 
ফেললাম — আমি এখনও ছাত্র মাত্র, যে এখনও পাস (Pass) করতে 
পারেনি। 


এবারে, এখনও পাস করতে না পারা ছাত্রের মত আপনাদের 
জিজ্ঞাসা যে আমি কোন Platform ব্যবহার করবো? Unix না মা না 
Novell ইত্যাদি শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় আমাকে স্মিত হেসে বললেন 
যে আমি একটা বিষয় এখনও শিখে উঠতে পারিনি। আমার অবস্থা 
এবং আমার চাহিদার ওপর এই বাছাই করা বা পছন্দ নির্ভর করবে। 
প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব এবং অদ্বিতীয় প্রয়োজন এবং 
সামর্থোর সীমা আছে। এর ওপরেই নির্ভর করবে বিকল্প সমাধানগুলোর 
মধ্যে কোনটিকে বেছে নেব। 

তাছাড়া সব সময়েই নতুন ওয়েব প্রযুক্তির বা এখনকার প্রযুক্তি 
উন্নততর মান বাবহার করার জন্য পাওয়া যাচ্ছে। যেমন, 
উদাহরণস্বরূপ বলা যেতে পারে আজকের [8BM-এর NOTES/ 
DOMINO6 — যা তাদের আগেকার ₹-5-কে একটা প্রায় নতুন 
জগতে নিয়ে গেছে। এতে Domino Designers HTML Edi- 
tor আছে এবং আছে রঙ্ীন সংকেতলিপি (colour coding), T38- 
সম্পূর্ণ মাML নথি (Auto-Complete HTML tag), WebDAV- 
এর সাহাযো ইন্টারনেটে যেসব ওয়েব তৈরি করার টুলস বা 
হাতিয়ারও (Web Authoring Tools) ব্যবহার করা যায়, Internet 
Explorer এযাপলেটের (applet) বদলে Rich Text Control, 
Java Script Libraries, Style Sheets, XHTML 


যা নাকি HTML এর থেকে অনেক ক্ষমতাশীল, ইত্যাদি অনেক 








কিছু। হ্যা WebDAV হল Web Distributed Authoring and 
Version — যাকে HT TP-4 সংযোজিত সম্প্রসারণ (extension) 





চলে যাব না।তা 
হলে কি আমি এক্ষুনি NOTES/DOMINO 6 কিনতে ছুটব? না। 
প্রথমত, পকেটে টাকা থাকা চাই । দ্বিতীয়ত, আমার যা সাজ-সরপ্রাম 
আছে বিশেষ করে Hardware এবং Network Connectivity 
এসব হয়ত যথেষ্ট উন্নত মানের নয় | আরও উচ্চ মানের সিগি 
বেশি শক্তির হার্ড ডিস্ক, বেশি ক্ষমতাশীল র্যাম (RAM) 
(কোনও কোনও ক্ষেত্রে) ISDN লাইন BR | এই সবের ব্যবস্থা কর 
গেলে আরও অনেক টাকা লাগবে — হয়ত আমার বর্তমান 










কমপিউটরটাকে ফেলে দিতে হবে। কাজেই অত ব্যস্ত হলে চন্ 


না। ধীরে সুস্থে ভেবে চিন্তে এবং নিজে বিশেষজ্ঞ না হলে, a 
উপদেশ নিতে পারলে (বিক্রেতাদের, Expent-c4a উপদেশ না 
নেওয়াই উচিৎ) ভাল হবে। একথা শুধুই বাক্তি বিশেষের জনা নয়, 
বড় বড় প্রতিষ্ঠানের (যেখানে বহু বিশেষজ্ঞরা কাজ করেন) বেলাতেও 
শ্রযোজ্য। 

আজকের ই-কমার্সের যুগে. অনেকেই ইন্টারনেটের মাধ্যমে অনেক 
প্রতিষ্ঠানই “Online Catalogue” ব্যবহার করছেন। তাদের কাছে 
কি কি জিনিস পাওয়া যায়, দাম কি, কত দিনে পাওয়া যাবে এবং 
তার বিস্তৃত পরিচিতি সবই পাওয়া যায় — এবং একেবারে সব 
হাল তথ্য (up-to-date information) | এতে করে আর Cata- 
logue ছাপিয়ে ডাক মাশুল দিয়ে হাজার হাজার জায়গায় পাঠাতে 
হয় না। সাথে সাথেই Extranct -এর কথা এসে যায়। Extranet 
এর সঠিক সংজ্ঞা নিয়ে পণ্ডিতদের মধ্যেও মত-পার্থকা আছে। আমরা 
এটাকে একটা উদাহরণের মাধামে আমাদের মত করে বুঝতে চেষ্টা 
করব। ধরা যাক একটা বড় প্রতিষ্ঠান তাদের কীচামাল সরবরাহকদের, 
পাইকারী বিক্রেতাদের, খুচরো দোকানদারদের এবং খরিদ্দারদের 
সঙ্গে যোগাযোগ রেখে থাকেন। এই যোগাযোগ ব্যবস্থা বোধ হয় 
Extranet-94 সঠিক উদাহরণ | যাই হোক, Extranct- যতটা 
পারা যায় উন্মক্তদ্বার (open) এবং নিরাপদ (secure) করতে হবে। 
এর জন্য প্রয়োজন VPN (Virtual Private Network) — 
ইন্টারনেটের মাধ্যমে সাঙ্কেতিক ভাষায় তথ্য আনয়ন/ প্রণয়ন, কাকে 
কিকি তথ্য এবং কতটা তথা দেওয়া হবে এর সম্যক বাবস্থা ইত্যাদি। 

এই সব ক্ষেত্রে নতুন নতুন ওয়েব প্রযুক্তি তৈরি হয়েছে, হচ্ছে 
এবং হবে। আমাদের নিজেদের চাহিদা ও আর্থিক সামর্থোর দিকে 
নজর রেখে, খুব হুশিয়ার হয়ে সঠিক প্রযুক্তি বেছে নিতে হবে এবং 
যতটা পারা যায় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। 








জী শাজনু চট্টোপাধ্যায় সি ই এস সি লিমিটেডের একজিকিউটিত 
ডিরেরর। a 


= ২০২ > 











| কথা বা ভাবের আদানপ্রদানে, গত কয়েক দশকে আমরা 


* ওয়াৰ্ল্ড THA বা জগশুজোড়া জালে ক্রমশ আটকে যাচ্ছি। 
এই ওয়েব বা জাল থেকে আমাদের মুক্তি নেই; মুক্তির বিরুদ্ধে বিশ্বের 
সৃষ্টির বাধনের পক্ষে অনেক যুক্তিও এসে পড়ছে ইন্টারনেটের সবচেয়ে 
প্রথম আপলিকেশন এই ওয়েব কোটি কোটি লোককে ব্যাপকভাবে 
সুগনা করে দিয়েছে। লোক বলতে পৃথিবীর অধিবাসীর বিভিন্ন wea, 
ক্রমশ আন্তে আন্তে, যেরকমভাবে প্রযুক্তি, নবকর্মধারা এসে যায় 
সমাজের সর্বস্তরে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই দান গ্রহণ করে মানুয। 
শুনলাম এক ডাক্তার তার স্ত্রীর জনা কমপিউটর কেনার ফলে 
শিশুকন্যাও কীবোর্ড মাউস দিয়ে ওই জগতের জালের জানলায় চোখ 
রাখছে। জানলার বাইরের আকাশ এখন এইখানেই এবং সুদূরে। 
গৃহবধূরা তাদের কন্যার ও তার Ge বন্ধুর বাতিবান্ত ফোন ছাড়াই 
ই-মেল বা অন্যান্য সুবিধা নিমেষে পেয়ে যাচ্ছেন এই ইন্টারনেটের 
মারফতই। উদাহরণ ভুরি ভুরি ইন্টারনেটের অনেকআপলিকেশনের 
মধ্যে একটি ওয়েব। এই ওয়েবে জগতকে জানা গুরু হলে, তার 
মাধ্যমে এক থেকে অনা পথে বা ধাপে, অন্য খাতে বওয়ার চাহিদায় 
বারে বারে উত্তরণের পর আরও উত্তরণের প্রয়োজন এসে পড়েছে। 
যা কিছুদিন আগেও ছিল অভাবনীয় ওয়েব প্রযুক্তি, পরে তা Tet 
চলে যাচ্ছে' এবং তারও পরে আরও সুবিধা নিয়ে এসে পড়ে নতুন 
ওয়েব প্রযুক্তি যা তাকে আরও আধুনিক করে তোলে। আরও সুযোগ, 
আরও সুবিধে। মূল কথা, বাঁধনে তো এলাম, কিন্তু তথা ASAD যেন 
FE হয়, কখনো বা আনার স্বপ্নাচিস্তার মতো দ্রুত এবং মিলে মিশে 
একাকার ভাবনার চাহিদার মতও Wh | এই ভাবতে ভাবতে বা চাইতে 
চাইতে যে আরও চাহিদার জন্য তথ্য রাখা ও পাওয়ার সময় আরও 
কমানোর ইচ্ছে জাগে। এসে যায় নতুন হার্ডওয্যার, নতুন সফটওয়্যার 
বা টুল, এসে যায় পদ্ধতি, প্রকরণ বিধি ও শৈলী। আমাদের বারে 
বারে খোঁজার পথটা বেশ সুরাহা হবে, বদি কেউ এই বারে বারে 
যাওয়ার পথটার নির্দেশগুলি এক জায়গায় জড়ো করে রাখে। তথা 
খুঁজতে খুঁজতে বা পথে নেমে সোজা পথের বীধায় হারিয়ে গিয়ে আমি 

















যদি তার হদিশ নিজে রাখতে না পারি, এসে যাক আর একটি | যা তাকে চিহ্নিত করে। তা খুবই সংখ্যা ঘেরা বলে মনে রাখার বা 
সফটওয়্যার বা অনা ধরনের সার্চ ইঞ্জিন, যে এটি মনে রাখবে। আমরা, | সুবিধার জন্য DNS বা Domain Name Service ঠিকানাও প্রতিটির 
নেটিজেনরা, তার চুস্বকটুকু মনে রাখব (বা তাও হয়ত না, Ent | আছে। একটু সুবিধের দিকে যাওয়া যাক। প্রথনে ধরা যাক 
করতে করতে দেখে নেব এইটা কি না কাছাকাছি এটাই), তথ্য থেকে | (Cookie) | কোন সাইটের ওয়েব সার্ভার এই ফাইলটি তৈরি 
তথ্যাদি, বিষয় থেকে বিবয়াস্তরে চলে যাব,ফিরে ফিরে আসব _ এ | এবং ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার দিয়ে এটি বাবহারকারীর হোস্ট 
সবই যেন কোন-না-কোনভাবে Wee হয়। সুকর্মের ইতিহাস যা | যান্তে জনা হয়। যে কোন ওয়েব সার্ভার দেখে নিতে পারে যে কোনও 
দুঞ্ধর্মের ঘটনাবলী আমাদের কাছে ভিন্ন ভিন্ন সময়ে প্রয়োজনীয় হয়ে | কুকি ফাইল রয়েছে কি না এবং থাকলে, কোন প্রয়োজনীয় তথা আছে 
CO অতএব ওয়েব প্রযুক্তি, তার নিরন্তর বদল ঘটবেই। আমরা শুধু | কিনা। ধরা যাক, কোন বিশেষ সাইটে দুপাতা পড়তেই আমার সমস্ত 
এক জায়গায় দাঁড়িয়ে তার অনেকটা চালু অংশ, অনেকটা এখনো তেমন | সময় ফুরিয়ে গেল (খরচাও এর সঙ্গে জড়িত)। পরের বা এই সাইটে 
ততটা পরীক্ষিত বা জনপ্রিয় নয়, সেইগুলি নিয়ে এক আংশিক আলোচনা | ঢুকতে গিয়ে কুকি এইসব পাতা ন্যাভিগেট করার আগে একটি পাতায় 
করতে পারি। ওয়েব ব্রাউজার দিয়ে ওয়েব তথ্য দেখা. | খবৰ দেয়. তাতে সুবিধে হয় আগে থেকে 
এক হাইপারটেক্স ডকুমেন্ট থেকে আর _ ডট কমে Fo ব্রাউজ হয়, তার যে 
এক হাইপারটেকস্ট ডকুমেন্ট পরেরবার ওই বই খুলে তাবে 
হাইপারলিংকে মাউস ক্রিক করে শব্দ থেকে Be ও সুপারিশ দেওয়া হয়। 

শব্দ - বিষয় থেকে বিষয়ান্তরে বা আরও a ওয়েব পেজ তৈরি করা, HTML 
গভীরে যাওয়া, ওয়েব পেজ তৈরি করা, je | 

ব্রাউজিং-এর অর্থ শুধু উপভোগের জনা 
পাঠকরা নয়, অন্য পাঠেও এবং এক ওয়েব 732 on 
পেজ থেকে অন্য পেজে যাওয়া — এসব = 74 কিছ সেট আর খড়ি পেলেই সব অক্ষর কি শিশুদের হাতে ধরা 
এবং আরও অনেক সংশ্লিষ্ট বিষয় নিয়ে এই দি se 7 পড়ে, তাই বিভিন্ন তথ্য দৃশ্যত, সৌন্দর্যে প্রকরণে তা অনেক সময়ই 
সব পাতায় এবং ওয়েবের লক্ষ লক্ষ পাতায় তার নজর হারায়। অথচ ক্রমাগত শিক্ষায়, জানে, অভিজ্ঞতায় তা এক 
কাহন বর্ণনা করা হয়ে গেছে। বস্তুত, এই সবের অভ্র বর্ণনা এবং ধরনের উৎকর্ষ ও আকর্ষণ লাভ করে। HTML ভাষায় নুলসীয়ানা 
অন্যান্য অনেক বিষয়ের জ্ঞান পেতে এই কমপিউটর, ইন্টারনেট নিয়ে | ওয়েব পেজ লেখক বা অথরদের সেই নিয়ন্ত্রণ এনে দেয়, যাতে বোঝা 
যা খরচা, সেইটুকুই। টেলিভিসনের যেমন কয়েকটি ফ্রি চ্যানেলে, | যায় ওয়েব ব্রাউজার কি করতে পারে, কি করতে পারে না, যখন এটি 
অনেকগুলি খরচাসাপেক্ষ, এখানে একটু বেশি ্রি। সেই মতই এইরকম | ওয়েব পেজ পর্দায় দেখায়। ছবি. BMP, GIF ফাইল ভরে, অডিও 
খুঁজে খুঁজে ওয়েব তথা পাওয়া বা পড়া, তার অনেকটা অংশ এখনো | নিয়ে ওয়েবকে আরও সম্পূর্ণ করে। 

উন্মুক্ত হয়ত অনেক পুরোনো গোপন তখন অনেকটাই প্রকাশ্য। কিন্তু পাঁচ ছ'বছর আগে ওয়েব পাতায় আরও গতীয় উপাদান আসতে 
তথোঁর এই বিশাল ভাল্ডারে যা জমা পড়ছে, তার নিয়ত বদলে কত | ও দেখাতে সময় লেগেছে। এ নিনার্ণে জাভাস্কিপট শিখতে হত। এখন 
দ্রুত তা বদলাচ্ছে, কত নতুন প্রয়োজনীয় তথ্য জমা পড়ছে স্বততই | জাভা. জাভান্টিপট দুই এসে গেল: হয়ত এখন একটু সহজ পথে বা 
বাচাপে, তা সম্বন্ধে সংশয় আছে। প্রতিযোগিতার ভীড় ক্রমশ বাড়লে, | সদ্য আধুনিকতায় তফাত। জ্যামেচার বা প্রোফেশনাল ওয়েব ডিজাইনার 
তোর গুণ বাড়বে, যেটি সঠিক তথা ও সর্বাধুনিক বলে গণা হবে। | কাজের ধারা শৈলীতে। দিনের বাণী, ভোটের ফলাফল বা অতিথি বই 
তাড়াতাড়ি আমরা ওয়েব পেজে cites? প্রতিটি ওয়েব | যদি ওয়েব পেজে প্রতিদিন দিতে হয়, তাহলে ঠিকঠাক একটা জাভান্কিপট 















যাওয়ার আ 














র সময় 














(Uniform Resource Locator — URL) |এই | তুলনায় সহজ. (MARR না জানা গেলেও, তা অনেক কিছু করতে 
নিষ্ট জাগার যাওয়া যাবে। | পারে যা জাতানকিপট করতে পারে না। যেমন অভিভূত করার মত 

॥ ইন্টারনেটে প্রতিটি | কতকগুলি ভিসুয়াল এফেক।ক্রিপট কিন্তু ছোট কমপিউটর প্রোগ্রাম। 

স্টবাশুধুই হেস্টযত।প্রতোকের | কোন না কোন স্টিপটিংভাবায় লেখা, যেমন জাভান্তিষ্ট,হাইপারকার্ড, 

, | আ্যাপলক্থিপট বা ভিবিস্কিপট। কতকণুলি ওয়েব পেজের জন্য তৈরি, 





কতকগুলি নয়। জাভা আপলেট চলে জাভা ভারচুয়াল মেশিন 
0৮/)-এ যা ব্রাউজারের পাশাপাশি চলে, যাতে পাতায় ধরা 
আপলেট কার্যসম্পাদন (execute) করতে পারে। একটা ব্রাউজিং 
সেশনে কোনও পাতায় যেতে গেলে সেই পাতাগুলি ডাউনলোগ 
করতে অনেক সময় লাগে। হতে পারে ব্রাউজার তখন জাভা লোড 
করছে ওয়েব পেজে কোন আপলেটকে চালানোর জনা। এখন 
ব্রাউজার জাভা লোড করার সময়, JVM এসে পড়ে. JVM চলাকালীন 
এটি ব্যাকগ্রাউন্ডে থাকার ফলে এটি আবার ওই সেশনে নতুনভাবে 
BINS করতে হয় না। আরও অত্যাধুনিক ওয়েব পেজ তৈরিতে 
কত শব্দই এসে পড়েছে। Brae ভিউয়ার, ইমেজ কনভার্টার, কালার 
স্যাম্পলার এবং বিবিধ স্পেশাল এফেক্টের বিশেষ প্রোগ্রাগচ্ছ বা 
ইউলিটিজ — বিবিধ নামে বুনানি (textiles), টালি (tiling), 
আনিমেশন ইতাদি। সরাসরি বা real-time জানবার জন্য ওয়েব 
প্রোগ্রামারদের সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুমতি দেয়। কাজ তো সবই 
হয়ে যাওয়া সম্ভব, অন্তত কাগজে কলমে, কিন্তু সমস্যাটা দাঁড়ায় 
ব্যান্ডউইডথ এবং সিপিইউ লোডের উপর । ছোট প্রোগ্রাম ও 
ওয়েবলজি গণনা বা CPU নিলে, তা আপলেট হিসেবে ক্রায়েন্টকে 
পাঠানো হবে। কিন্তু প্রোগ্রাম বড় হলে, তা সার্ভার থেকে চালানোই 
যুক্তিযুক্তি। এইখানে যখন ওয়েব সার্ভারের কোনও প্রোগ্রাম সরাসরি- 
সময়ে (real-time) ওয়েব পাতাগুলির সঙ্গে সংযোগ রক্ষা করে, 
ওয়েব পেজ একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ ইন্টারফেসের মাধ্যমে 
প্রোগ্ামকে তথা পাঠায়। এটির নাম CGI স্কিপট। সিজিআই-এর 
পুরো কথাটি হল Common Gateway Interface | এ যেকোনও 
ভাষাতেই লেখা যেতে পারে, তবে সবচেয়ে জনপ্রিয় ভাষা হল পার্ল 
(Perl) | জাভা বা জাভান্তিপটের আগে সিজিআই স্ক্িপটগুলি ছিল। 
ইন্টার আকটিভ ওয়েব পেজ তৈরি করতে ওয়েব পেজ ডিসাইনারদের 
এটিই গোড়ার মৌলিক সমাধান। পরে অবশ্য অনেক স্কিপট-ভাযা বা 





আসতে তারই জন্য ভাল, আরও ভাল সার্চ ইঞ্জিন। ইয়াহু! অর্গান 
ক্রিয়ারিং হাউস, গুগল কত কি। এ বিষয়ে আগেও এই পত্রিকাতে 
অন্য সংখ্যায় লেখা হয়েছে। এসেছে মেটা সার্চ ইঞ্জিন — এক রকম 
ওয়েব পেজ যা ব্যবহাকারীকে একটি প্রশ্ন অনেক সার্চ ইঞ্জিনকে একই 
সঙ্গে উত্তর দেওয়ার কাজে রত করে দেয়। 

অন লাইন চ্যাট এখন কি স্বদেশ-বিদেশ কোনও ঘরে ঘরে? 
ইন্টারনেট রিলে চ্যাট, ওয়েব-বেসড চ্যাট, ইনম্টযান্ট মেসেজিং এই 
তিনটি ওয়েব পোর্টালে অনলাইন যোগাযোগে সবচেয়ে জনপ্রিয়। ই 
মেল বা ইউজনেট (usenet) থেকে এগুলি ভিন্ন, কারণ এখানে real 
time যোগাযোগ, যেখানে শুধুমাত্র টাইপ করতে সময় যা লাগে। এসে 
গেছে এই যোগাযোগে নেট-বিবাহের প্রথম সূত্রপাত, পরে ভীতি কাটিয়ে 
উইকএন্ডে দেখা, কথা বা না-কথা এবং পরিণতি বহু জায়গাতেই 
সাবেকী পদ্ধতিতে। 

এসেছে ডেস্কটপ পোর্টাল, যাকে ন্যাভিগেশনাল টুলবার বলাও 
হয়। এটি এমন এক আযপলিকেশন যাতে সমস্ত বিশেষ ইনটারনেট 
সম্পদ নিয়ে বিশেষভাবে তৈরি হয়ে আসে। বস্তুত, এটি একটি 
সফটওয়্যার যা ব্যবহারকারীর ডেস্কটপ থেকে বারে বারে ইন্টারনেট 
সার্ভার থেকে দ্রুত আকসেস বা অভিগমাতা আনে। ইন্টারনেট 
টেলিফোনি বা ভয়েসওভার আইপি এসে গেছে। এটি স্বর বা ভয়েস 
সিগনাল আইপি প্যাকেটে রূপাস্তরিত করে TCP/P-# মধ্য দিয়ে 
প্রেরণের জনা ডিজিটাল কনভারজেনস (digital convergence) 
তুলনায় নতুন। বর্তমান উচ্চ প্রযুক্তিকে সংকর (hybrid) যোগাযোগ 
প্রযুক্তি, সংকর কনজিউমার ইলেকট্রনিকস, সংকর কমপিউটরে মার্কিং 
করে বদলে দেওয়াই ডিজিটাল কনভারজেনস এর কাজ। কমপিউটর 
টেলিফোনের মত যেন কাজ করে, টেলিভিশন যেন ওয়েব ব্রাউজারের 
মত কাজ করে — যাকে ওয়েবটিভি বলা হচ্ছে ইলেকট্রনিক ঠিকানা 
বই (address book) আর ওয়েব ব্রাউজার দুই নিয়েই তৈরি হয়ে 
যায় পার্সোনাল ডিজিটাল আসিস্ট্যান্ট (PDA) ) শেযে একটু প্রক্সি 
সার্ভারের কথাও বলা যাক — এটা এমন এক মাঝামাঝি ওয়েব 
সার্ভার যাকে ব্যবহার করা হয় ওয়েব পেজ থেকে সব বিজ্ঞাপন সরিয়ে 
দিতে। বিজ্ঞাপন সরানো বা ছেঁটে ফেলাও সম্ভব। পরে কি কি সরে 
গেল তাও জানা যায়। অতএব, চাহিদা বা না-চাহিদাকে প্রযুক্তির 








মাইক্রৌরাউজার — চলতে চলতে ‘নেটে’ ঘোরা 





ন্দোপাধ্যায় 

















স্থাপন করার 
প্রয়োজনীয় অথচ কার্যত প্রায় 
মাইকোব্রাউজার আগামী দিনের af 


বোকা যায় 

সংক্ষেপে মাইক্রোব্রাউজার-এর কথা কিছুটা 
মাইক্রো অর্থাৎ ক্ষুদ্র এবং ব্রাউ 
সংগ্রহের জনো ব্যবহার করা হয় যে সফটওয়্যার | আজকের যুগে 
সহজলভ্য এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ‘ডেক্সটপ’ শ্রেণীর উর, 
যেগুলিতে ইন্টারনেটের সুবিধা পাওয়া যায়, সেখানে সিংহভাগ দখল 
করে আছে যে ব্রাউজার সেটি আমাদের অতি পরিচিত মাইক্রোসফট 
ইন্টারনেট এক্সপ্লোরার ৷ ডেক্সটপ কমপিউটরে পর্দার আকার বড়, রঙও 
ব্যবহার করা যায় অনেক রকম। এছাড়া স্মৃতিভান্ডার বা মেমারিও 
অনেক বেশি পরিমাণে থাকে। সহায়ক হার্ডওয়্যার (যন্ত্রাংশ) এবং 
অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার তুলনামূলক ভাবে যথেষ্ট শক্তিশালী | 
ডেক্সটপ কমপিউটরে শুধু ব্রাউজারের মধোই জায়গা লাগে মোটামুটি 
২০ মেগাবাইট-এর মতন। আরও উল্লেখযোগ্য — ডেক্সটপ ধরনের 
কমপিউটর কোন একটি নেটওয়ার্ক এর সঙ্গে সংযুক্ত করতে হয়, যে 
নেটওয়ার্কের সমস্ত অংশই বিভিন্ন জায়গায় নিদিষ্ট স্থানে স্থির থেকে 
দায়িত্ব পালন করছে। 











= oa > 








এর পাশাপাশি আমরা যদি মোবাইল ফোনের হ্যান্ডসেট (যা নিয়ে 
ঘোরাঘুরি করা হয়) আর মোবাইল ফোন সংযোগ ব্যবস্থার কথা ভাবি 
তাহলেই তফাৎ কোথায় তা সহজেই বোকা যাবে। প্রথমত অতাস্ত 
ছোট পর্দা এবং মাত্র কয়েকটি রঙ ব্যবহার করার সুযোগ দ্বিতীয়ত 
পরিমাণে অনেক কম স্মৃতিভান্ডার এবং যন্ত্রাংশের সীমাবদ্ধতার 
অন্যান্য সফটওয়্যার-এর সীমাবদ্ধতা এবং ঠা (অৰ্থাৎ 
সাতার তৈরি যন্ত্র বিভিন্ন ধরনের এবং নিজস্ব সফটএয়ার-এর উপর 
নির্ভরশীল)। তার ওপর রয়েছে মোবাইল সংযোগ বাবস্থা — যা স্থির 
টেলিফোন সংযোগ ব্যবস্থার থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের চলমান 
অবস্থায় কথা বলতে বলতে আমরা বুঝতে পারি না যে মাঝে রয়েছে 
যে স্টেশন বা | 
টাওয়ার, যার 
সাহাযো শব্দ 
দু'দিকে যাতায়াত 


















প্রথমদিকে আমরা খুব উল্লসিত হয়েছিলান যখন ভাবা হয়েছিল 
ওয়্যারলেস SMASH প্রোটোকল (WAP) বা ওয়্যাপ নির্ভর 
মাইক্রোব্রাউজার অচিরেই জন্ম নিয়ে সমস্ত সমস্যার সমাধান করে 
দেবে। কিন্তু যথারীতি, তথ্য প্রযুক্তির নানান ধরনের নিবে 
আতসবাজীর একটি হয়ে দাড়ালো ওই ওয়্যাপ এবং ওয়্যাপ নির্ভর 
কাজকর্ম প্রযুক্তিগত এবং অন্যান্য নানা ধরনের জটিলতার জনো এই 
প্রযুক্তি বর্তমান অবস্থায় গ্রহণযোগ্য হয়নি। বরং পরবর্তীকালে — 
নতুন প্রস্তাব, যা বহু প্রচলিত এবং সহজ HTML এর অন্য এক 
রূপান্তর, তা অনেকবেশি গ্রহণযোগ্য হয়েছে । এমনকি ওয়্যাপ-ও নতুন 
করে এই XHTML (যা আসলে XML ও HTML নিলে তৈরি) 








বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম 





করছে, সেটি পাল্টে 
wa অর্থাৎ 





বার ঘটছে) কোন প্রভাব দু'পক্ষের 
কারোরই ফোনে পড়বে না। শব্দের সঙ্গে যখন ছবি আসবে তখন এই 
পরিচালন ব্যবস্থা আরও জটিল হবে স্বাভাবিকভাবেই 

এছাড়া কোন কোন নেটওয়ার্ক পুরোপুরি নির্ভরযোগ্য নয়। ওই 
ব্যাপারে আমাদের সকলেরই (যারা ই-মেইল বা ইন্টারনেট ব্যবহার 
করেন) তিক্ত অভিজ্ঞতা আছে, এমনকি মোবাইল ফোন ব্যবহারের 
তার 


কারণ এই সবল অপারেটিং সিসটনেই জাভা বাবহারের সুযোগ 
আছে। 










একটু পিছিয়ে গেলে দেখা যাবে ১৯৯৭ সালে ওপেন ওয়েভ 


সিস্টেমস (তখন নাম ছিল আন ওয়্ারড প্লযানেট) প্রথম বাজারে 
আনেন মাইক্রোত্রাজার। এটির নান ছিল ইউপি-ব্রাউজার; এরিকসন 
মোটোরোলা এবং নোকিয়ার যন্তে ব্যবহার করা হতো। প্রথম প্রজন্মের 
ib ছিল ওয়্যাপ নির্ভর, ছোট তবে কেবল অক্ষর ধরা যেত, শব্দ 
বা ছবি নয়। 








সার্ভার-এর ক্ষমতা, অর্থাৎ HTML -এর সাধ 
করতে পারে — তার ওপর নির্ভর করে 





সে কতটা তথ্য প্রদান 





তৃতীয় দল সোজাসুজি নেটে না ঢুকে কাছাকাছি কোন নেটওয়ার্ক এবং 
পার্সোন্যাল কমপিউটরের মাধামে তথা সংগ্রহ করে থাকে (এই ব্য 

একমুখী)। চতুর্থদল দ্বিমুখী 

পদ্ধতিতে কাজ করে, তৃতীয় 77777 ল্য 





দলের সঙ্গে এইটাই প্রধান .... 


প্রস্তুতকারক সংস্থা) আর ওপেনওয়েভ (ওয়্যাপ-ব্রাউজার নির্মাণে 
অগ্রনী সংস্থা) 


অবশ্য অন্যদিকে দেখলে এই নাইক্রোব্রাউজারের বাজার প্রধানত 






পারে — সাধারণ ক্রেতা এবং বড় শিল্প সংস্থার 


নের দিকগুলি হলো — আবহাওয়া 








তফাৎ। Bou 





নেটওয়ার্কের মাধ্যমে 





মাইক্রো ব্রাউজার নিয়ে 
এতো ভাবনা চিন্তা কেন? 






অসীম সপ্তাবনা 
সত্বেও এই মাইক্রোৱাউ। 









একটা ছোট্র তথা দেওয়া 
যাক। আগামী এক বছরে, 
পৃথিবীজুড়ে ইন্টারনেট - 
পাওয়া যায় এরকম ফোন 
বিক্রির aaa সংখ্যা ৩২ 
কোটির মতো (২০০১ এ 
ছিল ৫ কোটি); মোবাইল 
কমপিউটিং সংক্রান্ত বিশেষ 
ধরনের যন্ত্রপাতির (যেমন 
PDA) বিক্রি দাঁড়াবে ১৩ 
লক্ষ (বর্তমানে ৭.৫ লক্ষ) 
এবং দ্বিমুখী পেজার-এর 
সন্তাব্য সংখ্যা হবে ২৭ লক্ষের মতো (বর্তমানের ৯.৫ লক্ষ 
থেকে)। এই হিসাবই বলে দিচ্ছে সম্ভাব্য বিক্রির গড় সংখ্যা. বিভিন্ন 
ধরনের যন্ত্রের ক্ষেত্রে এক বছরেই ২ থেকে ৬ গুণ বৃদ্ধি পেতে 
চলেছে। বেজনা, মাত্র কয়েক মাস আগে, প্রধানত জাপানে, 















প্রযুক্তি সেভাবে শিল্পমহলে 
এখনো সাড়া ০ 
পারেনি কেন? তথ্য প্রযুক্তির 
বিভিন্ন প্রায়োগিক ক্ষেত্রে 
অন্যতম প্রধান যে 
সর্বনাশ নেমে এসেছে, সেই 
কারণেই। সেটি হলো — 
প্রযুক্তির চটজলদি 
পরিবর্তন। কালবোশেখীর 








নে 





সুখ এবং সন্ভাবনা নিয়ে 
এসেছিল এবং চলে গেছে 
অনেক প্রযুক্তি | কেবল HEME গেছে রয়ে। অথচ ব্যবসায়ের মূল 
aR হলো শক্তভাবে ধীরে হীরে তৈরি করা যাতে রোজ পাল্টাতে না 
a 

(মোবাইল ইন্টারনেট সংযোগ ব্যবস্থা জনপ্রিয় হতে আরও চার- 
পাঁচ বছর সময় লাগবে মনে করা হচ্ছে। ততদিন পর্যন্ত বোধহয় 











কিছুঅনাগত বাআগতপ্রায় পরযুক্তি-৩ 


অনিৰ্বা' [পাধ্যায় 
















যাক। যে প্রযুক্তিতে আজ ম 





তৈরি হয় - তাকে বলে lithography, ঠিক 
করে একে বলে deep ultraviolet 
lighography | ব্যাপারটা অনেকটা ফটো 





প্রতিচ্ছবিকে বিভিন্ন স্তরে লেখা গোছের 
ব্যাপার আর কি। ক্যামেরার ক্ষেত্রে ফিল্মের 


ওপর লেখা হয়। চিপ তৈরি করার ক্ষেত্রে || 


সিলিকন এই ফিল্মের কাজটা করে। কোন 
মাইক্রোপ্রোসেসর তৈরি করতে তার যে 
একীকৃত সার্কিট (বোধহয় Integrated cir- 


cuit WIC বললে সহজ হবে)-এর প্রয়োজন || 


সেটার নক্সা করার পর সেটার প্রতিচ্ছবি 
একটা জিনিস (বলে mask) -এর ওপর আঁকা 


>: GEG 


semiconductor 


A silicon wafer | ই waferটির 












একটা স্তর 





কে যাকে photoresist বলা 


হয়। এই photoresist-£4 ওপর C 

















মাপের wafer-02 ওপর তত বেশি ঘন 
সংঘবন্ধ সার্কিট (0-31/৬1-31/0-31 ইত্যাদি) 
তৈরি করা যাবে। মনে রাখবেন ইলেকট্রনিক্সের 
দিক থেকে এই ধরনের সার্কিটের প্রধান 
উপাদান হচ্ছে ট্রানসিস্টর11০710017-] তে 
এই প্রক্রিয়ায় তৈরি 'আইসি-তে ২৮ মিলিয়ন 
ট্রানসিস্টর আছে। কয়েক মাস পরে বাজারে 
আসা 1৮1৮-এ ঘোর মাপ প্রায় ?-{||-র সমান) 
প্রায় ৪২ মিলিয়ান ট্রানসিস্টর আছে। এই 
আলোক রশ্মিকে বলে ঘন অতিবেগ্ডণী রশ্মি 
এবং এই প্রযুক্তিকে বলে deep ultraviolet 
lithography | এই রশ্মির তরঙ্গদর্ঘ্য হচ্ছে 
২৪০ nanometer | এই প্রযুক্তিতে ভবিয্যতে 
তরঙ্গ দৈর্ঘাকে ১০০ ন্যানোমিটার অবধি 
কমানো সম্ভব কিন্তু তার বেশি কমালে লাভ 
নেই কারণ ছোট তরঙ্গ দৈর্ঘার রশ্মিকে কাচের 
লেস শুষে নেয়। ফলে রশ্মির তরঙ্গদৈর্ঘা ১০০ 
ন্যানোমিটার-এর ছোট হলে তা আর sili- 
con wafer- পৌঁছবে না।তাই এই নিবন্ধের 
প্রথমের দিকে বলেছিলাম যে এই প্রযুক্তি 
ব্যবহার করে ২০০৫/২০০৬ সালের বেশি 
যাওয়া যাবে না। 

Gordon Moore বলে এক সাহেব 




























চিন্তিত এই ভবিষাত চিন্তায়। তাই এখন li- | একটা আয়নার ওপর এঁকে নেওয়া হয়, যাতে 
thography-2 নতুন প্রযুক্তি নিয়ে চিন্তা | আয়নার কোন অংশে সার্কিট এক বিভিন্ন 
ভাবনা চলছে এবং বেড়িয়ে এসেছে Extreme | উপাদান আঁকা থাকে, আবার আয়নার কোথাও 
Ultra Violet Lithography (EUVL)-কে | কোথাও খালি জায়গা থাকে, যেখানে সার্কিট 
[ঘিরে জল্পনা কল্পনা, ধারনা করা হচ্ছে যে | আঁকা হয় না। 
২০০৬/২০০৭ সাল থেকে EUVL প্রযুক্তি | O Condenser থেকে পাঠানো আলোক রশ্মি 
ব্যবহার করে Moore's Law কে জিইয়ে রাখা | mask- প্রতিফলিত হয়ে ৪ থেকে ৬টি বাকা 
যাবে এবং আইসি-তে, সীমিত পরিমাপের | আয়নার ওপর একের পর এক ফেলে ক্রমাগত 
মধ্যে, অনেক বেশি সংখ্যক ট্রানসিস্টর রাখা | প্রতিফলন করা হয় - যাতে করে সাকিটের 
যাবে এবং ফলে মাইক্রোপ্রসেসর আজকের | প্রতিচ্ছবিটি (॥॥৭5%-এর থেকে প্রতিফলিত 
দিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে | হতে গিয়ে পাওয়া) ক্রমাগত ছোট করা যায়। 
এবং অনেক BE কাজ করবে। শেষ প্রতিফলিত image-t% wafer-94 
এই প্রযুক্তি কিভাবে কাজ করবে? এতে | ওপর ফেলা হয়। তার পরের ব্যাপারটা 
অনেক ছোট তরঙ্গ দৈঘেরি আলোক রশ্মি | এখনকার মতোই। মনে রাখবেন, পদার্থবিদ্যা 
ব্যাবহার করা হবে এবং এই রশ্মি কাচ ভেদ | অনুযায়ী, যত কম তরঙ্গদৈর্ঘোর আলোক রশ্মি 
করে যাবে না (যাতে কাচ শুষে না নেয়), | ব্যবহার করা হবে, প্রতিবিস্বের বা ছবির 
বিভিন্ন আয়নায় বিচ্ছুরিত হতে হতে যাবে, | শুদ্ধতা (quality) ততই ভাল হবে। 
একটু ভাল করে দেখা যাক EUVL কিভাবে পুরো ব্যাপারটা vacuum-24 মধ্য 
কাজ করবে: করতে হবে। কারণ বাতাসও এত ছোট তরঙ্গ 
O Xenon গ্যাসের একটি জেটের ওপর | দৈর্ঘ্যের রশ্মিকে শুষে নিতে পারে। 
লেজার রশ্মি প্রয়োগ করা হবে। ফলে এই | আয়নাগুলো যাতে বিশেষ আলো শুযতে না 
গ্যাস খুব গরম হয়ে যাবে এবং একটি plasma | পারে, তার জনা আয়নার ওপর মলিবডেনান 
তৈরি হবে। এবং সিলিকনের একাধিক স্তর থাকে - যা 
ছিলেন, তিনি Intel corporation এর | O এই plasma তৈরি হওয়ার পর | প্রায় ৭০ শতাংশ প্রতিফলন করে এবং ৩০ 
প্রতিষ্ঠাতা। তার বছর ৩৫ আগে করা একটা | পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী এর থেকে elec- | শতাংশ এই ১৩ ন্যানোমিটার এর আলোকে 
ভবিয্যত বাণী ছিল — যেটা Moore's Law | tron নির্গত হতে থাকবে যার থেকে আলোক | শুষে নেয়। মনে করা হচ্ছে EUVL এর 
বলে প্রসিদ্ধ। এই Law তে তিনি বলেছিলেন | রশ্মির দ্যুতন হবে যার তরঙ্গ দৈর্ঘা হবে ১৩ | সাহায্যে এখন থেকে চিপ তৈরি শুরু করলে 
যে কোন আইসি-তে কতগুলি ট্রানসিস্টর | ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ এত ছোট যে | ২০০৭ সালের মধ্য প্রথম ১০ GH, এর 
থাকতে পারে তার সংখ্যা প্রতি দেড় বছরে | এই আলোকে চোখে দেখাই যাবে না। চিপ তৈরি করা যাবে। 
দ্বিগুণ হবে। আজ অবধি কিন্তু Moore ভাবছিলাম যে এর পর আরও একটা 
ft আগত্রায় প্রযুক্তি — Automatic Net- 
work নিয়ে লিখব, কিন্তু গত ১৮ই এপ্রিলে 
ইন্টারনেটে খবরের কাগজ ওল্টতে ওল্টাতে 
এমন একটা আগের দিনের খবর পেলাম — 
| যা পেয়ে ভাবলাম যে সেই খবরটা পাঠকদের 




















চলতে চলতে, 





ব্যবহার করা যায়। mobile 


computing বলে থাকি | এই ধরনের mo- 








bile computing করার জনা ছোট ছোট 
কমপিডটর বাজারে এসে গেছে — 
যেগুলোকে palmtop বলে। Pocket PC 
বা palm বা iPaq এই ধরনের যন্ত্র যা এখন 
বাজারে পাওয়া যায়। এই সব যন্ত্রে Palm 
OS বা Microsoft Pocket PC operat- 
ing system চলে এবং প্রধান ব্যবহার 
personal organizer হিসাবে, পুরোদন্তর 
কমপিউটর হিসাবে নয়। টুকটাক কাজ করা 
যায়, একটু ই-মেইল করা যায়। ইন্টারনেটে 
ব্রাউজিং করা যায় | নিজের appointment 
বা অন্যান্য জরুরী তথা ধরে রাখা যায় 
ইত্যাদি। কিন্ত আমাদের চাহিদা অসীম, 
আমরা পুরোদস্তুর পিসি চাই। 





Jurapersonal 
* মাপের এবং 


১0107 
গুলো পুরো পিসি-র কাজকরে না এবং পুরো 


Windows, Office ইত্যাদি চলে না। কিন্তু 
এই যন্ুটিতে পুরো ইউন্ডোজ এক্সপি চলে এবং 
তাতে যা যা সফটওয়্যার বড় দেখতে পিসি 
তে চালানো যায় — প্রায় সবই চলে। যন্তুটির 
একটা ছবি এখানে দিচ্ছি। হাতের মাপের 
থেকে বুঝতে পারছেন যে যন্ত্র ছবির থেকে 
সামান্যই বড়। 

এইয্থরটিতে কিকি'আছে__ তার বর্ণনা 
দিচ্ছি__ 

© Transmeta Corpn. এর crusoe 
TM5800 মাইক্রো প্রসেসর — যা ১ গিগা 
হার্জে কাজ করে। 

© ২৫৩ স্মৃতি (Memory) 








LCD-4 
পদা (Liquid Crystal Display) 





napticas কোম্পানীর 
touch-screen 
© Lithium ব্যাটারী যা ৩ থেকে 


৯ ঘন্টা কাজ করে 








শোনা যায়। 


© Windows XP 
৬ সঠিক পরিমাপ ৪.১” 








যেতে পারে | যেখানে পান — সেখানে কোন 
পিসি থেকে ভডিইউ 
নিলে পুরো দস্তর পিসি 






গত সপ্তাহে ওই সম্মেলনে 
মাইক্রোসফটের গ্রুপ ভাইস প্রেসিডেন্ট জিম 
এযালচিন সাহেব এই নতুন সম্ভাবনায় মুগ্ধ 
হয়ে বলেছেন, “PC systems will con- 
tinue to morph. You will see systems 
the size ofa pocket PC running Win- 
dows XP. They will have all the ad- 
vantages of taking with you your 
storage and all your capabilities and 
going to sec that very soon.” 

এ বছরের শেষ থেকে ১০০০ ডলারে 
waft বাজারে কিনতে পাওয়া যাবে। এই হচ্ছে 
পৃথিবীর প্রথম সত্যিকারের পকেটে রাখা যায় 
এমন পিসি। কিঃ কিনবেন না কি? 


2) অনিবাঁণ মুখোপাধ্যায় কমপিউটর ও 
টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞ এবং বর্তমানে 
সি ই এস সি লিমিটেডে কমরিত। a 





ছে Å= 


= | 

















নেটফোনে নানা বাধা 


অপরাজিত বন্দ্যোপাধ্যায় 


নেটফোন ব্যবস্থা চালু হলেও প্রযুক্তিগত কারণে এর আশানুরুপ ফল পেতে 


গের সাথে তাল মিলিয়ে আজকের 
দুরভাষ বাবস্থা সম্পূর্ণ নতুন দিকে 
নিল। প্রযুক্তির আকাশে উদয় হয়েছে 
(নেটফোন। ধা বলে রাখা 
ভালো, ভারত 
দুরসঞ্চারী যোগাযে 
জীতাকল থেকে মুক্ত করলেও 
বিকশিত হয়েছে সেই ১৯৯৫ 







বস্থাকে আইনী 


দিয়েছিল নেটফোন। 




















দেরি হবে। 



















বিশ্বের কমবেশি ২৫টির 
প্রযুক্তি ব্যবহারের পর 
ভারত সরকার সম্প্রতি | 
এই প্রযুক্তির অনুমোদন 
দিল। এবার থেকে 
ইন্টারনেটের মাধামে ফোন 
করা যাবে দেশে বা 
বিদেশে। এই কাজটি 
করতে আপনাকে ব্যবহার 
করতে হবে কোন 
মাল্টিমিডিয়া সমুদ্ধ 
কমপিউটর বা ইনটারনেট 
প্রটোকলের আওতায় থাকা কোন ফোন। প্রথমে 
একটু বুঝিয়ে বলা যাক উপরের দুই উপকরণ 
নিয়ে। কেননা নেট ফোনের অতান্ত গুরুত্বপূর্ণ 
ক্ষেত্রই এর বাবহৃত দুটো উ পকরণ। 
মাল্টিমিডিয়া কমপিউটর আদপে একটা সাধারণ 
মানের পি সি। তবে এখানে থাকবে শব্দকে 
শোনা বা বলার সুবন্দোবস্ত মানে থাকতে হবে 
স্পিকার, মাইক্রোফোন ও একটা সাউন্ড কার্ড। 
নেটফোনের কাজে লাগানোর আগে এর সঙ্গে 


পরিষেবাকে নেওয়া যাবে। 

প্রসঙ্গত যে বিষয়টি জানানো জরুরী তা 
হল, গত ১লা এপ্রিল কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক 
নেটফোনে ব্যবহৃত প্রটোকল বা 
নেটটেলিফোনির সঙ্গে আরও একটা প্রযুক্তির 
দ্বারোত্ঘাটন করেছে। একে বলা হয় ভয়েস 
ওভার ইন্টারনেট প্রোটোকল বা সংক্ষেপে 
ভিওআইপি। এই ব্যবস্থায় শুধুমাত্র শব্বার্তাই 
নয়, একসঙ্গে ফ্যাক্স, ভিডিও ও অনুসারী 


নেই, নেট মারফত এগুলোকে বিনাপয়সা 
ডাউনলোগ করার সুযোগ রয়েছে। 
আপনার নেট দুরভাষ পরিষেবক তাদের rere 
সফটওয়্যারের সঙ্গে এজাতীয় সফটওয়্যার দিয়ে 
'দেবে। তাহলে, প্রথমে আনালগ শব্দ ডিজিটাল 
(কোডে পরিবর্তিত হল। এর পরের পুরোঘটনাটা 
সফটওয়্যারের সাহাযো SSS হারে সম্পন্ন 
হয়। ডিজিটাল কোড নিয়ে তৈরি হয় ডিজিটাল 


ch- ee = ২০০২ > 





অসংখ্য প্যাকেট। চলতে থাকে এনকোডিং-এর 
পালা, এখানে প্রতোক প্যাকেটের গায়ে লিখে 
দেওয়া হয় প্রাপকের নাম, ঠিকানা। হ্যা, এই 
কাজ সবটাই হয় ডিজিটাল পদ্ধতিতে। এরপরে 
ডিজিটাল পাকেটগুলো একের পর এক 
ইন্টারনেটে সুবিভূত ওয়েব (WWW) 
নেটওয়্যর্কের মাধ্যমে চলে যায় গস্ভব্যে। 
সেখানে আবার প্রাপকের সফটওয়ার ডিজিটাল 
প্যাকেট মুক্ত করে ডিজিটাল শব্দকেআযনালগে 
পরিণত করে দেয়। একে ডিকোডিং বলে। 
মাধ্যম যদি হয় সাধারণ ফোন তাহলে সেক্ষেত্রে 
স্থানীয় টেলিফোন নিগমকে (ভারত সঞ্চার 
নিগম) সেই ডিজিট্যাল কোডকে পাঠাতে হবে 
নিকটস্থ ইন্টারনেট গেটওয়ের কাছে। এরাই বাকী 
কাজটা করে দেয়। 

এখন আসা যাক লেটফোনের উৎকর্ষতা 
প্রসঙ্গে একথা হ্ীকার করা জরুরী অত্যাধুনিক 
প্রযুক্তির প্রয়োগে নেটফোনের খরচটা 
কমলেও, সে অর্থে পরিষেবা সুগম হয়নি। 
এর মূল প্রতিবন্ধকতা প্রযুক্তিগত। প্রথমে যে 
বিষয়টি গ্রাহককে বড়োসড়ো ধাকা দেবে সেটা 
একমুখী কথা বলা। সাধারণ ফোনের মতো 
একসঙ্গে উভয়দিকে কথা বলার সুযোগ 
থাকছে না। নানা সূত্র ডুপ্রেক্স কার্ড ব্যবহার 
করার কথা উঠেছে, তাহলেও সাধারণ 
ফোনের মতো উভসঞ্চালন WAGA | এরপরে 
থাকছে শব্দের গুণগত মান। প্রচুর ফিডব্যাক 
সহইকো আওয়াজ। প্রথমে উৎসুক্যের খাতিরে 
ভালো লাগলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে এই ফোন 
ছেড়ে আপনি এসটিডি বা আইএসডি“ই 
ধরবেন। এরপরে থাকছে হঠাৎ হঠাৎ 
নিশব্দতা। প্রযুক্তি ভাষায় প্যাকেটলস। মানে 










হরেকরকম যন্ত্রাংশের যন্তরণাস্ত কাতর 
আজকের নেটফোন এবং ভিওআইপি। 
তাহলে কেন আমাদের দেশে এত 
মাতামাতি হলো নেট ফোন নিয়ে? কারণ আছে, 
বিদেশ সঞ্জার নিগম তার পরিষেবার সঠিক 
মাসুল ওঠাতে পারছে না। অত্যাধুনিক প্রযুক্তির 
সাহায্যে চোরাপথে বিনাসূলোই ভিওআইপি'র 
সুযোগ নিচ্ছে বড়ো বড়ো সংস্থারা। ফলত মুক্ত 
করে দিতে হল নেটটেলিফোনিকে। বলা হচ্ছে 
আমেরিকায় মিনিট পিছু গড়ে ৪৫ টাকা 
নেটফোনের মাসুল কমে দাঁড়াবে মাত্র ৮ টাকায়। 
ভালো, কিন্তু গ্রাহকরা ওই টাকায় দশবার সার্ভার 
ফেলিওরের মাধ্যমে কি কথা বলার প্রয়োজনটা 
অনুভব করবেন? তার উপর এক কমপিউটর 
থেকে অপর কমপিউটরে নেটটেলিফোনির 
প্রয়োগে একই সফটওয়্যার ব্যবহারের কথা 
থাকছে। ঠিক সে সঙ্গে একই মুহূর্তে উভয়ের 
উপস্থিতিটা বাধাতামূলক ৷ তাহলে !নেটফোনের 
সাধারণ নেটচ্যাটের সঙ্গে পার্থক্যটা কোথায় 
রইল! এবার যে প্রশ্নটা স্বভাবতই উঠে আসে 
তা হল কিসের আশায় সব বেসরকারী 
যোগাযোগ সংস্থারা মেতে উঠেছে নেটফোন 
নিয়ে? আশাটা মূলত ভারতের বিশাল 
টেলিযোগাযোগ বাজারটাকে নিয়ে। বার্ষিক 
হিসাবে এই বাজার কমপক্ষে ৩০ হাজার কোটি 
টাকার। এর মধ্যে মেরেকেটে ১ শতাংশ পেয়ে 
গেলেইযথেষ্ট। কেননা নেটফোন পরিষেবকদের 
(আইটিএসপি) atta প্রায় দ্বিগুণ উঠে আসবে 
ওই ১ শতাংশ বা ৩০০ কোটি টাকা থেকে। 





থাকবে চিন, জাপান, দক্ষিণ কোরিয়ার ঠিক 
পরেই। বলাবাহুল্য এতশত অভয় বাণী শোনার 
পরও টেলিযোগাযোগের দুই জীহাবাজ সংস্থা 
রিলায়েন্স ও ভারতী তাদের নেটটেলিফোনি 
চালু করতে সময় নিচ্ছে।রিলায়ে্গ-এর FEAT, 
আমাদের নেটওয়ার্কের কাজ সম্পূর্ণ না হওয়া 
পর্যস্ত কোন বিশেষ অঞ্চলে নেটফোন চালানোর 
প্রশ্ন নেই। শুধু নেটফোনই নয় অত্যাধুনিক নানা 
চায় দুই সংস্থা। 

তাহলে নেটফোন কবে চালু হচ্ছে? বলা 
Gea সাত তাড়াতাড়ি করে ডাকঢোল পিটিয়ে 
নেটফোনিকে চালু করার প্রথা ঘোষণা করলেও 
অনেক প্রযুক্তিগত খামতি এরমধোই থেকে 
গেছে। এটা কোনও প্রতিবন্ধকতা নয়, 
পুরোমাত্রায় গাফিলতি, সরকার টেলিফোনি 
প্রচলনে বেসরকারী উদ্যোগকে প্রাধান্য দিতে 
ভারতী টেলিকম ও রিলায়েন্স কমিউনিকেশনকে 
দুটো উচ্চমূলোর লাইসেন্স দিয়েই ক্ষাপ্ত। সাধারণ 
গ্রাহকদের এই বেসরকারী পরিষেবক পর্যন্ত 
পোছবার তেমন কোন ব্যবস্থা করা হয়নি। 
এখনও পর্যন্ত সস্থোরা কোন আকসেস কোড 
পায়নি। এই কোডের মাধ্যমে সেই সবসংস্থাদের 
ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে বার্তা পাঠানোর 
সুযোগ পাওয়া যায়। এমনকি সাধারণ ফোন 
থেকে এই বাবস্থা পেতেভিএসএনএল'কে যোগ 
করে দিতে হবে সেসব নেটওয়ার্কে। বলা 
নিশ্প্রয়োজন যে এই ব্যবস্থাও গড়ে উঠেনি। 
যোগাযোগ মন্ত্রকের সরাসরি অদেখাকে কর্ণপাত 
করার প্রয়োজন মনে করছে না ভারত সঞ্চার 
নিগন। এরপরের যে ছোবলটা বাকী আছে, 
তা স্য়ং হয়ত দেবে বিদেশ সঞ্চার নিগম। কেন 
না এদের হাতেই রয়েছে নেটফোনে বাবহৃত 
১০০ মেগাবাইটের অধিকাংশ ব্যান্ডউইথ। 
সেক্ষেত্রে ভিএসএনএল-এর সঙ্গে এমুহূর্তে 
সমঝোতা করা ছাড়া গতি নেই। আগামী দিনে 

















বাজেট পরবতী পর্য্যায়ে তথ্যপ্রযুক্তি এবং... 


চিন্ময় চট্টোপাধ্যায় 
প্রাথমিক জড়তা কাটিয়ে ভারতীয় তথ্যপ্রযুক্তি আবার উত্তরণের পথে। 


বিচারে এ বছরের বাজে 
নেই। রান্নার গ্যাসের দাম যেমনভাবে বাড়িয়ে আবার কমিয়ে 
বাধ্য হয়েছিলেন মাননীয় অর্থমন্রী, শ্রীযুক্ত যশোবস্ত সিনহা, ঠিক: 
ভাবেই হয়তো বাজেটের পরবর্তী সংশোধন শুনি 
অনুকূলে কিছু পরিবর্তন আনা হবে। কেন্দ্রীয় তথ প্রযুক্তি সটীব শ্রীযু 
রাজীব রত্বশাহ চেন্নাইতে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন 
সফটওয়্যার রপ্তালীর-বা'পারে কর মকুবের চেষ্টা 
চালাচ্ছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি SEE সফটওয়্যার 
রপ্তানী বাড়ানোর জন সম্পূর্ণ কর মকুব: 
প্রয়োজনীয়। এবারের বাজেটে ast শ্রীযুক্ত 
সিনহা সফটওয়্যার রপ্তানীর ৯০ শতাংশর ওপর 
কর মকুব হবে বলে ঘোষণা করেছেন. সফটওয়্যার 
রপ্তানী বাড়াতেই এই উদ্যোগ। অর্থনৈতিক মন্দার 



























অবশ্য 


এমনকি সরকারী _ 
পরিকাঠামো বন্ডে_ 
(Baw TAOS, 


আদায় হয় 
oo িনি 
অংশ সফটওয়্যার 


শিল্পে বিনিয়োগ করার কথাও ভাবছেন সরকার। 
আমেরিকাতে সন্ত্রাস হওয়ার পর বিশ্ববাজারে নেমে আসে টেলিকম দপ্তর আই ইউ নেট নামে মার্কিগ IE মেলন বিশ্ববিদ্যালয়ের 


অর্থনৈতিক মন্দা। আমেরিকার ওপর নির্ভরশীল তথ প্রযুক্তি অধীন একটি সংস্থা ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মিলিত উদ্যোগে 
কোম্পানিগুলি জোরালো আঘাত পায় ১১ই সেপ্টেম্বরের পর। “সাংখ্যবাহিনী ইন্ডিয়া লিমিটেড’ নামে এক সংস্থার জন্ম হয় । রাজনৈতিক 
ইনফোসিস, উইপ্রোর মত নামীদামী ভারতীয় তথাপ্রযুক্তি কোম্পানিগুলি মহলে বিক্ষোভ ছিল। বলা হয়েছিল সাংখ্যবাহিনীর মাধ্যমে দেশের 
এবছরের শুরু থেকেই আশার আলো নিয়ে আসছে বাজেটের প্রভাব গুরুত্পূর্ণ তথ্য বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা আছে। বাজপেয়ী 





সরকার সেইসব বাধা অগ্রাহা করে সাংখাবাহিনীর প্রকল্প শুরু করে 
কিন্ত শুরুর মধো প্রকল্প রূপায়নের বাস্তব প্রচেষ্টা না থাকার দরুন 
২০০১-এর অক্টোবর মাসে আই ইউ নেট সাংখাবাহিনীর প্রকল্প 
থেকে সরে দাড়ায় । অতান্ত দুঃখের সঙ্গে আমরা দেখলাম গত ১৯ 
শে এপ্রিল এই প্রকল্পটির সরকারীভাবে Be’ ঘোষণা করা হলো। 
তথ্যপ্রযুক্তি মন্ত্রক, তথাপ্রযুক্তি আইন এবং আরও অন্যান তথাপ্রযুক্তি 
উন্নয়নমূলক কাজকর্মের মধ্যে এইভাবে একটি অত্যাধুনিক প্রকল্পের 
অবসান ঘোষণা করা বাজপেয়ী সরকারের কাছ থেকে আশা করা 
যায়নি। সারা পৃথিবীতে যখন তথাভান্ডার গড়ে তোলার প্রচেষ্টা 
চলছে ভারত হঠাৎই সেই অগ্রগতির থেকে পিছনে সরে এলো। 
অথচ Nasscom তাদের সদা প্রকাশিত একটি সনীক্ষাতে উন্নতিশীল 
দেশগুলিতে ডেটাবেস অথবা তথ্যভান্ডার তৈরি ও ভারতের ভূমিকা 
নিয়ে বিস্তারিত গবেষণা ও আলোচনা করেছে। আগামী দিনের 
মানুষের কাছে আজকের মানুষের অর্জিত জানভান্ডার ধরে রাখার 
একমাত্র হাতিয়ার ডেটাবেস। বিভিন্ন সার্ভে অফ ইন্ডিয়া যথা — 
জিওলাজক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, 
আরও অনেক সরকারী সংস্থা আলাদা আলাদা করে নিজেদের বিষয় 
নিয়ে তথাভান্তার তৈরি ও রক্ষণাবেক্ষণের বাজে প্রচুর অর্থ, সময় 
ও শক্তি ব্যয় করে চলেছে। একই কাজের জন্য সমাস্তরালভাবে 
অযথা সরকারী অর্থের, জনগণের টাকা নষ্ট হচ্ছে এই পরিপ্রেক্ষিতে 
'সাংখ্যবাহিনী' একটি স্বপ্ন দেখিয়েছিল, প্রকল্পটির এই অসময়ে 
অপমৃত্যু যথেষ্ট হতাশার সঞ্চার করে। আশার কথা — 
'সাংখ্যাবাহিনী' বন্ধ হলেও “are ও 'বিদ্যাবাহিনী" নামে 





দুটি sem তথ্যপ্রযুক্তি মস্তক চালু করতে চলেছে। এই দুটি প্রকল্পের 
মূল কাজ হলো বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ইন্টারনেট চালু করা 
ভবিষাৎ এদের সাফলা নির্ধারণ করবে। 

পশ্চিমবঙ্গ কিন্তু পুরোনো জড়তা কাটিয়ে তথ্যপ্রযুক্তিকে যথেষ্ট 
গুরুত্ব দিতে শুরু করেছে। সফল তথ্যপ্রযুক্তি কোম্পানি HCL-A সঙ্গে 
হাত নিলিয়ে পশ্চিমবঙ্গে sen কমপিউটর তৈরির কারখানা চালু হবে 
আগামী আগষ্টমাসের মধোই। এপ্রিলের মধোই রাজা সরকার ও HCL 
কর্তৃপক্ষের মধ্যে পাকা কথাবার্তা হয়ে গেছে। গত ছ'মাস ধরে ওয়েবেল 
রাজ সরকারের হয়ে HCL- সঙ্গে কথা বলে গেছেন। এখন এটি 
শেষ পর্যায়ে এসে পাড়িয়েছে। কোলকাতার এই কারখানা তৈরি হলে, 
এখান থেকে ভারতের পূর্বাঞ্চলের প্রয়োজনীয় সমস্ত কমপিউটর 
(কোলকাতায় তৈরি হবে। HCL দ্বিতীয় আরও একটি প্রস্তাব নিয়ে 
কাজ করছে। তা হলো শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ শিক্ষা পরতিষ্ঠানগুলিতে 
সরাসরি NIIT ও HCL একযোগে কাজ করবে।110--এর তৃতীয় 
প্রত্বাবটি আরও চমকপ্রদ। এই প্রস্তাবে আছে একটি centre of 
execellence অথবা উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার কথা। বর্তমানে 
মালয়েশিয়াতে HCL- এরকম একটি উৎকর্ষ কেন্দ্র কমপিউটর 
প্রশিক্ষণ, গবেষণা ও E-governance -SA কাজ করে থাকে। অদূর 
ভবিষ্যতে তথ্যপ্রযুক্তির আজিনাতে পশ্চিমবঙ্গের তথা ভারতের আরও 
উন্নতির আশা রাখা যায় HCL, WIPRO কিম্বা ইনফোসিসের মত 
সফল তথ্যপ্রযুক্তি সংস্থার যৌথ উদ্যোগে। 





ভর চিন্ময় চট্টোপাধ্যায় হংকং AEA রেকর্ডস একজিকিউাটিভ। 0 











FAR তত 


শান্তনু চট্টোপাধ্যায় 





যত ছোট ঘটনাই ঘটুক না কেন, তার একটি প্রভাব পড়বেই পড়বে 









পূর্বাভাষ | আবার Krakatoa দ্বীত 











যায়। তাই, Super-Computer-<4 









বেশি বিশেষজতা 
খুব অল্প-সংখ্যকমা 





সকলের কোনও বিশেষ একটি 


অনুসন্ধান করার আকাঙ্ক্ষা বা স্পৃহা নাও 





থাকতে পারে — তা ছাড়া আমি নিজেও বা 
কতটা বুঝি। 

পদার্থবিদ্যা এবং তৎসংলগ্ন গণিত 
আমাদের বলে যে সারা বিশ্ব ব্রহ্মান্ডের সমস্ত 
(এবং প্রায় অসংখ্য) অণু অর্থাৎ বি 
কি -- সকলেই অন্য সকলকে 
এবং অনা সকলের দ্বারা প্রভাবিত হয়। কিছু 
অণুহয়ত নিজেদের খুব কাছাকাছি আছে (যেমন 
আমার চুলের বা নখের বা দাতের অণুগুলো), 
আর যার বেশির ভাগই একে অন্যের থেকে 
খুবই দূরে (পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারা 
হল Proxima Centuri-প্রায় চার আলোক বর্ষ 
দূরে, অর্থাৎ ওখান থেকে আমাদের পৃথিবীতে 
আলো পৌঁছতে চার বছর লাগে, আর সূর্য = 
থেকে লাগে প্রায় আট মিনিটের মত)। তবুও, 
































মারলাম, তাতেও হাওয়া 
আলোড়ন উঠবে । তাহলে 
পশু-প্রাণী যাই করুক 
দৌড়ি, লাফা-লাফি ইত্যাদি _ 
সব কাজ বাতাসে বিশৃঙ্খলতার আলোড়ন (Dis- 
E turbance) উঠবে। এ তো খুব সাংঘাতিক কথা 








ক্ষেরে 


ওখানকার একটি অণু আমাদের পৃথিবীর একটা — কোটি কোটি মানুষ ও অন্যান্য প্রাণী সব 
অণুকে প্রভাবিত করবেই করবে — সে প্রভাব সময়েই কতরকম ভাবে বাতাসে আলোড়ন 
যত ক্ষীণ, কম শক্তির বা গ্রিয়মান হোক না তুলছে। এই সমস্ত কিছুর যদি হদিশ রাখতে হয়, 
কেন। যাবে।সাইবেরিয়াতে একটা বিরাট উন্ধা পড়াতে | এদের সকলের কাজ-কর্ম গতিবিধিখবর রাখতে 

আমরা জানি যে Super-Computer -এর | সেখানে মাটিতে একটা বিরাট গহুর হয়ে এবং এই সব কিছুকে অনুশীলন, বিশ্লেষণ ও 
প্রয়োজন হয়েছিল বেশ কয়েকটা ক্ষেত্রে,যেমন | গিয়েছিল এবং সেই সময়ে যে শক্তি উৎপন্ন | সমন্বয় করে তবেই যদি উত্তর পেতে হয়, তাহলে 


এটা কি কোনও দিন সম্ভব হবে? না কি. অন্যান্য 
ক্ষেত্রে আমরা যেমন সন্তাব্যতার সূত্র ধরে বহু 
জটিল অঙ্কের সমাধান করি তার আশ্রয় নিতে 
হবে। 


হয়েছিল, তা বেশ কয়েকটি বড় হাইড্রোজেন 
বোমার সমান। তাপ, ভূকম্পন, ধূলোর সৃষ্টি 
ইত্যাদি সব কিছু মিলে আবহাওয়ার বেশ 
পরিবর্তন করেছিল — তার হদিশ আছে। 


আবহাওয়ার হাল-হকিকত জানবার জন্য এবং 
তার পূর্বাভাষের জন্য। এর কারণ, আবহাওয়া 
নির্ভর করে কহু উপাদান বা হেতুর 














a ২০০২ চটি 











এখানে দুটি কথা আমাদের 


R] 





হবে। প্রথম হল যে, আমরা 
অনুসারে দুটি গতিবেগমাত্রার (Velocity) 
যোগফল বার করবার সময়ে, সোজাসুজি 
দুটিকে যোগ করতাম : V, + ৬. ৷ কিন্তু 
আইনস্টাইন-এর আপেক্ষিক ত 





যোগফলটাকে দিয়ে fa - ভাগ 
করতে হবে। সাধারণ দৈনন্দিন জীবনে, V, 
এবং V, দুটোই 0-র ORT আলোর 
গতিবেগমাত্রা, মানে সেকেণ্ডে তিন লক্ষ 
কিলোমিটার) থেকে এতই ছোট, যে বিভাজকটা 
প্রায় একের সমানই থাকবে। অর্থাৎ নিউটন- 
এর সৃত্র ঠিবই কাজকরবে। তবে, পারমাণবিক 
পদার্থ বিদ্যা বা জোর্তিবিদ্যায় আইনস্টাইন-এর 
সূত্রের সাহায্য নিতেই হবে, তা না হলে, ভুল 
উত্তর পাব। দ্বিতীয়ত, আমরা যতই নিজেদের 
বড়াই করি না কেন যে আমরা বিজ্ঞান এবং 
গণিতে অনেক এগিয়ে এসেছি, পদার্থ বিদ্যার 
যে কোনও সূত্রের একটা মূল শর্ত থাকে — 
"যদি অনা সমস্ত বৈশিষ্ট অপরিবর্তিত 
থাকে।" আবার বহক্ষেত্েই আমরা গণিতকে 
সরল করার জনা একটি কাল্পনিক আদশ 
(deal), নিয়ে তত্বের অবতারণা করি। যেমন, 





Guy Lussack's Law For Ideal Gases 
(PY = RT) | অথবা, আমরা একটা সম্পূণ 
স্বতন্ত্র এবং নিঃসঙ্গ অবস্থার (Isolated Sys- 
tem) কল্পনা করি — এর সব থেকে বেশি 
প্রচলন মনে হয় “তাপ প্রয়োগ দ্বারা যন্াদি 
চালনবিদ্যা”-য় (Thermodynamics) | 
আমরা এই সব কাল্পনিক আদর্শ বা স্বতন্ত্র 
অবস্থার সাহায্য নিয়ে কিন্তু যে সব তত্ব 
পেয়েছি, সেগুলো বাস্তবে ঠিকই কাজ করে — 
তার প্রমাণ আজকের শিল্প যুগ (Industrial 
Age) | 

তাই-ই যদি হয়, তা হলে এত সব বাক 
বিতগ্ডা কেন? বেশ তো কাজ চলে যাচ্ছে। 
আজেবাজে চিন্তা করা কেন? মানুষ যদি চিন্তা 
করা, প্রশ্ন করা, অজানার পেছনে ছুটে বেড়ান, 
সবই বন্ধ করে দিত, সভ্যতা এগুতে পারত 
না। বিশৃঙ্খলা তন্ত নিয়ে যে সব বিজ্ঞানী বা 
গাণিতিকরা চর্চা করছেন, তারা মনে করছেন 
যে বিশৃত্খলাতেও পূর্বাভায সম্ভব এবং একে 
নিয়স্ত্রণও করা যাবে। তা হলে আমাদের বহু 
জটিল প্রশ্নের সুচারুরূপে সমাধান হবে। তারই 
জন্যে এত চেষ্টা। 

এবারে আনাদের সকলের পরিচিত দোলক 
(Pendulum) — যা আগে দেওয়াল ঘড়ি বা 











ঠাকুরদা ঘড়িতে (Grand Father Clock) 
থাকত স্কুলে পড়েছি, দোলকের Time Pe- 
riod = 22 V (a/g) ইত্যাদি। একটু পরে, 
পড়েছি যে এটা একটা Simple Harmonic 
Motion-93 উদাহরণ। দোলনার মত 
দোলককেও যদি বেশি জো 








তে দোলনাটা ঝুলে থাকে, সেই 
দণ্ডে চারদিকে ঘুরতে থাকবে — অবশ্য যদি 
অন্যরকম বাধা না থাকে, যেমন 
দণ্ডটার সাথে লাগানো "e ora যদি 
ঘুরতে না পারে তাহলে একবার ঘুরলেই 
দোলনাটার দড়ি দণ্ডের চারদিকে একপাক 
জড়িয়ে যাবে, যদি দোলনাটা এই রকম 
থেমে যাবে, কেন না দড়ি প্রায় ফুরিয়ে যাবে 
_ অবশ্য এর মাঝখানে অনেক “যদি” এবং 
“কিন্ত '' আছে, সে সব কথা এখানে 
অশ্রাসঙ্গিক। আমরা তা হলে দেখতে পারছি 
যেখুব জোরে দোলকটিকে দুলিয়ে দিলে সেটা 
উড়োজাহাজের (পুরোনো উড়োজাহাজের) 
Propellor-94 মত ঘুরতে থাকবে যদি 
আমরা ধরে নিই (হ্যা, আবার “যদি") যে 
ঘর্ষণ (Friction) নেই। কিন্ত, কার্যক্ষেত্রে কি 
দেখি? যে কোনও দোলককে দুলিয়ে দেবার 
পর, আনে আস্তে সেটা ঘর্ষণ ও অন্যান্য 
কারণে থেমে যায়। ঘড়ির বেলা থামে না, 
কারণ আমরা ঘড়িতে চাবি দিয়ে ঘড়ির কাজ, 
করার জনা শক্তি পরিবেশন করছি। যার 
একটা অংশ এই ঘর্ষণজনিত বাধাকে বাহত 


করতে পারে। 

দোলকের এই দোলনের সাথে বিশৃঙ্খলা 
তন্তের ARE আমরা আগামী দিনে আলোচনা 
করব। a 








শর্টকাটে সারুন 


রঞ্জন সেন 
'মপিউটর ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে 
অতিরিক্ত কমপিউটর বাবহা 


রোগ বালাইও বা 
মাউস ব্যবহার করা, কি 


করার টিপস। 











অসুখ কারপাল টানেল। বিশেষজ্ঞদের 
কমপিউটর ব্যবহারকারীদের মধ্যে এই রোগ 
ক্রমেই বাড়ছে। 

মাইস হচ্ছে এমন একটি অতিরিক্ত 
কমপিউটর ব্যবহারজনিত অসুখ যার ফলে 
আক্রান্তরা তাদের হাত কাধের ওপরে তুলতে 
পারেন A | আক্রান্ত বহু মানুষ প্রথমে হৃদরে 
বিশেষজ্ঞদের কাছে ছুটছেন। কারণ মাউস 
থেকে উপহার পাওয়া এই অসুখ শরীরের বা 
[দিকেই বেশি দেখা যায়, বাদিক ক্রমশই অসাড় 
হয়ে যাচ্ছে আক্রান্তদের । 

কমপিউটর সৃষ্ট অসুখের ব্যাপারে 
[বিশেষজ্ঞ থাইল্যান্ডের সবথেকে বড় 
নিউরোলজিস্ট ডক গক এই অসুখ এড়ানোর 
জনা কমপিউটরে কি করে শর্টকার্টে কাজ 
সারবেন তার জন্য কিছু প্রোগ্রাম তৈরি 
করেছেন। এই ম্যাক্রো প্রোগ্রাপ্ুলির 
সাহায্যে মেশিনটিকে এমনভাবে প্রোগ্রাম 
করতে পারবেন যাতে আপনাকে আর দীঘ 
সময় ধরে একই কাজের পুনরাবৃত্তি করতে 
হবে না। হাফ ডজন মাউস ক্রিক এবং এক 
ডজন কিবোর্ড স্ট্রোক এর বদলে একবার 
বাটনে একটি বিশেষ কম্বিনেশন দাবালেই 
কাজ শেষ। যেমন কন্বিনেশনটি এরকম 
‘Alt-Ctrl-F6 অথবা Alt-M অথবা 
Winkey-8 | 








আপ ফোল্ডারে। তার ফলে আপনি উইন্ডো 
স্টার্ট করলেই সেগুলি চালু হয়ে যাবে 
আপনি যদি ম্যাক্রোগুলি এডিট করতে চান 
হলে সেগুলি চলে যাবে সিস্টেম Ge 
এইভাবে তারা নিজেরাই নিজেদের ইনস্টল 
করে নেবে। এছাড়া 
প্রোগ্রাম্ুলিকে আর অন্য কোন উপায়েই 
পাওয়া যাবে না। কোন পরিশ্রম ছাড়াই 
প্রোথামটি নিয়ে কাজ করার জন্য সেটিকে চালু 
করতে পারবেন। 
উইনকি খুবই নাম 
কোপারনিক এটা গ্রহণ করেছেন। কিন্তু এটা 
নিখরচায় পাওয়া যায়। এটা Ctrl এবং Alt- 
র মাঝখানের প্রায় অব্যহৃত উইন্ডোজকি কে 
সচল রাখে। কারণ এই কি-টির কিছু ব্যবহার 
রয়েছে। আপনি স্টার্ট মেনুতে যাওয়ার জন্য 
এটি টিপতে পারেন। এটিতে কিছু বিল্ট ইন 
প্রোগ্রাসও রয়েছে। যেমন কোন প্রোগ্রাম 


এবং 





করা প্রোগ্রান। 














চালাতে হলে winkey-R অথ 


জন্য winkey-H কিন্তু 










কমপিউটরের ক্ষমতার ওপর 
নির্ভর করে। উদাহরণ হিসেবে বলা হে 
পারে উইন কি টিপলেই লেফট আরো 
আপনি যাতে কাজ করছেন সেই উইন্ডোটি 
শ্রিনিমাইজড করা যাবে। এর মানে হল 
আপনাকে আর স্ক্রিনের ওপর থেকে 
মাউসটিকে টেনে এনে লিটল বারে ক্লিক 
করতে হবে না। প্রিন্টারস ফোল্ডার চাইলে 
উইন-কি এবং P টিপলেই চলবে। 


aos EB 








এসব তো খুবই ভাল ব্যাপার | কিন্তু এর 
আসল সুবিধাটি হল অন্য জায়গায়। যখন 
থেকে আপনি উইন-কিকে কোন কাজ করার 
জন্য অর্ডার করতে শুরু করবেন তখনই 
আসল মজা। ধরা যাক আপনি টেক্সট প্যাড, 
এডিটর এবং আরও অনেক কিছু ব্যবহার 
করেন। এসব কিছু স্টার্ট করার জনা 
আপনাকে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে 
যেতে হয়। কিন্তু উইন-কি -T টিপে এক 
সেকেন্ডেই এই কাজটা করে ফেলতে পারেন 
আপনি উইন-কিতে হেল্প বলে কিছু নেই। 
তবে আপনি যদি প্রোগ্রামের প্রপার্টিজ বে 
যান তাহলে আপনি প্রোগ্রামটি কিভাবে চলে 
এবং কিভাবে আপনার নিজের হট-কির 
সাহাযো এটার সম্পাদনা বা সংযোজন 
ঘটাবেন সেই ব্যাপারে একটা ধারণা পেয়ে 
যেতে পারেন। 





হট-কি উইন-কির থেকে আলাদা । এর 
সাহাযো আপনি যেকোন হট-কি কস, 
বিনেশানে যেতে পারবেন Alt-T টিপে। 
একটা টেক্সট পাড়ের শর্ত মেনেই চালু 
আকারের প্রোগ্রাম হট-কি হল শর্টকাটের 
একটা সংগ্রহঃ মাউস নয় এটা ব্যবহার 
করতে হয় কিবোর্ডেই। উইন-কি এবং হট- 
কি সংখ্যায় খুবই কম। এদের সাহায্যে 
আপনি একটা করে কাজই করতে পারেন। 
আপনি একটা প্রোগ্রাম স্টার্ট করতে পারেন। 
এর বেশি কিছু নয়। উইন-কি আপনার 
এডিটর স্টার্ট করে কিন্তু সেই সময়ে টাইপ 
করতে পারে না। এটা ব্রাউজার স্টার্ট করতে 
এবং এক সঙ্গে চারটি ওয়েব পেজ খুলতেও 
পারে না। এটা করতে পারে মাক্রো 





মাক্রো amaA . কমপিউটর 
অভিজ্ঞদের জন্য নয় | যেসব নানুষ প্রোগ্রাম 
করতে পারে না তাদের জনা এটি সামানা 
প্রোগ্রাম তৈরি করে। মোদ্দা কথা ম্যান্রো 
GUEA আপনার করা কাজটা দেখে নিয়েই 
সেটির পুনরাবৃত্তি করে। যখন এবং 
যতবার আপনি চাইবেন ততক্ষণ এটি 
একই কাজ করে যাবে। এর ফলে একঘেয়ে 
বিরক্তিকর কাজের দায়িত্ব আপনি এর 
ওপর চাপিয়ে দিতে পারেন। মূল ম্যাক্রোটি 
লেখার পর আপনি এটা পরিবর্ধন ও 
পরিমার্জন করতে পারবেন। যারা একটু 
কনপিউটর বোঝেন তারা ব্যবহার করতে 
পারেন Autolti এটা SOOKB-7¢ 
কম। ডাউনলোড সবচাইতে কম। 








fr 01. years 


1 would like to subscribe to ‘Computer Tothyo O Projukti’ 











O 2 years D3 years 











সিলিকন ডায়েরি 


জয়ন্ত গুপ্ত 


আধিক মন্দাও মনোবলে চিড় ধরাতে পারেনি। 


fete মন্দার ছায়া ক্রমশই দীর্ঘতর 
হচ্ছে সিলিকন ভ্যালির নৈশ আসর. 
প্রমোদ অনুষ্ঠান আর চ্যারিটি 
বলগুলির ওপর । কমছে টিকিটের বিক্রি। ফুর্তি 
আর উচ্ছাসে উপচে পড়া এই সব অনুষ্ঠানগুলি 












বিক্রি হয়েছে অর্ধেকের কম। ১,৪৫০ নানে 
একটি সংস্থার কথাই ধরা যাক। এদের এ বছরের 
লক্ষামাত্রা ছিল ৩৯টি চ্যারিটি শো থেকে 
৫০০,০০০ ডলার সংগ্রহ করা । সংগঠকরা 
ভেবেছিলেন তারা লক্ষামাত্রা পুরণ করতে 
পারবেন। কিন্তু কিছুদিন আগেই তারা জানতে 
পেরেছেন প্রায় ২৫ শতাংশ টিকিট অবিক্রিত 
থেকে যাবে। সফটওয়্যার সংস্থাগুলির বন্তব্য 
এক্ষেত্রে পরিষ্কার টিকিট বিক্রির জন্য মূলত 
কর্পোরেট হাউসগুলির ওপরই নির্ভর করেন 
সংগঠকরা ৷এই চ্যারিটি শোগুলি সম্পর্কে এখন 





















দেখলাম কহ টেবিলই ফাকা | সেদিন ছিল একটি 
তারকাখচিত চ্যারিটি বল। এই রকম ছবি আগে 
কল্পনা করাও ছিল কঠিন। অনুষ্ঠানটি ছিল 
সিলিকন ভ্যালির একটি বিখ্যাত তহবিল সংগ্রহ 
করার জন্য পার্টি দ্বেচ্ছাসেবকদের উৎসাহে 
অবশ্য তাতে ভাটা পড়েনি। তারা পার্টিটি রঙ- 
রসে জমজমাট করে তোলার চেষ্টাতে কোন 
ক্রুটি রাখছেন না। যদিও লোকে যে তাদের 
চেষ্টার তেমন খুব একটা দান দিচ্ছেন তাও 








এবারে স্যানজোস ন্যাকএনরি সেন্টারের 
চারিটি বলেও এই নিলননেলার' এ 
ক্রটি ছিল না। গোটা হলটিকে সাজানো হয়েছিল 
'ফিউচারিস্টিক প্রপস দিয়ে। টিম ছিল "ফ্লাই মি 
টু দা স্টারস" শ্যান্মেন রিসেপশন এরিয়াতে 
ছিল ৩০ ফুট উচু একটি স্পেস ল্যাব। এছাড়াও 
ছিল ফ্রেন্ডশিপ-৭ নামে একটি স্পেস ক্যাপসুল 
ডিনার টেবিলের ওপরে ভেসে যাচ্ছিল গ্রহ 
উপগ্রহের রেপ্রিকা। শিল্পীরা দাঁড়িয়েছিলেন 
মানবভাঙ্কর্ষের আদলে | 

আর্থিক ছবিটা এখন অনেকটা বিবর্ণ ৷ তবুও 
এই বলের মেজাজ মনে করিয়ে দিচ্ছিল সিলিকন 
ভ্যালি আছে সিলিকন ভ্যালিতেই। তার বৈভব, 
উদ্ভাবন, বক্সনার দাপট এখনও অনিঃশেষ। বলের 
আর্টিস্টিকডিজাইল টিনের বে চেয়ারন্ান ভালেরি 
'সিলার চেঁচিয়ে বললেন “We wanted to siy 
+ you can't squash Silicon Valley”. we 
are still the center of vision, the center 
of innovation” -এক হাজার আয়েস্টারশুটাস, 
৩ হাজার চিংড়ি, ৫০০ বোতল ওয়াইন, ১.৭৫ 

















রেফারেনাসিরাল ইনাটিথিটি বিষয়ে কিছু কথা, 


(লেশন (Relation) ছারা সংযোজিত টেবিলগুলির ক্ষেত্রে কী 
পদ্ধতি প্রয়োগ করা যায় সাধারণত তা ঠিক করে দেওয়াই 
রেফারেনাশিয়াল Laas (Referctial Integrity বা হি) 
কাজ। এর মূল সূত্র হল. নিয়ন্ুক টেবিলের (Parent Table) ee 
সূচক মান (Primary Key Val৷॥৫)-এর অনুরূপ একটি পরক সূচক 
(Foreign Key) অন্য একটি টেবিলে (যেটাকে Child Table বলা 
হয়) অবশাই থাকবে। রেফারেনাসিয়াল ইনটি্রিটির সূত্র অনুযায়ী যেসব 
তথ্য (Record) এই নীতি মানে না. সেগুলি কার্যকর হবে না। 

রেফারেনসিয়াল ইনটিগ্রিটি বিভিন্ন 
ক্ষেত্রে প্রয়োগ করা যায়। আপনাকে শুধু 
দেখতে হবে, কোন পদ্ধতি ভাটার (Data) 
সঙ্গে সব থেকে বেশি খাপ খায়। উদাহরণ 
স্বরূপ, সাধারণ সরবরাহ তথা (General 


আপনি রাখতে পারেন যখন আপনি তার সম্থন্ধে একটি তথা 
ORDERS DBF-< রাখেন। এই ভাবে দুটি টেবিল পরদ্পরের মধ্যে 
জনক-সম্ভান (Parent-child) সম্পর্ক গড়ে তোলে যেখানে 
ORDERS DBF হল Parent টেবিল, এবং ORDITEMS DBF 
হল Chia টেবিল। 

এই বিষয়টিকে আরও সহজভাবে বোঝানোর জনা বলা যেতে 
পারে, কোনও এক অভিভাবকের সন্তান নাও থাকতে পারে, কিন্ত 
সন্তান কখনই অভিভাবক ছাড়া হতে পারে না। 


7 স্থায়ী সম্পর্ক নির্মাণ (Forming 
Persistent Relation) 
স্থায়ী সম্পর্ক দ্বারা দুটি টেবিলের মধ্যে 
সম্পর্ক বোঝায় এবং এটি Database 
10০58707-এর মধো রক্ষিত থাকে। 


















সরবরাহ তথা (Detailed Order Infor- : ee et 
= Visual Foxpro তখনই আপনা থেকে ওই 

mation) এই দুটির মধ্যে সম্পর্ক নিয়ে = ia 

আলোচনা করা যাক — আমরা দেখেছি F sa aaeei Mias Sage 







aemm এই দুটিতথাকে [= === 


SQL বিবৃতিতে (Statement) দুটি 
সম্পর্কস্থাপনে বিশেষভাবে 
যথাক্রমে ORDERS.DBF < 


হল 
ailll 





স্থায়ী সম্পর্ক তৈরি করতে পারেন না। এবার যদি আপনি অন্য একটি 
টেবিলের প্রাথনিক সূচকের সাথে প্রথম টেবিলের প্রাথনিক সুচক সংযুক্ত 
করেন, তাহলে ফল্সপ্রো এটিকে এক থেকে-এক (One-to-one) সম্পর্ক 
হিসেবে গণ্য করবে। অন্যদিকে প্রথম টেবিলের প্রাথমিক সূচকের সাথে 
অন্য টেবিলের এক বা একাধিক স্থির সূচকের সংযোগের ফলে এক- 
থেকে অনেক (one-to-many) সম্পর্ক তৈরি হবে। এখানে একটা 
কথা মনে রাখতে হবে যে একটি স্থির সূচক একই সূচক মানযুক্ত 
(index value) একাধিক তথাকে বাধা দেয় না, এটি শুধু এই ধরনের 
প্রথম সূচককে নির্দেশ করে; এবার ডাটাবেস ডিজাইনার উইনডোজে 
আপনি একটি সংযোগকারী রেখা দেখতে পাবেন। ভিস্যুয়াল ফন্সপ্রো- 
তে এক থেকে-একসম্পর্কের ক্ষেত্রে এটি একটি রেখার সাহায্যে বোঝায়, 
অন্যদিকে এক থেকে অনেক সম্পর্কের ক্ষেত্রে একাধিক রেখার নাধানে 
বোঝানো হয়। 


সম্পর্ক ভাঙার পদ্ধতি (breaking a relation) 

কোনও সম্পর্ক, যেটার আর প্রয়োজন নেই অথবা যেটাকে ভুলভাবে 

বর্ণনা করা হয়েছে, ভাঙতে হলে ওটাতে ক্লিক করুন এবং আপনার 

কি-বোর্ডে “Delete” বোতাম টিপুন। আপনি মাউসে right-click করে 

shateur menu থেকে remove relationship ক্রিক করলেও 

সম্পর্কটি মুছে যাবে। 

সম্পর্ক স্থাপনের পদ্ধতি (Self-reflectional relation) 

Self-referential relation কোন একটি টেবিলের দুটি আলাদা ক্ষেত্রের 

১ একটি প্রকৃষ্ট উদাহরণ হল, 
[ও পরিদর্শকের মধ্য সম্পর্ক । একটি 

















বিল্ডারের একেবারে নীচের অংশে 
শ্রেণীতে (Row) প্রতোকটি সম্পর্ককে (Relation) দেখায়। প্রন 
শ্ৰেণীতে যে কলানগুলি থাকে, সেগুলি মূল এবং শাখা টেবিলগুলি 
ফেলা এবং ঢোকানোর জনা থাকে। প্রথনদিকে এই কলাম 
প্থগনোর' (Ignore) কথাটি ভেসে ওঠে। তবে, প্রত্যেকটা সম্পর্ক 
এবং ক্রিয়ার জনয নিয়ন বলে দেওয়া যায়। শেষ যে দুটি কলান থাকে 
সেখানে দুল এবং শাখা টাগের সম্পর্ক নির্দিষ্ট ভাবে বলা থাকে। 
পরিবর্তন করা যায়। এই কলামগুলির যে কোনও একটি বেছে নিয়ে ব্রিক 
করলে একটি ড্রপ-ডাউন বাটন (Drop-down Button) দেখায়। ওই 
বাটনে ক্রিককরলে রেফারেনসিয়াল অপশন ভেসে ওঠে। এই অপশনটি 
বিল্ডারের ওপর দিকে একটি পেজ ফ্রেম-এও (Pape Frame) দেখায়। 

প্রত্যেকটি রেফারেনসিয়াল আকশানের একটি করে পাতা থাকে, 
যাতে প্রাপ্ত অপশনগুলি দেখা যায়। রেফারেনশিয়াল অপশন তখনই 
দেখায়, যখন মূল টেবিল (parent table)-£4 সূচক মান (Key- 
value) পরিবর্তন করা হয়। সেগুলির মধ্যে আছে 
* ক্যাসকেড (cascade) : এই অপশন-এর সাহাযো প্রত্যেকটি শাখার 
রেকর্ড-কে পরিবর্তন করা যায়, যার মধ্য মূল টেবিলেও নতুন সূচক 
মান থাকে। কিন্তু, এখানে মূল টেবিলের অংশে পুরোনো সূচক মান 
থাকতে পারে। 
* ATE (Restrict): এই অপশন-এর সাহাযো দেখা হয় যে শাখা 
টেবিলগুলির সূচক মান সঙ্গে সমান কিনা। যদি সমান থাকে, তবে 
ফক্সপ্রো কখনই মূল টেবিলের রেকর্ড বর্তমান সূত্র টেবিলের সূচক 
মান-এর পরিবর্তন করতে দেবে না। 
*ইগনোর (Ignore) - এই অপশন-এর দ্বারা কোনও রেফারেনসিয়াল 
ইনটিগ্রিটি কাজ করে না। ফলে মূল টেবিলের সূচক মান প্রয়োজন মত 
পরিবর্তন করা যায়। কিন্তু, এতে শাখা টেবিলের রেকর্ডগুলি 
(কোনওভাবেই ক্ষতিগ্রস্থ হয় না। 
প্রতোকটি অপশনের একটি করে অপশন (রেডিও) বাটন [Option 
(Radio) Button] রয়েছে। বাটনগুলি ক্রিক করলে কিল্ডারের ওপরের 

















আলো যে হৰ রিলে সহ রয়েছে সেও পির নর যায় 














ডেপথ ফেড র্যানডম টিকার 
(DepthFadeRandomTicker) 
এই টিকার আপলেটের মধ্যে এক বা er 
অতিক্রম করে। লেখাগুলি ক্রমশ আবছা হয়ে আসা ত্রিমাত্রিক আকার 
নেয়। এক্ষেত্রে অনুচ্ছেদণ্ডলি আপলেটের যেকোনও জায়গা দিয়ে 
প্রবেশ করতে পারে এবং বেরোতে পারে। এক বারে একটা মাত্র 
অনুচ্ছেদ দেখা যায় এবং এক্ষেত্রে দণ্ডলি এক টানা চলতে পারে 
অথবা পরবর্তী অনুচ্ছেদে যাওয়ার আগে একটি নির্দিষ্ট জায়গায় থানতে 
পারে। 











টেবিল ৪-২৪ : ডেপথ ফেড ব্যানডন টিকার বিন্যাস। 


চলুন জাভায় যাই 


অরিন্দম মুখোপাধ্যায় 
শেড টিকার নিয়ে আরও কিছু আলোচনা । 








ডেপথ শেড হরাইজন্টাল টিকার 
(DepthShadeHorizontalTicker) 

এই টিকার আপলেটে এক বা একাধিক অনুচ্ছেদ পাশাপাশি চলতে 
পারে। অনুচ্ছেদের লেখাগুলি আবছা থেকে ক্রমশ স্পষ্ট হয়ে আসা 
তিনাত্রিক (Reverse Fading three-dimensional) আকারে দেখা 
যায়। এক্ষেত্রে একটি অনুচ্ছেদ একবারে দেখা যায় ।অনুষ্ছেদটি একটানা 
চলতে পারে বা এক জায়গায় থামতে পারে। 














ডেপথ CFS সাকসেসিভ টেক্সট 
(DepthFadeSuccessiveText) 
এই টিকার আপলেটের সাহায্যে এক বা একাধিক অনুচ্ছেদ পর পর 


RS saad de deg a 













ডেপথ শেড আযডজাসেন্ট হরাইজন্টাল টিকার 
(DepthShadeAdjHoriz Ticker) 
এই টিকার আপলেটে এক 
পাশাপাশি চলতে পারে। লে 
আসা ত্রিমাত্রিক রূপ পায়। এক্ষেত্রে এক 
যায় এবং লেখাগুলি সবসময়ে সচল থাব 
একটি নির্দিষ্ট জায়গায় থামানো যেতে পারে। 


oh পাপ 


ims We 
Meus Mozart Johann SSeS 


বৈশিষ্ট্য 
টেবিল ৪-২৮ : ডেপথ শেড আডজাসেন্ট হরাইজন্টাল টিকার বিন্যাস। 





শা আলাল 


oS 
(DepthShadeAdj VertiTicker) 

এক্ষেত্রে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি উপর থেকে নীচে বা 
নীচ থেকে উপরে চলাচল করে। ত্রিমাত্রিক লেখাগুলি আবছা থেকে 
ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে এক্ষেত্রেও একসঙ্গে অনেকগুলি অনুচ্ছেদ দেখা 
যেতে পারে এবং অনুচ্ছেদণ্ডলি সবসময়ে সচল থাকতে পারে বা 
কোনও একটি নির্দিষ্ট জায়গায় থামানো যেতে পারে। 








ডেপথ শেড র্যানডম টিকার 
adeRand 














ডেপথ শেড সাকসেসিভ টেক্সট 
(DepthShadeSuccessiveText) 

এই আ্যাপলেটের সাহায্যে এক বা একাধিক অনুচ্ছেদ পরপর দেখা 
যায়। এক্ষেত্রেও ত্রিমাত্রিক লেখাগুলি আবছা থেকে ক্রমশ স্পস্ট হয়ে 
ওঠে। একসাথে একটি অনুচ্ছেদ দেখা গেলেও, এক্ষেত্রে ছে 
সচল থাকে না. কিন্তু Pause Location সূত্র প্রয়োগ করে 
একটি নির্দিষ্ট জায়গায় রাখা যায়। 


es 
বৈশিষ্ট্য 














ছন ম্যাসাচুসেটস ইন্গটিটিং 
সব টেকনোলজির মিডিয়া ল্যাবের 





উন্নয়নশীল দেশের জন৷ প্রযুক্তি, ইত্যাদি 
ক্ষেত্রে গবেষণার 





মিডিয়ালযাবের 
কনসর্টিয়াম-এর অন্যতম স্থপতি 
ল্যাবের শ্লোগান আইটি ফর দ্যা মাসেস-কে 
সাকার করে তোলার কাজের তিনিই প্রধান 
সেনাপতি। 

তার মতে তথাপ্রযুক্তি মানুষের জনা। এই 
শ্লোগানে সত্যিই কোন চমক নেই। তথ্যপ্রযুক্তি 
বায় প্রতিদিনই কমছে। সুতরাং ভবিযাতে এটা 
আরও বেশি মানুষ ব্যবহার করতে পারবেন। 
এদের অনেকেই এখনকার তথা প্রযুক্তি 
বাবহারকারীদের তুলনায় আরও গরীব। 
“তারা এদিয়ে কিকরবেন, কি তাদের সবচেয়ে 
বেশি কাজে লাগবে আনরা জানি না। আমরা 
শুধু এটকু জানি তারা পিসিতে উইন্ডোজ 
ব্যাবহার করবেন না”। অনাদিকে প্রতিবছরই 
কমছে হার্ডওয়যারের দাম। বেশি সংখ্যায় 
উৎপাদন করলে দাম আরও কমবে। এই 
মুহুর্তের কাজ হল পৃথিবীর পিছিয়ে থাকা 
মানুষের কাজে লাগে এমন কোন কার্যকরী 
উদ্ধাবন। 


ac: 








ডিজিটাল ভিলেজের স্থপতি 


IMT METS আলেকস পেন্টল্যান্ড 


চিন্তাভাবনা করছে। আই আইটি, 
আই আই এস সি, বাঙ্গালোর 








থেকে গুরু করে রাজা সরকার, 
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, পুরসভা 
সবার সঙ্গেই কাজ করতে চায় 
মিডিয়া ল্যাব। 

পেন্টল্যান্ড বলেন প্রথম বছরটা তাদের 
প্রস্তুতি পর্ব। এই উদ্যোগে সবচাইতে ভাল 
পার্টনার কারা হতে পারবেন তা একবার দেখে 
নিতে চান তারা। ভারতীয় প্রেক্ষিতে একটা 
ল্যাব মডেল তৈরি করা এবং এর পাশাপাশি 
সারা দুনিয়ার প্রতিটি মানুষের কাছে পৌঁছনর 
মত একটা মডেল তৈরি করাই তাদের লক্ষা। 
মিডিয়া ল্যাব তাদের সদর দপ্তর করেছে 
মুস্বাইতে। রিসার্চ ল্যাব মুম্বাই, cone, দিল্লি, 
কানপুর আই আই টি ক্যাম্পাসে। 

তার মতে ভারতকে বেছে নেওয়ার 
পিছনে বিশেষ কোন উদ্দেশ্য নেই। কারণ, 
রাশিয়া বা ইন্দোনেশিয়ার গ্রামের অবস্থার 
সঙ্গে ভারতের গ্রামের মৌলিক কোন তফাৎ 
নেই। সুতরাং এখানে যা সমাধান বার করা 





যাবে তা উত্নয়ণশীল অন্যানা দেশের ক্ষেত্রেও 
সমভাবে প্রযোজা। ইতিমধোই মিডিয়া ল্যাব 
ঠিক করে ফেলেছে তাদের রিসার্চ আজেন্ডা। 
এটা হল গ্রামীণ মানুষদের কাছে ডিজিটাল 
সার্ভিস পোঁছে দেওয়ার প্রধান বাধা। এই বাধা 
দূর করার জন্য যে তিনটি ক্ষেত্রে তারা কাজ 
করবেন তা হল ওয়ার্ল্ড কমপিউটর, বিটস ফর 
অল এবং টুমরোজ টুলস। 

“ওয়ার্ল্ড কমপিউটর' প্রকল্পে একেবারে 
নিরক্ষরও যাতে ব্যবহার করতে পারেন খুব কম 
দামের এমন কোন ইনটারফেস সহ ছোট 
অপারেটিং সিস্টেম তৈরি করা হবে। একটি 
সতিকারের বহভাষিক ইউজার ইনটারফেস কি 
করে তৈরি করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করা 
হচ্ছে। এর সাহায্যে মাল্টিলযাঙ্গুয়েজ অথরিং, 
ওয়েব জ্যাকসেস এবং ডেটাবেসসার্চকরা যাবে। 








‘fan ফর অ 
গ্রামের লোকদের জ 





এজন৷ তারা লাইসেব্সহী; 





এর খোজ করছেন। 





নেটও 
বিনিময়ে তাদের কা 
ব্যবহার করে খুব কন মাসিক খরচে গ্রামের 
লোকদের একটি মৌলিক সংযোগ বাবস্থার 
আওতায় আনা যাবে। 'টুমরোজ টুলস' এর 
লক্ষা হল গ্রামের ব্যবহার করার উপযোগী 
কমদানী কমপিউটর তৈরি। এর 





কাজের ফলে সমাজের সর্বস্তরের লোকই 
উপকৃত হবেন। “আমাদের আরও একটা লক্ষ্য 
আছে তা হল ডিজিটাল ভিলেজ তৈরি করা", 
পেন্টল্যান্ড বলেন। এর মানে নতুন প্রযুক্তি 
ব্যবহার করে গান্ধিজীর স্বপ্নের স্বয়ং সম্পূর্ণ 










































তথ্য কণিকা 


সাইবার বিশ্ব কতই না বিচিত্র, 








নি আগন্তকদের 
এবং চ্যাট রুমে 
ব দিতে পারবেন। 


ব্যবহারকারীরা একটি সাইটের ভিতরে 
প্রশ্নের উত্তরের জায়গাগুলি খুঁজে 





টি na বিৰত নিতে পারবেন। অকেজো করে দেওয়া যায়। জাপান এবং 
নারায়ণমূর্তি অবশ্য এই মডেলিং-এর জন্য ইউরোপে ইতিমধোই এই হানাদারির ঘটনা 
ফি বাবদ কোন অর্থ নিচ্ছেন না। কিন্তু এর  হ্যাকার্স টারগেট ঘটছে। তিনটি সফটওয়্যার সংস্থা এই 
মাধামেই মাইক্রোসফট-এর সঙ্গে হ্যাকাররা এবার তাদের আত = হামলার মোকাবিলায় নিজস্ব সিকিউরিটি 
ইনফোসিসের ঘণিষ্ঠতা আরও বাড়বে। গত হিসেবে বেছে নিয়েছে মোবাইল। বেশ কিছু সফটওয়্যার উদ্ভাবন করেছে। 
২০০০ সালেই ই-বিজনেস সলিউশনের সেলুলার তথা স্মার্ট ফোনে ওয়েব 
ব্যাপারে দুই সংস্থার মধো চুক্তি হয়েছিল।  পরিষেবাও এখন পাওয়া যাচ্ছে। থাকছেই-. এমটি এনএল 
বলা যায় নারারণনূর্তি এই বনের প্রতিদান নেইল এবং ডাউনলোড করার সুবিধাও।  এনটিএনএল-এর ইন্টারনেট এবং ফোন 
দিলেন। এই সুবিধাগুলিই মোবাইলে হ্যাকার হানার পরিবেবা গ্রহণকারীরা এবার থেকে প্রতিটি 
বিপদ ডেকে আনছে। মোবাইল ফোনে আসা নতুন মেইল আসার খবর জানতে পারবেন 
ওয়েবসাইটে কথা এই ভাইরাস আপনার মোবাইলটিকে আজব টেলিফোনের মাধামে। এর জন্য টেক্সট টু 
নিজের ওয়েব সাইটে ব্যক্তিগত স্পর্শ নিয়ে সব হুকুম করবে। এটা আপনার বান্তিগত ভয়েস বলে একটি স্কিম তৈরি করা হয়েছে। 
আসার জন্য ভিজিটরদের সঙ্গে রিয়েল টাইম ঠিকানা সংগ্রহটিকে পাঠিয়ে দিতে পারে আপনি ফোনের মাধ্যমেই আপনার মেল 
টক হল একটা কার্যকর উপায়। ক্লিক সেবা একটা ভূইফোড় টেলি মার্কেটিং ফার্মের চেক করতে পারবেন, জেনে নিতে পারবেন 


<8 = ২০০২ - 












ফোন সিস্টেম গড়ে উঠেছে ইউনিফায়েড 
মেসেজিং পরিষেবা ভিত্তি করে | এই 

পরিষেবার আওতায় একই সঙ্গে ২.১ লক্ষ 
গ্রাহককে এক সঙ্গে আনা যায়। এই বছরের 
মধোই এই পরিষেবা ব্যবস্থা চালু হয়ে যাবে। 


বিআইও বাগস 
রোবটরা কিসতাই তাদের শরীরের ভিতরে 





কমপিউটর বসানো পছন্দ করে? উত্তর হবে 
না। মার্ক টিলডেন নামে এক বিজ্ঞানী সম্প্রতি 
এই উত্তর দিয়েছেন। 
কিছুদিন আগেই 
তিনি বেশ কিছু 
মস্তিষ্ক সম্পন্ন বাগস 
তৈরি করেছেন। 
এগুলি চলে বিভিন্ন ট্রানজিস্টরের 
বন্বিনেশনে। এই বাগসগুলির আচরণ 
ব্যবহারকারী তার নিজের আচরণের সঙ্গে 
খাপ খাইয়ে বদলে নিতে পারেন। এগুলির 
সবচাইতে বড় বিশেষত্ব হল এগুলিকে 
প্রশিক্ষণ দেওয়া যায়। এর জন্য বায়োমর্ফিক 
পদ্ধতি বলে একটি প্রকৌশল ব্যবহার করা 
হয়। বিখ্যাত খেলনা নির্মাণ সংস্থা এই বৈশিষ্ট . 
গুলির দ্বারা আকৃষ্ট হয়ে বিআইও বাগস নানে 
এক OVE খেলনা বাজারে ছেড়েছেন। 


গ্রিড নির্মাণ 


আডভান্সড কমপিউটিং-এর রাষ্ট্রীয় সংস্থা 
সিটি এস 





কাজে নিয়ন্ত্রণ আরোপিত হয়েছি 
নিষেধাজ্ঞা সন্তেও সি-ড্যাক ser 
চারটি মেশিন তৈরি করেছে। আমেরিকা, 
জাপান, ইজরাইল এবং চিন 
সুপারকমপিউটর সম্পদে ধনী এই চারটি 
দেশের এযাবদ কালের এলিট ক্লাবে এখন 
ভারতও ঢুকে পড়েছে। 






মাইক্রোসফটের সঙ্কট 


সফটওয়ার ক্ষেত্রে মাইক্রোসফট-এর 
একচেটিয়াত্বের দিন শেষ হয়েছে বলে মন্তব্য 
করেছেন সফটওয়্যার গুরু এরিক রেমন্ড। 
তিনি ভবিষাত্বালী করেছেন আগামীতে 
মাইক্রোসফটের আর্থিক অবস্থাও খারাপ 
হবে।পি সির দাম ৩৫০ ডলারের কম 
হলেই মাইক্রোসফটের বাবসা আর 
লাভজনক থাকবে না। এর কারণ হল যদি 
এর থেকে কম দামে বিক্রি করলেই 
মাইক্রোসফটের রয়্যালটি দিয়ে নিজের লাভ 
বলতে আর কিছুই থাকবে লা। বাজারে 




















হচ্ছে। ই-মেলের মাধ্যমে লোকের কাছে 
পণ্যের গুণাগুণ ব্যাখ্যা, শেয়ারের বিজ্ঞাপন, 
Role দেওয়া একটা পুরোনো পদ্ধতি। 
একে রোখাও কঠিন। তাই স্প্যামাররা এই 
পদ্ধতি পছন্দ করেন। আইএমএস এই বিপদ 
থেকে কিভাবে রক্ষা পাবে তা সত্যিই বোঝা 
কঠিন। a 

a 












বিচরণ করবেন 


ড্রিমওয়েভার 

ওয়েব পেজ তৈরি করার কাজে 
ম্যাক্রোনিডিয়া ড্রিম্য়েভার 4 এখন যাকে 
বলে ইন্ডাস্টি স্ট্যন্ডার্ড। এর সাহায্যে সরাসরি 


জন্য রেফারেন্স গাইড হিসেবে বইটি দারুণ। 
বইটিতে ভ্রিমওয়্যার $ এর নতুন 
বৈশিষ্টাগুলিও বর্ণনা করা হয়েছে। পপ আপ 
মেনু fads, ড্রাগ ae ড্রপ রোলওভার, 
মান্ধিং আন্ত লেয়ার প্যানেল এনহান্সমেন্ট 
ফ্লাশ বাটন এবং ক্ল্যাশ টেক্সট নিয়ে 
আলোচনা করা হয়েছে। ড্রিম ওয়েভার 
বিশ্বাস করে ওয়েব গেজ হ্যান্ড কোডেও 
হওয়া উচিৎ। অর্থাৎ যা দেখা যাবে তাই 
পাওয়া যাবে। বইটির লেআউটও 
আকর্ষণীয়। 
নাম : দ্রিমওয়েভার আন্ত ফ্লাশ বাইবেল 
লেখক : জোসেফ লরি. রবাট রাইন হার্ড এবং 
জন ওয়ারেন লেনৎস 
প্রকাশক : আইডি জি বুকস ইন্ডিয়া (পি) লিমিটেড 
দাম -৪৯৯ টাকা সি ডি রম সহ 






















পুস্তক পরিচয় 


তিনটি বই-ই খুব কাজের । 





বিষয়গত দিকগুলি নিয়ে আলোচনা আছে। 
গ্রন্থকার তার ভাবনা এবং প্রতিপাদ্যগুলিকে 
যতদূর সম্ভব সংক্ষিপ্ত এবং সরল করে বলার 
চেষ্টা করেছেন। কিন্তু এগুলি নিয়ে কাজ 
করতে হলে C এবং C++ সম্পকে গভীর 
জ্ঞান জরুরি। বড় বড় সংখ্যার পাটিগণিত 
নিয়ে এখানে বিশদ আলোচনা করা হয়েছে। 
বিশেষ করে পুথস এর 'আলগরিদম এম' 
পদ্ধতির ব্যবহার নিয়ে। আলোচনা রয়েছে 
কন্তুরবা গুণন পদ্ধতি নিয়েও। এলক্রিপশন 
কি তৈরি করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। 
আডভাঙ্গড এনক্রিপশন স্ট্যান্ডার্ড হিসেবে 
সম্প্রতি গৃহীত হওয়া Rijndael 








প্রকাশক : টাটা ম্যাকগ্রু হিল পাবলিশিং কম্পানি 
লিমিটেড, নয়া দিলি 
দাম : ৩৯৫ টাকা 


নেট বাইবেল 
ই-কমার্স সাইট যারা বানাতে চান 








গ্রন্থটি খুবই সাহাযা করবে 
স্টেন আর্কিটেক্ট, 


বা সিনিয়র সফটওয়্যার 








তাহলে বইটি আপনারই জন 
টুলগুলিকে একত্র এরার কা 
বইটিই হবে আপনার বিশ্ব 
মনে রাখতে হবে এখানে G 


বাবহার করে ই-কমার্স 


সাধারণভাবে নেট কাঠামো নিয়ে 
আলোচনা করা হয়নি। সাম্প্রতিক নেট 
পরিযেবাগুলি নিয়ে আগ্রহীরা এই বই 
থেকে বিশেষ কিছু পাবেন না। 
[তিনটি অংশে বিভক্ত এই বইটির 
একেকটি অংশ আরেকটির পরিপ্রক। 













কাজটিই বাইরের কোন সংস্থাকে দিয়ে 


করাতে চান তা 





একটি বিশেষ 
সংযোজন আলোচ্য বইটিতে রয়েছে। 

নাম : মাইক্রোসফট নেট ই-কমার্স 
বাইবেল 

লেখক : ডন জোনস 

প্রকাশক : হাংরি মাইন্ডস ইনক্‌, ইউএসএ. 
২০০১ 


দাম : ৩৯৯ টাকা। 














লেনদেন 


এবারে রইল মুক্রাবিনিময় RONG কয়েকটি সাইটের পরিচয় । 


এটা হল একটি অনলাইন আলোচনা এবং হিসেবনিকেশের জায়গা। এখানে আপনি পাবেন 
মেজারমেন্ট ইউনিট এবং কারেন্সি কনভার্টার টুল। কারেন্সি বিনিময়ের জন্য এক্সচেঞ্জ রেটও জেনে 
নিতে পারবেন ক্রস টেবল-এর মাধামে। দুটি তারিখের মাঝের দিনগুলি শুনে নেওয়ার বাবস্থাও 
রয়েছে এই সাইটটিতে ওয়ার্ল্ড টাইম জোন বিভাগটিতে রয়েছে একটি বিশ্ব সময়। এখানে আপনি 
fore পৃথিবীর বিভিন্ন দেশের সময় ও তারিখ জানার বাবা 





Beare ১০০ কোটি টাকার মূলা কত দাঁড়াবে? 1&-তে 110 1) ই বা কত? এসব প্রশ্নের 
উত্তর জানতে হলে আসতে হবে কনভার্ট মি ডট কনে। ৯৬ সালে সাইটটির জন্ম। যে কোন ধরনের 
ইউনিট কনভার্ট করার জন্য এটি একটি নির্ভরযোগ্য ঠিকানা। সংখ্যা, ওজন, গতি, তাপমান, 





EE থেকে। 


মু বিনিময়ের সবচাইতে জনপ্রিয় অনলাইন কেন্দ্র হল এক্স ই ডট কম। এখানে আপনি পাবেন [তি 
ইউনিভার্সাল কারেন্সি কনভার্টার যার সাহাযো যেকোন কারেন্সি বিনিময়ের পর কত দাড়াবে তা 








কমপিউটর কোস নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর এবারের আসরে। 


"ডাইরেক্ট পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে গেলে অভিজ্ঞতার 




















আমি বিহারবাসী। শিলিওডির রাস্তায় ঘুরতে ঘূরতে হঠাৎ চোখে 
পড়লো আপনাদের পত্রিকা। বাংলায় এত সুন্দর ছাপা 
“কমপিউটর' পত্রিকা দেখে চমৎকৃত, যুগপৎ আনন্দিত হলাম। 
এত উচ্চাঙ্গের লেখা পত্রিকায় ছাপা হয়েছে যে বিশ্বাস হয় না 
যে বাংলায় লেখা। তাবে কিছু লেখকের নাম দৈনিক পত্রিকার 
(লেখায় পড়া ছিলো, তাই বিশ্বসনীয় মনে হলো। পত্রিকাটির 
দীর্ঘাযু কামনা করি। এই সঙ্গে গ্রাহক হবার ইচ্ছাও প্রকাশ 
করলাম। সুন্দর, তথাসমৃদ্ধ লেখা দেখা মনে হলো এর দাম 
বাড়িয়ে পৃষ্ঠা সংখ্যা বাড়ানো দরকার। কিছু বিজ্ঞাপন যোগাড় 
করা গেলে বোধহয় সেটা করা সম্ভব হবে। এবার আমার 
'সমস্যা'র কথা বলি। আমি aire কর্মী। 0" লেভেল সম্পর্কে 
আপনাদের পত্রিকায় পড়ে এই পরীক্ষা দিতে আগ্রহী। 


সার্টিফিকেট দিতে হয়। সেটা আমি কীভাবে দেবো? এখানে 





উত্তর আপনার প্রশ্নের উত্তরে জানাই আপনি যে কনফিগারেশন 





গোনা 


২০,৫০০ টাকা । Cyrix চলতি প্রসেসর নয়। হাতে 
কয়েকটা কোম্পানী Cyrix প্রসেসর দিয়ে মেশিন তৈরি করে 







কোলকাতায় বিভিন্ন কোম্পানী আছে যারা আসেন্বলড 
বিক্রি করে Intel বা ADM প্রসেসর ব্যবহার করে। এটা 
যেনামী কোম্পানীর তৈরি করা কমপিউটরের দাম আসেম্লড 
মেশিন থেকে বেশি। তবে আসেম্বলড মেশিন কিনতে হলে 
নির্ভরযোগ্য বান্তি বা কোম্পানীর কাছ থেকেই কেনা উচিত 





e আমি কমপিউটর ও তথাপ্রযুক্তি-র নিয়মিত পাঠক এবং 
শুভাকাম্থী। বর্তমানে আমি Zed CA-4 ছাত্র। Computer 
Fundamentals শিখছি নিজেকে Film Studies 94°57) 
তৈরি করছি। স্মাতক স্তরের পর SRFTI-TE ভর্তি হব। 
তাই প্রশ্ন হল আমি কমপিউটর থেকে কি নিতে পারি অর্থাৎ 
কি শিখলে ভবিষ্যতে কাজে লাগবে? নিজের জমিটা তৈরি 
রাখতে চাইছি। Zed CAA সঙ্গে আলোচনা করে জানতে 
পারি মাল্টিমিডিয়া শিখতে লাগবে। এরজনা ওরা যাদবপুর 
বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। খরচ পড়বে 
পনেরো হাজার টাকার মতন। আপনাদের পরামর্শই আমার 
শেষ সিদ্ধন্ত। যদি প্রয়োজনে লাগে : আমার বয়স ২৩ এবং 
বি.এ. পার্ট (ওয়ান) দেবো। 

অমিত বসু, কোলকাত৷ 


TEES cen পাঠক্রম 
5 আছে। আপনি যদি ভলচিত্ বিষয়ে 















subsidiary of Phoenix Companies Inc 





Australia, UK, Oman, 





Business Analyst (Code. BAI) at Bangalore 
You will need to be a graduate with 2+ years of 
experience 

Job Profile: 

© Strong understanding of life and annuity prod- 
















ucts 
© Business analysis skills 
© Strong analytical and problem-solving skill 








© Experienced in developing, executing and 
documenting test plans and results 

© Strong exposure in life insurance 

© Exposure to operations in policy administra- 
tion 

Candidates having exposure to the following 
would be preferred 

© Technical area: Mainframe/UNIX/Client 
Server and Internet 

© Qualification in insurance from an authorised 
accreditation body in India/abroad (FIII, FLMI, 
ACID 

© Experience with a policy administration sys- 
tem like Vantage ONE, etc. 


Amarta Specialists (code: ASSWITZ) for 
projects in Switzerland 

You will need to have BE/MCA qualification 
with 2-10 years of experience in IT 

You will require 1-3 years of experience in one 
of the arcas mentioned below on Amarta 

© Solution Modelling 

© Modelling 

© Application development and testing. 

























g ` 

| Phoenix Global Solutions (PGS) is an IT services company, wholly-owned 

a 150 years old leader in wealth management with 

590 billion assets under management, based in Hartford, USA. Phoeni 
has facilities in USA and Bangalore. It has alliance parmers in Switz 

{rgentina and other countries 





Global Solutions 
land, Holland, 





Phoenix Global Solutions has immediate openings in the following areas: 


Manager/Asst Manager - IT Infrastructure 
(Code: MIT) 
Qualification: Graduate/postgraduate in engineer- 





Experience and job profile: 7+ years of experi- 
in the following 
© Management of network, server and voice 








© Price negotiation and purchase decision-mak- 
ing 

© Manage the communication networks and 
censure these are upgraded periodically 

© Arrange for maintaining daily/periodic back- 
ups of various data/information 

© Management of infrastructure team, vendor 
management, responsible for revenuc/expendi- 
ture budgeting, SLAs, etc 

© Disaster recovery and network security. 





Systems Administrators - Infrastructure 
(Code: SAN) 

Qualification: Degree/diploma in electronics or 
computer science 

Experience and job profile: 2+ years of experi- 
ence in the following: 

Voice network management 

Vendor management and purchase process 
LAN/WAN monitoring 

Liaisoning with service providers 
Administering messaging 

Exposure to NT, Linux, Solaris, SQL Server 
and firewalls. 











Mail your resume to: pgsjobs@pgsolutions.com mentioning the job code in the subject of 
the mail. Contact us at 

Phoenix Global Solution (I) Pvt Ltd., #5, Vani Vilas Road, Basavanagudi, Bangalore- 560 

004. Tel: 080 6674516/7/8/9. Website: http://www. pgsolutions com 


















[A SEI-CMM Level } company, Satyam is a leading end-to-end IT solutions provider 


h a pre 





nce in 36 countries, across 5 continents. Satyam’s portfolio includes over 250 


global clients, of which around 40 are Fortune 500 corporations. It has openings in the 
following areas: 








Program Managers 
To provide leadership for projects, onsite and offshore, you should have project management / IT 
experience and working knowledge of best practices. To define and execute work plans, you need 
a knowledge and experience base in several functional and technical areas. Excellent monitoring 
and consulting skills are a must. In addition to 3+ years SAP experience, you should have suc- 
cessfully led at least 2 projects and should have about 10+ years of experience. 











[New Dimension Product Specialists] 
APO/BIW/CRM 
Over 8 to 10 years of industry experience with at least 3 years SAP consulting experience coupled 
with hands-on experience on APO (DP, SNP, PPDS, GATP), SAP BIW (Technical and Functional) 
and CRM (Internet Sales, Field Sales and Tele Sales) 


SAP Functional Consultants 
You need to have 5 to 8 years of total experience and at least one full life cycle SAP Implementa- 
tion as a Consultant with specialization in any one of the modules like FI, CO, MM, WM, PP, SD. 
HR, SM, PM, PS, and QM. Exposure to SAP - CRM, APO, BIW or any industry solution and 
international exposure will be an added advantage. 


SAP Technical Consultants 
You should be an ABAP expert with 3 to 6 years experience with emphasis on the following skills: 
ABAP Reports, SAP Scripts, EDI / ALE / IDOC, BDC, LSM Workbench, Dialog Programming and 
ITS, Live SAP project experience with SEI- CMM exposure will be an advantage. Excellent 
communication and interpersonal skills are essential 


SAP Basis Consultants 


Minimum of 2 years SAP Basis Consulting experience in installation, upgrading and maintenance 
of SAP R/3 and mySAP suite of products. 











For the above positions you should be a Chartered Accountant, Cost Accountant MBA 
or an Engineering Graduate. 
Openings exist in Chennai, Pune & Bangalore and selected candidates should be 
prepared for overseas travel. 
Send in your CVs to: sapresume@satyam.com 
~ Galaxy No. 97, G. N. Chetty Road, T-Nagar, Chennai - 600 017 Website 
www.satyam.com 

















DELL, the world's No 1 computer systems company, is a premier provider of 
products and services, including those required for customers to build up their 
information technology and internet infrastructure. 


We are seeking qualified applicants to help us develop the systems that support our IT infrastructure in 
Bangalore. 


Director: Off-shore elopment Centre (Code: DODC) 


Leadership skills, people management skills and organisation skills wil be the determining factors for 
this position. 

You should be a graduate in engineering or an MBA with more than 12 years of experience in software 
development and systems integration. Of this, at least two years should have been in managing a 
software organisation, developing customer relationships and running day to day operations with P&L 
responsibility. Experience in setting up software development centre and wortking in a global company 
will be an added advantage 


Delivery managers (Code: DM) 


You should be a graduate in engineering or an MBA with more than 10 years of experience in software 
development and systems integration. You should have proven abilities to manage multiple projects 
and client engagements, You should also be process oriented and have thorough knowledge of CMM 
practices. 


Process compliance manager (Code: PCM) 


You should be a graduate in engineering or an MBA with more than 10 years of experience in assess- 
ing software processes, initiating continuous improvement, developing and maintaining standards and 
procedures. You will also be responsible for audit and compliance 


॥ you are geared to take on the challenge of leadership, email your resume to 
careers_bangalore @ dell.com. Website: www.dell.com 





IT professionals required 


1. C++ developers having more than 4 years of experience with substantial exposure to Direct Graphics and 
Gforce Graphics for sophisticated Graphical Simulation Project of an overseas client. 

Proven skills (with reference projects) in Object Oriented Programming using C++ for MS-Windows and good 
understanding of 3D computer graphics is a must along with the expertise in design and implementation of real- 
time 30 graphics applications. 

Knowledge of Expression-Templates, Memory-access-optimising (caching), Assembler-in-Lines and modern 
Graphikchips from Nvidia and ATI (coding of Pixel and Vertex-Shader) will be an added advantage. Experience 
in programming in DirectX Audio, Direct input and DirectPlay is desirable, Persons should have valid passport 
and be prepared for onsite assignments in Europe also. 

2. A project leader with experience in Microsoft Platform (VB/SQL Server) and strong communication and lead- 
ership skills are urgently required for GIS projects. Experience in implementation GI projects is highly desirable. 


Mail your resume to: 
Elecom Software Pvt Lid 
383 & 384 Budge Budge Trunk Road, 
Chakmir, Maheshtala, 24 Parganas (South) 
email: eng@ cal vsnl net in 














© Male/female, working 
knowledge of web site surf- 
ing, for Kritap Enterprise 
Email edirectory@ 
rediffmail.com 


© Male/female, computer op- 
erator, fresher, for private 
firm, New Kalakar Ph 
5483450 Dum Dum 


© Male/female, DTP opera- 
tor, knowledge in Hindi, En- 
glish, Bengali typing, for 
Classic Print Ph: 6504226 
(before 8.30 am/after 10 pm) 
Howrah. 


@ Male/female, DTP opera- 
tor, knowledge in English, 
Bengali typing and internet, 
part/full time, for Shape-up 
Ph: 5216875 Lake Town. 


@ Male/female, experienced 
DTP operator, knowing 
Bengali compose and design- 
ing jobs on Photoshop. 
CorelDraw, PageMaker, sal- 
ary Rs 2500. Asim Chatterjee, 
EBIF Packaging Pvt Ltd Ph: 
3594181 Salt Lake. 


৬ Male/female, experienced 
DTP operator, must know 
PageMaker, CorelDraw and 
Photoshop for Adprint Ph: 
4221131/4174182 (8am-12 
noon) South Kolkata. 


© Male/female, knowledge 
in MS Word, Excel 

firm in High Court area. 
and Company Ph: 









2484613 
Kolkata 


(10am-7pm) 


৬ Male, DTP operator, expe- 
rienced/fresher, knowledge 
of Be i/English typing 
MP Agarwal Ph: 4002470, 
2345219 central Kolkata 








© Computer operator, mini- 
mum 2-3 years experience, 
must have knowledge in MS 
Office, Corel 9, PageMaker, 
Photoshop for graphic de- 
signing unit. Processing Syn- 
dicate Ph: 4665483 Kalighat 


৬ Female, minimum B Com, 
must know Tally, Fact, EX 
NGN, expert analyst for re- 
puted company. CIFA Ph 
2260964 Central Kolkata 











@ Male/female, working 
knowledge of Windows, 
DOS, MS Office, Foxpro, FA 
package. S Datta, Sonali 
Computer Ph: 2367952/4584 
central Kolkata 


© Bengali data entry opera- 
tor needed urgently. Payment 
on per page basis. Contact be- 
tween Ilam-6pm on Ph 
4123877 Kolkata. 


© Computer faculty required, 
preferably north Kolkata, 
knowing DOS, Windows, 
MS Office. web page design- 
ing, internet, C++. Contact 
SG Computers, Teghoria 
Loknath Mandir, or call at 
Ph: 5703966 (10am-8pm). 





Global Companie: 


USA, EUROPE, 
AUSTRALIA, FAR EAST, 
INDIA 
(Bombay, Pune, 
Bangalore, Delhi) 
High pay opportunities for 


Senior & Meddle Level 
Professionals 
cv@employersclub.net 
Tel : 5379111/5379112/ 
5373742/5374002 
Magana Services (l) PVT. Ltd. 
Where global employers 


meet to recruit Indian 
professionals 
>< 
Caught in the IT web? 
Want to be a Globetrotter? 


On Our strong wings 
Your career will soar new 


heights! 


Bright IT Pro with the right 
talent 


Cannot afford to miss! 
Rush your resume to : 
kali@vsni.com 


>< 


Our e-mail-id has changed 
itjobs @vsni.com 


Fidelity 11 Jobs 


11 Neelkanth Udyog Bhavan 
Sakinaka Junction, 
Mumbai - 400 072 


Tel : 857 1194. 
Fax : 857 1059. 

































এসো হে বৈশাখ, ১৪০৯ 


শ্রীগণক 


নতুন বছরে পাওনা লাল হিসেবের খাতার বদলে ল্যাপটপ, 


ববর্ষ।শ্রীগণকের আড্ডা সরগরম। ব্যবহার হোক না হোক 

আজ বাংলা বছরের প্রথম দিন। পপ্রিকা আর বাংলা 

ক্যালেন্ডারের পাতা থেকে অতি সযতনে জোগাড় করা হয়েছে 
বাংলা সাল, ১৪০৯ | সমাগত অনেকেই হয়তো জানেন না কোন কোন 
মাস আর কতদিন ধরে হয় একটি বাংলা বছর। তবুও বাঙালী উৎসব 
মুখর। বারো মাসে তেরোপার্বনের মতোই আরও একটি পার্বন ১লা 
বৈশাখ। অনেক বাবসারী বন্ধু = 


অনেকেই হৈ হৈ করে উঠলেন। কেউ বললেন ইন্টারনেটে পাশওয়ার্ড 
দিলে একদিন সব টাকা খোয়া যাবে কেউ বললেন বাড়িতে 
পাইনা। প্রশ্ন উঠলো ইন্টারনেট ব্যাচ্ধিং-এ নিরাপত্তার বিষয়ে। 
10৩৬৩ প্রোগ্রামের কথা শুনেছেন? 705-এর সৌরভ বলে 
উঠলো হঠাৎই। সবার নজর সৌরভের দিকে। বলে চলে সৌরভ 
— hitp:/ntsecurity. nu ওয়েব 

















কালীঘাট কিংবা দক্ষিণেশারে পূজো —— পেজে পাওয়া যার এই প্রোগ্রাম। এই 
দিয়ে আসছেন সরাসরি। হাতে = 77 প্রোগ্ানের কাজ পাশওয়ার্ড ভাঙ্গা। 
লাল হিসেবের খাতা আর মিষ্টির সাধারণত কমপিউটর প্রোগ্রাম-এর 
প্যাকেট। = _ মাধ্যমে পাশওয়ার্ড টাইপ করলেই 

অমিয় চিরকালই অনারকম। কমপিউটর fara কতগুলি স্টার 
ল্যাপটপে সিঁদুর লাগিয়ে দেখা যায়। এই পদ্ধতির নান 
হল্দিরামের মিষ্টির প্যাকেট নিয়ে এনক্রিপশন। অন্যরা যাতে 
হাজির। সহাস্ Renae - এই 'পাশওয়ার্ড না দেখতে পায় তাই এই 







আমার হিসেব খাতা। ও aura 
নমঃ। দিন বদলাচ্ছে। 

০০০৩ 
১৯৯৬ সালে দশনীয় ইন্টারনেট 
নাজ আপনার জন। ১০০ টাকা 


= IFL snitchexe প্রোথানের! 








VALUE - ADDED 
TOTAL PRINT PRODUCTION 


UNIT 








REGISTRATION NO. 68175/97 
“REGISTERED” REGISTRATION NO. WB/RNP-367 


`f j4 


p. S z kd] 3 
EBEL ANDalBM 
GET TOGETHER, 


> 


EDUCATE 





In a pathbreaking collaboration with the world-renowned IBM, Webel — the nodal agency for development ot IT in 
the State - has launched the 





first-ever Distance Learin 





91901 for IT education, With the IT industry gtowing?at 
2 tremendous pace, the country and the world needs industty-ready, IT- educated professionals in much larger 
numbers. Distance Learning aims to fulfil this vital need. 


A high-capacity network will soon link strategically located centres of education throughout the State for remote 
online learning. Powerful and modern course contents will be pumped through this network, using very advanced 
Lotus Learning Space Technology. A student can choose his own area of study from a range of certified 
Courses/curriculum, Strategically located centres will receive distance learning courses aiso through Internet access. 
The ‘distributed leaming system’ being Set up throughout the State has the potential of bringing about a sea-change 
in the way education is imparted. 





Weber's first pilot project is ready to take off in December 2000. It has provision for 1000 
t ‘Students in the first year. This is expected to grow exponentially as more individuals and 
Institutions take advantage of the programme, 


Wehel 


‘West Bengal Electronics industry Development Corporation Limited 
Wobei Bhavan, Block EPAGP, Sector V, Bidhannagar, Calcutta — 700.091 
‘Webster webebinda.com 





Leveraging knowledge to reach the top 
we Sages 


৫ MART ১ ঘা ডুন ২০০২ 
) -=| 








YF 
নতুন ভাবনার বই ও পরিকা 


পত্রিকা 


‘Environ’ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) 


'কমপিউটর তথ্য © eight 


বই 
বিপ্লবীর সংকট-_জ্যোতি ভট্টাচার্য 
সাপের জগৎ_দীপক মিত্র 


Wetlands and Waterbirds of West Bengal 


‘Royal Bengal Tigers in the 21st Century’ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) 


Rural Development: Panchayat-Volags Interface 
(in association with All India Council for Mass Education & Development) 


ভিশন পাবলিকেশনস্‌ প্রোঃ) লিঃ 


১১৭ কারনানি ম্যানসন, ২৫এ পার্ক স্ট্রিট, কলকাতা-৭০০ ০১৬ 
২৯-০০৭৯/০৪২৯, ই-মেইল 




















This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 


A name to remember in PRINTING 
N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
‘Telegraphic Address : “PRINTEXCEL" Kolkata 
‘Telephones : (P.B.X.) 356-6010, 356-6020, 356-6031 
Direct : 356-3333, 356-6040, 356-6090, 356-6100 
Fax : 91-33-3566780 
E-mail : gossain@vsnl.net 








॥ তথ্য প্রযুক্তি - অণুতে পরমাণুতে 
ব বেশিদিন নয়, মাত্র বছর দশেক আগেরকার কথা | আমরা বিস্ময়ে 
বড় বড় চোখে দেখতাম Pentium-| এর দূরত্ত গতি যা 286 এবং 
386 এবং যথাক্রমে 486-এ ভাবা যেত না। কিংবা ভাবুন মেতে 
উঠেছিলাম direct dialing system এ Telephone করে প্রবাসী 






















* শানু চটী আত্মীয় বা বন্ধুর সঙ্গে কথা বলতে পারার আনন্দে অথচ আজ __ কি 

সম্পাদক অবিশ্বাস্য বিস্তার, পরিবর্তনের কি oe গতি। মাঝে মাঝে ভয় হয় আজকে 

১ FE যা এত অর্থ ব্যয় করে বা চুড়ান্ত পরিশ্রমে কাজের ক্ষেত্রকে উপযুক্ত করতে 

যে সমস্ত যন্ত্রপাতি স্থান পাচ্ছে আগামী কয় মাসের মধ্যে তা হয়তো পুরোটাই 

ih এ নষ্ট হবে যদি জোর করে পুরনো মেশিনগুলিতে নিজেদের আবদ্ধ না রাখি। 

৪ ইবির আর্য উভয়সঙ্কট — নবাগত প্রযুক্তিকে স্বাগত জানালে আপনাকে প্রতি বছর বছর 

আপনার প্রতিষ্ঠান বা বাড়িকে প্রযুক্তিগত দিকে পরিবর্তনশীল আবহাওয়াতে 

সহযোগিতায় ———— অভ্যস্ত করে তুলতে হবে। ফলে আগ্রাসী চাহিদার খপ্পরে আপনাকে পড়তেই 

OUE OF o অরিন্দম মুখোপাধ্যায় হবে __ অথবা যদি পুরনো প্রযুক্তিকে আঁকড়ে ধরে বসে থাকতে চান তাহলে 

emee হয়তো আপনি আর্থিক বিনিয়োগ থেকে রেহাই পাবেন কিন্তু শুনতে হবে 

an আপনি পুরোনো AÈ বা মান্ধাতার সামলে পড়ে আছেন। সুতরাং করণীয় 

PTE কি? দেখুন আমরা অনেক চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্তে এসেছি যে এটা 

০ লিং = বং zen পুরোটাই নির্ভর করে একজন ব্যক্তির বা সংস্থার আর্থিক অবস্থা ও পরিস্থিতির 
সুর দে ওপর। 

এবারে পাঠকদের কাছে আমাদের পত্রিকার লেখকরা জানিয়েছেন 

a E S নেটওয়ার্কিং-এর মাধ্যমে সর্বভূতে বিরাজ করার কলাকৌশল ও পদ্ধতি। 


© cram নাহ * সুবীর রায় প্রমনাথ বসু অর্থাৎ হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয়েরই কার্যকারিতা ও উৎকর্ষ পরিবেশ 
সৃষ্টিতে এর ভূমিকা। একই সঙ্গে তারা দিয়েছেন অবিরত মানসিক চাহিদার 

উপর ভিত্তি করে প্রযুক্তিগত পরিবর্তন আমাদের কি ক্ষতি বা বিপদে ফেলতে 

পারে সে ব্যাপারে সতর্ক হবার নির্দেশ। তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি এবং 

WAP এর কল্যাণে আজ সংযোগ ব্যবস্থা সত্যিই গতিশীল এটা সবাই 

'মানবেন। এই সহজ পথকে বেছে নেবেন, নাকি একবার ভাববেন এই 

ধরনের যন্ত্রপাতি আপনার ভাবনাকে কতটা ক্রীতদাস বা যন্ত্র নির্ভর করে 

তুলছে? তবে নির্বাচন যে যার মত করুন। এবারের প্রতিটি প্রচ্ছদ নিবন্ধগুলি 

খুঁটিয়ে পড়ুন এবং নিজের অভিজ্ঞতা ও বিচার-বুদ্ধির সঙ্গে মিলিয়ে নিন। 

মাত্র ৪০ পাতাতে আর কত নতুন তথ্য দেওয়া যায় বলুন তো? কারণ 












নেটওয়ার্ক প্রযুক্তিতে আজকের 
|| প্রচেষ্টা 


তি শান্তনু চট্টোপাধ্যায় 





নতুন নেটওয়ার্ক প্রযুক্তির নতুন চ্যালেঞ্জ 
এবং "পুনরুজ্জীবিত হংসশিশু' 








ধারাবাহিক 


১৩ আগত দিনলিন্ডোসকে ডাকছে QQ মন্দা কাটছে, নিয়োগ বাড়ছে ৩০ aie 








অপরাজিত বন্দ্যোপাধ্যায় রঞ্জন সেন 
বয়ন ই ক OD আজকের কমপিউটর 
অনির্বাণ মুখোপাধ্যায় ২৪ সিলিকন ডায়েরি OO টুকরো খবর 
জয়ন্ত গুপ্ত 
৩৫ বইসিডি 
অরিন্দম মুখোপাধ্যায় ২৬ ETT প্র 50 ৩৬ ওয়েবসাইট 
৪৮৯৩ ৩৭ চিঠিপত্ 
৩৮ কাজ চাই কাজ আছে 
২০ বিশৃষ্বলাতক৪ও শেষ ২৮ চলুন জতায়যই 


শান্তনু চট্টোপাধ্যায় অরিন্দম মুবোপাধ্যায 8০ শেষের পাতা 










© নতুন নেটওয়ার্ক প্রযুক্তির নতুন চ্যালেঞ্জ 
এবং পুনরুজ্জীবিত হংসশিশু' 


শুভাংশু বন্দ্যোপাধ্যায় 


ন্টারনেটকে আমরা কত রূপেই না দেখলাম! শুরু বড় কমপিউটর 
আর টার্মিনাল দিয়ে; কিছুদিন আগে থেকে oy পি-সি,এক্সপ্লোরার 
আর গ্রাফিকাল ইউজার ইন্টারফেস বা জি-ইউ-আই এর 
'চাকচিক্যের মাধ্যমে | আগামী দিনে তাকে কিভাবে পাবো? অবশাই 
মোবাইল ফোনে এবং অন্য কোনও বস্তুর মধ্যে বসিয়ে দেওয়া অতি 
ES প্রসেসর-এর মাধ্যমে । এখনই শোনা যাচ্ছে, ২০০৩ সালেই নাকি 
ইন্টারনেটে সংযুক্ত মোবাইল ফোনের সংখ্যা ছাড়িয়ে যাবে ইন্টারনেটের 
সঙ্গে যোগ করা কমপিউটরের সংখ্যাকেই (অবশাই যদি সব কিছু 
ঠিকঠাক চলে)। যেভাবে চলছে, তাতে আর কয়েক বছরের মধোই, 
বিছানার চাদর থেকে রেফ্রিজারেটর সর্বত্রই ঢুকে পড়বে অতি ক্ষুদ্র 
প্রসেসর, তারা পরদ্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলবে। অতি ক্ষুদ্র 
যন্ত্রাংশ তৈরির গবেষণার কাজকর্ম (যাকে আমরা ন্যানো টেকনোলজি 
বলি) যেভাবে এগিয়ে চলেছে, তাতে্ক্যাপসুলের চেয়ে অনেক ছোট 
যন্ত্রমানব বা রোবট এবং আনুসঙ্গিক সফটওয়্যার এক নতুন ধারার 
সৃষ্টি করবে অচিরেই। আজকের নতুন কাজকর্মের ধারাতে বলা হচ্ছে 
ইউবিকাটাস কম্পিউটিং সোজা কথায়, সর্বভূতে বিরাজমান হার্ডওয়্যার 
এবং সফটওয়্যার । যাদের মধ্যে তথ্য আদানপ্রদান হবে তাৎক্ষণিক। 
ভবিষ্যতের ছবিটা অনেকটা এইরকম — মাথাপিছু কয়েকশো 
ক্ষুল্রাতিক্ষুত কমপিউটর (লাগানো আছেসর্বতর),তারা পরস্পরের সঙ্গে 
(যোগাযোগ রাখছে তারহীন নেটওয়ার্কের মাধ্যমে ।তাদের ওপর আমরা 
সম্পূর্ণভাবে নির্ভর করছি, কিন্তু নিরাপত্তার দিকটা খতিয়ে দেখছি 
কি? কারণ বেশি সুবিধার সঙ্গেই আসে বেশি এবং নতুন নতুন বিপদ। 
আরেকটু খোলসা করা যাক॥ ভাইরাসের বাড়বাড়ত্তে আমরা 
কার্যত উন্মাদ প্রায়। কোন ই-মেলে কে কখন ঢুকে পড়লো এবং 
প্রথমেই সে অকেজো করে দিল ভাইবাস-প্রতিরোধী 
_সফটওয়্যারটিকেই, ভেতরে ভেতরে আরও অনেক কিছু। সেই ঝামেলা 
থেকে বেরিয়ে আসা এক প্রাণাস্তকর ব্যাপার। আর সেখানে কল্পনা 
| করা যাক অনা কোন জায়গা থেকে দরজা বন্ধের যন্ত্কে দিয়ে দরজা 
_ খুলিয়ে নিঃশব্দে সব চুরি করে নেবার কথা। 
































নয় সে জেনে যায়। ৬ ‘বিশুদ্ধতা’ থাকে না যখন — এমন কেউ 
তথ্য পরিবর্তন করে দেয় যার তা করার অধিকার oR ie "সঠিকভাবে 
পাওয়া" ব্যাহত হয় যখন যাস্্ের যে কাজ করার কথা তা করতে 
দেওয়া হয় না। 

ছোটো তিনটে উদাহরণ দেওয়া যায়। প্রথমটি কোনও ব্যক্তিগত 
তথ্য অন্যের হাতে যাওয়া; দ্বিতীয় ক্ষেত্রে - অনা কেউ যদি আনার 
দেওয়া চেক-এ প্রাপকের নাম বদলে দেয়; তৃতীয় ক্ষেত্রে - কেউ যদি 
'অতাড প্রয়োজনীয় কোনও ওয়েব পেজ দেখার সুযোগ না দেয়। 

প্রকৃতপক্ষে সমস্ত কিছুই নির্ভর করে যে ব্যবহার করছে তার কাজ 
করার অনুমতি আছে কি নেই তার ওপর। তাকে চিহ্নিত করার কাজ 
আমরা সাধারণত তিনটি স্তরে করে থাকি __ প্রথমত শনাক্তকরণ 
(সে বলবে আমিই সেই), দ্বিতীয়ত নিশ্চিতকরণ (যন্ত্রের মাধ্যমে নিশ্চিত 
হওয়া যে তার কথা সত্যি) এবং ৮. 
তৃতীয়ত অনুমতি প্রদান (অর্থাৎ মন্ত্র 23. ২ 
নিশ্চিত হয়ে কাজ করার অনুমতি দিল) E a 3 
। দ্বিতীয় স্তরে ভুল হলে খুব সহজেই | 

























তিনভাবেই (আগে যা বলা হয়েছে) 
ক্ষতি হওয়া সম্ভব। তাই এখনকার | 
কাজকর্মে এই অংশটিকেই সর্বাধিক 3 H 4 
গুরুত্ব দেওয়া হচ্ছে। 
সর্বব্যাপী যে ব্যবস্থার দিকে 
আমরা এগিয়ে যাচ্ছি, তাতে যন্ত্রের 
সংখ্যা হবে অনেক, কিন্তু সূলভ 
সংযোগ ব্যবস্থা নির্ভরশীল নয়, মাঝে 
মাঝেই কেটে যেতে পারে। আগামী 
দিনে আমার কাছে থাকবে একটাই 
রিমোট কন্ট্রোল, যা দিয়ে টিভি, 
মিউজিক সিস্টেম, জানালার পর্দা, এয়ার কন্ডিশনার — সবই নিয়ন্ত্রণ 
করা যাবে। অর্থাৎ পর্দা খুলবে বা বন্ধ হবে, ঠান্ডা কমবে বা বাড়বে, 
টিভির চ্যানেলও পাল্টাবে — সব কাজ তার একার; কয়েকটা রিমোট 
নিয়ে ছড়িয়ে বসতে হবে না। এই রিমোট কন্ট্রোল কিনতে হবে আলাদা 
ভাবে, কোন যন্ত্রের সঙ্গে নয়; অন্য যন্ত্র (যেমন টিভি, এয়ার 
কিনার) যখন যা কিনবো তখন তার সঙ্গে স্থাপন করবো। 





চাল 


এই সাময়িক নিরাপদ সম্বন্ধকেই বলা হচ্ছে 'রেজারেকটিং ডাকলিং 
(আর-ডি) পলিসি, বোধহয় আক্ষরিক অনুবাদ এইরকম হাতে পারে 
“পুনরুজ্জীবিত হংসশিশু' প্রথা এই নামটি এসেছে নোবেল পুরছ্ারপ্রাপ্ত 
প্রাদীবিজ্ঞানী কনরাড লোরেগ্ু-এর কাজ থেকে৷ তিনি বিজ্ঞানভিত্তিক 
পদ্ধতিতে বিশ্লেষণ করেছিলেন - কি করে এবং কেন সদা ডিম ফেটে 
বেরোনো হংসশিশু প্রথম যে বস্তুটিকে নড়াচড়া করতে দেখতে পায়, 
ধরে নেয় - সেইই তার মা! 

এই পদ্ধতির একটা উদাহরণ দেওয়া যাক. ধরা যাক রিমোট এখানে 
প্রভু (মা) আর টিভি বা অন্য যে যন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাই 
সেটা হলো ভৃত্য (হংস শিশু)। প্রভুর চিহ্ন ভৃত্য নিজের বুকে খোদাই 
করে আনুগত্য স্থাপন করে। এই চিহ্ন যেন আর “ST | অর্থাৎ আত্মা 
এখন প্রভুর ছারা বন্দী। এই আত্মা যতক্ষণ ভৃত্যের দেহে, ততক্ষণ সেই 
gh তার একমাত্র কর্তা। এবার এই 
টিভিকেযখন আনি বিক্রি করে দিলাম, 
তখন তার বুক থেকে আত্মা নিশ্চিহ্ন 
হয়ে গেল। কিন্তু তার দেহ অন্য কোন 
প্রভুর চিহ্ বা আত্মা স্থাপনের জন্য 
তৈরি। অর্থাৎ যে হংসশিশু “মারা 
গেল, তাকে অন্য জায়গায় 
পুনরুজ্জীবিত করা যেতে পারে, নতুন 
ক্রেতার রিমোটের নতুন আত্মার 
মাধ্যমে। এটা হিন্দু শাস্তের দেহ ও 
আত্মার eres ঠিক উল্টে, শান্ত্রমতে 
দেহ নম্বর কিন্তু আত্মা অবিনশ্বর, 
এখানে আত্মা নিশ্চিহন হয়ে গিয়ে দেহে 
নতুন আত্মার উন্মেষ হচ্ছে। 

বিস্তারিতভাবে বলতে গেলে, 
এই "আর-ডি' নিরাপত্তা ব্যবস্থা প্রভু এবং ভৃতোর মধ্যে ওই নিরাপদ 
এবং সাময়িক সম্বন্ধ তৈরি করে। প্রভু-ভৃতা মানে অবশাই দুটি যন্ত - 
একটি নিয়ন্ত্রক অন্যটি নিয়্ত্িত হয়। এই ব্যবস্থার চারটি অংশ 

৩ দুটি অবস্থা : হংসশিশু বা ভৃত্য মাত্র দুটি সম্ভাব্য অবস্থার যে 
(কোনও একটিতে থাকতে পারে। একটি হচ্ছে — খোলা বা প্রভুর 
আত্মাহীন অবস্থায়, তখন যে কোনও Ek তাকে কিনতে পারে। অনাটি 
হলো — প্রভুর চিহ্ন বা আত্মা বুকে নিয়ে, তখন সে কেবল মাত্র সেই 
“মা-হংসীর' দাসানুদাস। 

৩ ছাপ দেওয়া : খোলা বা ক্রয়যোগা অবস্থা থেকে যখন মা- 
হংসী তার চিহ্ন হংসশিশুর কাছে পাঠিয়ে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা 
নেয়। এই কাজটি এমন নেটওয়ার্ক চ্যানেল দিয়ে করা দরকার যার 
গোপনীয়তা এবং বিশুদ্ধতা merase এবং নিশ্ছিদ্র নিরাপত্তার 

Fyne 












৩ জীবনাবসান -প্রভ যখন নিয় স্তরণকারী ছাপ (বা আন্ধা) ফিরিয়ে 
নেয় (অর্থাৎ সেই sare নিয়ে আর কান্ত করার দরকার নেই). 
'তখন “হংসশিশুর" জীবনাবসান হয়। এই কাজটা করার ক্ষমতা 
থাকে একমাত্র যার নিয়ন্ত্রণে সে ছিল তারই, অনা কারও নয়। 

৩ অনোর দ্বারা নিভৃত হওয়া : এই হংসশিশু এবং তার 
তথাকথিত "আত্মা" এমনভাবে সৃষ্টি করতে হবে যাতে তার নির প্রক 
ছাড়া অন্য কেউ 'খুন' না করতে পারে। অর্থাৎ অনোর আক্রমণ 
করার চেষ্টা শুধু কষ্টসাধাই হবে না, সেটা হবে বায়বন্ছল। ফলে 
Frage ছাড়া অন্য কেউ কোনও রকম ক্ষতি করতে সক্ষম হবে না। 

গোপনীয়তা রক্ষার ব্যাপারে দু ধরনের কথা ভাবতে হবে — 
যন্ত্রের মধ্যে রাখা তোর গোপনীয়তা এবং নেটওয়ার্কে যাতায়াতের 
তথ্যের গোপনীয়তা দ্বিতীয়টি অপেক্ষাকৃত সহভসাধ্য __ প্রথমটির 
তুলনায়। যেমন আজকের অধিকাংশ মোবাইল ফোনের হ্যান্ডসেট- 
এ উপযুক্ত নিরাপত্তা বাবছ্াই নেই, ফলে চুরি হলে খুঁজে বার করা 
প্রায় অসম্ভব। আগামী দিনের পার্সোন্যাল ডিজিট্যাল এযাসিস্ট্যান্ট 
পি-ডি-এ (যাকে আমরা এতক্ষণ রিমোট কন্ট্রোল বলেছি বুঝতে 
সুবিধা হবে বলে) অনেক বেশি তথ্য সঞ্চয় করে রাখবে। এর ফলে 
অনেক ক্ষেত্রে ক্ষতির পরিমাণ মারাত্মক হতে পারে। 

অনেক সময় আমরা তখাকে গোপন কোডের মাধ্যমে অন্যরূপে 
পাঠাই যাতে কেউ ধরে ফেললেও বুঝতে না পারে প্রকৃত তথা কি 
পাঠানো হয়েছে। দু তরফে যখন তথা আদান প্রাদান চলছে তখন 
এইভাবে তথ্যকে গোপন করা যায় কিন্তু, কখন হচ্ছে, কোথা থেকে 
হচ্ছে, কোথায় যাচ্ছে এবং সর্বোপরি কথাবার্তা হচ্ছে — এগুলি 
তো সকলের সামনেই ঘটে! সকলে বলতে এখানে আমি সম্ভাব্য 
চোরের কথা বলছি। এককথায় স্থান, কাল, পাত্রের গোপনীয়তা 
রক্ষা আমাদের বহুল প্রচলিত পদ্ধতিতে রক্ষা করা প্রায় অসম্ভব। 
আগামী দিনে এইগুলিও ভাবনার ব্যাপার, কারণ এটাও গুরুত্বপূর্ণ 
কাজ। 

TSS en aaea 


বলি কমিউনিকেশন চ্যানেল) EA করে দেওয়া ('জ্যাম' এই 
ইংরাজী শব্দটি বাংলাতেও ব্যবহৃত হয় যেমন ট্রাফিক জ্যাম')। 
সামরিক এবং অর্থনৈতিক তথা আদান-প্রদান ব্যবস্থায় এটি অতান্ত 
ered বিষয়। 
আগামী দিনের এই সর্বব্যাপী ব্যবস্থা জ্যামিং' হলে সম্পূর্ণভাবেই 
বন্ধ হয়ে যাবে। অবশা যে মুহূর্তে গণ্ডগোল পাকানো ব্যক্তিটি নির্দিষ্ট 
সীমানার বাইরে চলে যাবে (অথবা পুলিশ তাকে গ্রেপ্তার করে সরিয়ে 
দেবে) নেটওয়াক আবার কাজ শুরু করবে। তবে অন্য এক ধরনের 
আক্রমণের সম্ভাবনা অবশ্য যথেষ্ট আকর্ষণীয় (গবেষকদের কাছে) 
॥ তাকে বলা যায় 'কাজ করতে না দেবার” পদ্ধতি। এর সঙ্গে AG 
এবং তার ব্যাটারী জড়িত। সাধারণত একটি was ব্যাটারি থেকে 
প্রাপ্ত শক্তির পরিমাণ হয় সীমিত, তাই যে যত বেশিক্ষণ সম্ভব j 
"ঘুমোতে? চেষ্টা করে (যখন কাজ হয় না) অর্থাৎ কাজ-না-করে 
থাকতে চায় যাতে শক্তি অযথা খরচ না হয়। যদি তাকে "ঘুমোতে" 
না দেওয়া হয় এবং কাজ না করে ব্যাটারি থেকে প্রাপ্ত শক্তি খরচ 
করতে বাধা করা হয় তাহলে সেটাও এক ধরনের আক্রমণ যখন 
শক্তি নিঃশেষ হয়ে যায় তখন আক্রমণকারী চলে যায়, যন্ত্রকে কার্যত 
অকেজো করে দিয়ে। একে বলা হয় “ঘুমোতে না দেওয়ার অত্যাচার’! 
আজকের গবেষকরা বিশ্বাস করেন সর্বব্যাপী যন্্রগণনা হচ্ছে 
আগামী দিনের ইন্টারনেটের রূপ তখন মাথাপিছু, এখনকার একটি 
দুটি কম্পিউটরের জায়গায়, হাজার হাজার যন্ত্র এসে পুরো 
পরিস্থিতিটারই আমূল পরিবর্তন এনে দেবে । আজকের বহুমুখী, ভটিল 
অথচ অনির্ভরযোগ্য কমপিউটর নামক যন্ত্রটি পাল্টে হবে — নির্দিষ্ট 
কাজের জন্যে তৈরি, সরল, ক্ষুদ্রাকৃতি এবং অত্যান্ত নির্ভরযোগ্য 
যস্তের সমাহার এখনো অবশা বলা যাচ্ছে না যে এটা বিরাট কোন 
সুবিধার কারণ হবে, নাকি হবে বেশির ভাগ মানুষের হতাশার কারণ 
হবে। যাই হোক না কেন সর্বব্যাপী কাজকর্মে বিপদের সম্ভাবনা বাড়াবে। 
আরও অনেক নতুন ভাবে এবং জটিল পদ্ধতিতে ঝামেলা পাকানো 
যাবে। যেজন্য আগামীদিনের সর্বব্যাপী কাজকর্মের বিপদের বিভিন্ন 
দিক এবং তার সমাধানের জনো গবেষণা এখনই চলছে। 
পুনরুজ্জীবিত হতে পারে যে হংসশিশু' — এই পদ্ধতি তার একটা 
বড় পদক্ষেপ। 
অথচ নিশ্চিতকরণ পদ্ধতিকে কাজে লাগিয়ে সব সময় বন্ধ বা 



























নেটওয়ার্ক প্রযুক্তিতে আজকের প্রচেষ্টা 


শান্তনু চট্টোপাধ্যায় 


'নুষের বোধহয় কিছুতেই আশা/আকাঙ্থা/চাহিদা, 

দশ টাকা পেলে মনে হয় একশ' টাকা হলে ক 

আবার একশ" টাকা পেলে মনে হয় এ আর কি, 
টাকা হলেও চলত, ইত্যাদি। এই লোভ/অতীগ্দার খারাপ দিক তো 
আমরা জানি। কিন্তু বিজ্ঞান, প্রযুক্তি, এমনকি চারুকলা, শিল্প, সাহিত্য 
দর্শন ইত্যাদি উন্নতি হত না যদি না মানুবের প্রযুক্তিগত চাহিদার 
মধ্যে আরও চাই-এর তাগিদ না থাকত ৷ ইতিহাস সন্ধদ্ধে বেশি 
লড়াই না করে, ভগবান বুদ্ধের সময় থেকে (প্রায় আড়াই হাজার 
বছর আগে) হিসেব করলে দেখব যে আমরা চটজলদি এবং সঠিক 
অঙ্ক কযার সুযোগ (Calculator, 09101 ইত্যাদি পেয়েছি এই 
সময়ের শেষ দুই শতাংশে (২%)। এই সময়ের মধ্যেই যন্রের ক্ষমতা 
কত শত HES লক্ষণ বৃদ্ধি পেয়েছে! আবার, a মানুষের 
সাথে যোগাযোগ করার ক্ষমতাও এই অল্প সময়ে কত, কত গুণ 
সহজ. HE এবং সঠিক হয়েছে! তবুও আমাদের চাওয়ার শেষ নেই 
_ আরও উন্নতমানের, আরও দ্রুত, আরও অনেক বেশি উপভোগ্য 
সামগ্রী ত্জনীর ইশারাতেই পাওয়া চাই। প্রথম দিকের টেলিফোনে 
প্রায় চিৎকার করে কথা বলে এবং মনোনিবেশ করে কথা বলা বা 
শোনা — করতে হত। আজকে আমরা চাই যে — কি উদাহরণ 
দেবঃ? যা মনে আসে তাই বলি, স্মৃতিশক্তি ক্ষীণ তাই এক-আধটা 
ভুল হতে পারে _ হ্যা, “The man who knew too much” 
চলচ্চিত্রটি ইন্টারনেটের মাধ্যমে আমার মাল্টিমিডিয়া কমপিউটরে 
দেখতে এবং শুনতে চাই। ছবি নিখুত হওয়া চাই (ফিল্মের প্রথম 
শ্রিন্ট-এর মত) এবং Doris Day-3 “Que Sera Sera” গানটি 
যেন উনি আমাদের সামনে বসে গাইছেন এমনটি শুনতে চাই। আরও 
অনেক কিছু চাইতে পারি — সাদা-কালো ছবির বদলে রঙীন ছবি 
= আরে এত বহু চলচ্চিত্র বা স্থিরচিত্রতেই করা হয়েছে। না, আমি 
| চাই যে কারুর সোনালী চুলের বদলে কাল বা সাদা বা বাদামী, 
| অমুকের ফিকে হলদে জামার বদলে আকাশে-নীল ইত্যাদি। আজকের 
| কমলিউটর তথ ও প্রযুক্তি রাগ করে সুকুমার রায়কে উদ্ধৃত করে 
| বলবে না যে “এত কিছু খেয়ে যদি. নাই ওঠে মনটা, খাও তবে কচু- 










































আজকের নেটওয়ার্কিং প্রযুক্তিতে সবচেয়ে বড় অভাব বা বাধা 
হলো "এক সেকেন্ডে কতটা তথ্য আহরণ করা যায়" (Through- 
put. নিজেই বাংলা করলাম) এবং এই আহত তথা উচ্চতম মানের, 
অবিকৃত এবং অবিরত (Uninterrupted) ভাবে পাওয়া যায়। 
আজকের চাহিদা দেখে, বৈজ্ঞানিকরা বলেছেন দু-চার বছরের মধ্য 
10 Gigabit per secondaa নির্ভরশীল যোগাযোগ করতে পারক। 
এখানে আরেকটা বিষয়ের অবতারণা করতে হচ্ছে — আপনারা 
অনেকেই এটা জানেন, তবুও এ সম্বন্ধ দু-চারটে কথা বলা দরকার 
নবীন কিশোর-কিশোরীদের জন্য। একটা কথা বলে রাখি যে এই 
(বিভাগ (0900011) পরচ্ছদ-বিষয়ের ভূনিকা/উপস্থাপন/ প্রাথমিক পরিচয় 
মাত্র — গৃঢ় তত্ত ও তথোর নিবদ্ধকে বোঝার সাহাযোর জন্য। যাক 
এ সব কথা — আমরা সব সময়ে মনে রাখি না যে আজকের 
যোগাযোগ বাবস্থা তড়িত-চুম্বকীয় ঢেউয়ের তরঙ্গের (Blectro-mag- 
netic waves) সাহাযো। এই তরঙ্গ ঢেউ মহাশুণা দিয়ে (Free space, 
Empty or not) বা তামার তার কা Optical Fibre (বাংলা প্রতিশব্দ 
খুঁজে পেলাম না) এক জায়গা থেকে অনা জায়গায় যায়। রেডিও 
তরঙ্গ, লাল-উজ্জানি আলো (Infrared Rays), আলো (Light). X- 
Ray, Gamma-Ray ইত্যাদি সবই তড়িত-চুস্থকীয় তরঙ্গের 
বর্ালী/বগচ্ছিটার অংশ। তড়িত-চুন্বকীয় তরঙ্গ সম্পূর্ণ ফাকা (এমন 
কি বায়ুহীন) samen (Empty space) একই গতিবেগে চলে — 
পার্থকা কেবল এই সব তরঙ্গের "তরঙ্গ দৈর্যো” (Wave length) বা 
তাদের স্পন্দনের “HSE (Frequency) | তরঙ্গ দৈর্ঘাকে (শরীক 
অক্ষর লানডা) স্পন্দনের দ্রুততাকে (1) দিয়ে গুণ করলে, তরঙ্গের 
গতিবেগ (€)। আমাদের মনে আছে যে তরঙ্গের গতিবেগ ফাকা 
মহাশৃণো (Empty space) নিদিষ্ট — সব ক্ষেত্রেই এক। 
তথ্য প্রেরণ বহাশুণোর মাধ্যমে হচ্ছে না কোন পদার্থের মাধামে 
হচ্ছে, তার ওপর অনেক গুণাগুণ নির্ভর করে। Microwave-ot 
throughput বেশ কম, আবার রেডিও লেসারের (Laser) বিস্তৃতি 
বা পাল্লা (Range) সীনিত। আজকাল নতুন করে তামার তারের 





তরঙ্গগুলিকে T-Rays নাম দেওয়া হয়েছে — কারণ তাদের স্পন্দন 
মাত্রা (Frequency) Tera-Hertz-94 কাছাকাছি। এবং এতে করে 
অব্যবহৃত এক বিশাল Bandwidth~oa রাজা পাওয়া যাবে। 

OFC এবং এর যস্ানুষঙ্গের বহু উন্নতি হচ্ছে। প্রথম দিকের Multi- 
mode Stepped Index OFC দিয়ে বেশি দূরে তথ্য প্রেরণ করা যেত 
না, কারণ OFC মধ্যে আলোর Dispersion হতো । তাই, এল Multi 
mode graded index OFC — এতে করে 2 kilometre দৃরতে প্রায় 
200MHz bandwidth পাওয়া যায় — আগেকার OFC-4 থেকে 
প্রায় দশগুণেরও বেশি। কিন্তু, 2/7-এর বেশি দূরত্ব হলে High- 
powered Laser লাগে — আবার এতেও অসুবিধা হলো যে Sig- 
nal-to-noise ratio বেড়ে যায়। 

দামী হলে Single Mode OFC প্রায় ৪0৮ আরও বেশি দুরে 
তথা প্রেরণ করতে পারে এবং Bandwidth-s বেশি। তবে, এখানেও, 
কিছু সমস্যা আছে। Non Dispersion Shifted Fibre (NDSF)-2 
(Chromatic Dispersion তথাকে নষ্ট করে দিতে পারে। অবশা একটা 
বিশিষ্ট তরঙ্গ দেখো (1.31 nanometre) Waveguide Dispersion 
(যেটাও ঝামেলা করে) এবং Chromatic Dispersion দুটো মিলে 
শূণ্য হয়ে যায় — আর ঝামেলা থাকে না। Dispersion shifted 
fibres (DSF) আলোর Dispc15i০৷-কে আনেক বেশি Frequency- 
তে নিয়ে যায়। Zero Dispersion Shifted Fibre-4 (ZDSF) 
Waveguide Dispersion-কে বাড়িয়ে দেয় যাতে করে 1.55 
nanometre দুটো কাটাকাটি হয়ে যায়। মুশকিল হল যে Dense 
Wavelength Division Multi-plexing (DWDM) channel 
গুলো একটা আরেকটার সাথে মিশে অনেক নতুন Signal তৈরি করে 
চালান করে দেয়। এই Four Wave Mixing Problem-এর সমাধানের 
জনা এসেছে Non Zero Dispersion Shifted Fibre (WZDSF), 
যা zero dispersion point কে EDFA-এর পাল্লার ওপরে নিয়ে 
যায়। এখন পর্যন্ত এটাই সফল হয়েছে বলে মনে হয়। 

Last Mile Access-এর জনা কেউ কেউ Passive Optical 
Network (PON) বা Optical Access Network (OAN) পছন্দ 
করেন তবে এই পদ্ধতিতে খরচ কিন্তু VDSL থেকে অনেক বেশি। 








রণ 





তারবিহীন যোগাযোগের প্রাসঙ্গিক দু'চার কথা 


দেবপ্রসন্ন সিংহ 


































টে 

















তারবিহীন ঝংকার যে অ 





তীব্রভাবে ঢুকে সুক্ষ্ম অনুভূতি এনে দেয় 
আমাদের চেতনাকেও এক স্তরে নিয়ে যায় 
ম্যানেজমেন্ট বাণিজোের সনাতনী চেহারা যেভাবে বদ 
পসরা ক্রমাগত ব্যাবহারে দৈনন্দি 
দিচ্ছে, তাতে আরও নেটওয়ার্ক বা জালে fr 
মুক্তির পথে আমরা চাইছি আর 
ব্যবহার দাবী করে আরও সাশ্রয়ে, আরামে 





বনযাত্রা 





TOA পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত করত। এমনকি কমপিউটর 
কমপিউটর বন্ধনেও ওই কেবল বা ত 
আদানপ্রদান কতদূর বিশ্বাসযোগ্য ও তথা কতখানি সুবক্ষিত 
পারে, তা নিয়ে অনেক উপায় সময়ে সময়ে উদ্ভাবিত 
তারকেও মনে হয়েছে বোঝা বা উৎপাত-বি 
জানানো, পরে প্রয়োজনে এসে গেছে তারাবিহীন পর্ব 
স্বর (voice) ও কমসংখ্যক ডাটা আদান প্রদানের (low data trans- 
fer) যোগাযোগে তারবিহীন নেটওয়ার্ক এখন এক বিশ্বাসযোগা ও 
খরচাক্ষম সমাধান দিচ্ছে। তারে" পেতে তারকে ধরে 
জায়গায় স্থির পরিবেশে থাকতে হচ্ছে না, তার ছাড়াই প্রায় মুক্ত 
বিহঙ্গের মতই বেরিয়ে পড়া যাচ্ছে বহনযোগ্য (portable) we নিয়ে 
তারবিহীন যোগাযোগের উন্দেশাই তো তাই — যেখানে একটি বিশ্বজনীন 
নেটওয়ার্কের সমস্ত সুবিধাগুলিকে একজন ব্যবহারকারীকে যে 
সময় ব্যবহার করতে দেবে। তার অবস্থান বা গতিশীলতা যেন অন্তরায় 
না হয়। বস্তুত, যারা প্রায় প্রতি মুহূর্তেই নিজেদের 'অনলাইন' রাখতে 
চায় বা সেই কাজের সঙ্গে যুক্ত থাকতে চায়, তারা ভুলে যেতে চায় 
WOES প্রকারভেদ বা তাদের মধ্যে সম্পর্ক। চাই ডাটা — তা সে 
তাদের হাতে পামটপেই হোক বা কোলে ল্যাপটপেই হোক। অথবা 
নোটবুক বা পার্সোনাল ডিজিটাল আসিস্ট্যান্টে। এমনকি হাতঘড়ি 
(wristwatch) কমপিউটরে। এইসব ব্যবস্থায় সুরক্ষার যে একটা বড় 
ভুমিকা আছে তা আর বলার অপেক্ষা রাখে না। বস্তুত এই সুরক্ষা হল 





বেশ। বিশ জুড়ে 





খন সেই এক 





a ছি 








তথা গোপনীয়তা, তথাসংকেতবদ্ধ করা এবং প্রমাণসিদ্ধ 
(anthenticate) করে তারবিহীন যোগাযোগে আ 
নজর দেওয়া। তারবিহীন যোগাযোগে, Wav 
পদ্ধতিতে ব্যবহার হয়, তাতে 
(সেকেন্ডে এক মেগাবিট। WaveLAN এ মর্কিণ দেশে 
কমিউনিকেশন বা যোগাযোগ ৯০২ 
পাওয়া যায়, অন্যান্য দেশে এই ব্যান্ড হল 
ঠিকমত আকারের 
দক্ষভাবে সম্প্রচার করতে পারে এবং দ্র 


কোনও রিসিভার দিয়ে গ্রহণ করতে 


ও বিশেষভাবে 








N-a যে সমস্ত 








তথ্যর আদানপ্রদানের গতিবেগ ঠিকঠাক 





থেকে 




















পারে। এই প্রবন্ধে ওয়াপ (WAP) ও 
354 (Bluetooth) 
দিক নিয়ে আলোচনা করব। যদি 
কমপিউনিকেশন যোগানে 
oma টেলিফোন পদ্ধত্ত 














ধরে ১৯৮২ সালে ইউরোপীয় 
পোস্টস ও টেলিগ্রাফসের কনফারেন্স 
(CEPT) গঠিত Groupe Special 
Mobile (GSM) যে স্টাডি গ্রপ 
তৈরি হয়েছিল মোবাইল পদ্ধতি 
ও তৈরি করায়, তার আলোচনাও 
অনাদিক থেকে করা উচিত; তার 
ইতিহাস, পরিষেবা, দ্রুততা, সুরক্ষা, খরচা, fe 


























আগেই বলা হয়েছে। 
য়া নিয়ে নতুন শব্দগুলি 
কিটেকচারের উদ্দেশাও বোঝা 


ওয়াপের ব্যবহার বা সুফল প্রয়োগ একা 


যাবে। ওয়াপ ব্যবহার যে 


বানের 





উপর নির্ভরশীল নয়, 
তা আগেই বলেছি। 
এটি একটি বড় 
সুবিধা। যত্রতত্র 
বিচরণ এবং 
বেশি কথা, 
আরও কথায় 





তথ্যগুণ, আন্তর্জাতিক যোগাযোগ, T4, ISDN-A 
সঙ্গে যুক্ততা, 0914 নেটওয়ার্ক আর্কিটেকচার, বিভিন্ন = 
রেজিস্টার ও কন্ট্রোলার ও বিবিধ যোগসূত্র বা লিংক, হরেক রকম 
চ্যানেল অন্য লেখায় দাবী জানায়। 

আজ ইন্টারনেটকে ঘিরে যেসব বৈপ্লবিক চিন্তাভাবনা আরও বেশি 
করে এসে যাচ্ছে, তার মধ্য “মোবাইল ইন্টারনেট" ATER | WAP 
(Wireless Application Protocal) হলো একটি মুক্ত সর্বজনীন 
স্পেসিফিকেশন বা প্রোটোকল, যা সমস্ত গতিশীল বা ভ্রামামাণ 
ব্যবহারকারীদের সেই সমস্ত যস্থাশে ব্যবহারের সুবিধা দেয়, যাতে 
ইন্টারনেটে তথ্য ও পরিবেবার সবরকম সহায়তা পাওয়া যায়। 
Phone.com, Ericsson, Motorola আর Nokia S চারটি মোবাইল 
জগতে সুপ্রতিষ্ঠিত সংস্থা মিলে WAP ফোরাম তৈরি করে, যাতে 
(মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহার বা পাওয়া যায়। 
এটি এখন স্টান্তার্ডে দাঁড়িয়ে গেছে। ১৯৯৯ তে ওয়াপ ফোনগুলি 
প্রথম বিক্রি গুরু হয়, ২০০০-র মধ্যে ওয়াপ ফোরামে, সভার সংখ্যা 
দুশো তিরিশেরও বেশি আর এখনকার সংখ্যা তা ক্রমশ বেড়ে যাচ্ছে। 








অভ্যাসে 








= ত") 
= ag হওয়া, 
বিজ্ঞাপন দেওয়াতেও বাড়তি সুবিধে। | | ই-কমার্স বা 
ইলেকট্রনিক কমার্সের মত এসে গেছে এম-কমার্স বা 


(মোবাইল-কমার্স। যেমন, মোবাইল যন্ত্রের মাধ্যনে যন্ত্র বা পরিষেবার 
বাণিজ্য চলছে, বিশেষ করে চেনাজানার মধ্যে। ই-কেয়ার (৫-9৬) 
ডাক্তারির সাহায্য নয়, বিল, পরিষেবা, পরিকল্পনা, কার্যবিধি অনেক 
কিছু তথ্য অণু মহাতথোর চুম্বক হিসেবে এসে যাচ্ছে। ওয়েব পোর্টালের 
মত ওয়াপ পোর্টাল এসে হাজির হচ্ছে পাতায় পাতায়, তার সঙ্গে 
সংযোগ থাকছে বিভিন্ন শ্রেণীভুক্ত আকর্ষনীয় আপলিকেশন। কখনও 
তা আসছে নেটওয়ার্ক অপারেটর, কখনো বা কনটেন্ট প্রোভাইডার 
(Contant provider) এর উপহারের ডালিতে। ওই ওয়েব সাইটের 
মত ওয়াপ সাইট (wapsite) এমন তথা ছড়িয়ে দেয় যাতে মোবাইল 
যন্ত্র দিয়ে তা ব্রাউজ করা যায়। 

এইবার কতকগুলি শব্দ নিয়ে পড়া যাক। বস্তুত, ওয়াপ 
আর্কিটেকচারের কাঠামোর মধ্যে মূলত রয়েছে — 



















>. তারবিহীন ফোন, পার্সোনাল ডিজিটাল আযাসিস্ট্যান্ট আর 
অন্যান্য তারবিহীন যন্ের রয়েছে ওয়াপ ব্রাউজার। 
২. ওয়াপ গেটওয়ে (gateway) TE রয়েছে 1. এনকোডার 
আর ডিকোডার এবং প্রোটোকল আআআডাপটার। 
৩. কনটেন্ট বা ডাটা প্রোভাইডার, যাতে রয়েছে মৌলিক কনটেন্ট 
বা ডাটা সার্ভারযুক্ত ওয়েব সার্ভার | 
৪. অবশ্য এসব ছাড়াও আরও কয়েকটি শব্দ ঘোরাফেরা করে। 
যেমন ওয়াপ ক্লায়েন্ট যাকে একটি ওয়াপ অভিযোগ যন্ত বলা যেতে 
পারে, যার মধো থাকবে WAE user agent, WTA user agent 
এবং ওয়াপ স্ট্যাক। WAE user agent, যার পুরো কথাটা হলো 
Wireless Application Environment, তা আদতে হলো একটি 
মাইক্রোব্রাউজার, যা ওয়াপ সংকলিত (compiled) WML, WML 
স্ক্িপট এবং ওয়াপ গেটওয়ে থেকে ইমেজ গ্রহণ করে এবং স্কিন বা 
পর্দায় ফেলে। ব্যবহারকারীর সঙ্গে ইন্টারআাকটিভ কাজে যেমন টেক্সট 
ইনপুট বা কোনও ভুল সতর্ক বার্তাতেও এটি কাজে লাগে। WTA 
User Agent% Wireless Telephones Applications User 
Agenti এটি WTA সার্ভার থেকে ওয়াপ ফাইলগুলি নেয় এবং 
কার্যসম্পাদন করে। নেটওয়ার্কে সম্পাদনযোগ্য কাজগুলি হরেক রকম: 
তার মধ্যে রয়েছে নম্বর ডায়াল করা, কল (call) উত্তর দেওয়া, 
ফোন বুক বারে বারে ঠিক করা, বার্তা পরিচালন, অবস্থান নির্ারণ 
ইত্যাদি। আপলিকেশন সার্ভার সেই নেটওয়ার্কের অংশ যেখানে 
ওয়েবের তথা বা ওয়াপের আপলিকেশন রয়েছে, এটিকে কনটেন্ট 
সার্ভার বা উৎস (origin) সার্ভার WA | ওয়াপ আপলিকেশন সার্ভার 
ওয়েব সার্ভারেরই মতো, শুধু তফাত হলো এতে WML, WML 
FEND এবং wireless Bitmap (WBMP) ইমেজ ফাইল ধরা থাকে। 
ওয়াপ সার্ভারগুলি ওয়াপ আযপলিকেশন সার্ভার যাতে গেটওয়েও 
যুক্ত থাকে। প্রক্সি নেটওয়ার্কে অস্তর্বতী উপাদান, যা ক্লায়েন্ট এবং 
সার্ভার দুভাবেই কাজ করে। 
ওয়াপ গেটওয়ে হলো একটি প্রক্সি, যা এই তারবিহীন জগতকে 
ইন্টারনেটের সঙ্গে যুক্ত করছে। এতে রয়েছে প্রোটোকল, গেটওয়ের 
বিভিন্ন ফাংশন আর এনকোডার/ডিকোডার ফাংশনগুলি। ক্লায়েন্ট 
থেকে উৎসারিত সমস্ত অনুরোধগুলি Wireless Session Proto- 
col (WSP) দিয়ে রূপান্তর করে মূল বা Original সাভারের 
প্রোটোকলে। তা HTTP হতে পারে। এই গেটওয়ের স্মৃতিতেই 
সংকেতাবদ্ধ (encrypted) তথ্যর AMS ঘটে। কোনও 


হলো সেকেন্ডে এক মেগাবিট | FEC বা Forward Error Correc- 
| tion তে অবশ্য কয়েক বিট কমে যায়। Base frequency part এ 
₹| ঘটনা (asynchmous) ভাটা চ্যানেল এবং তিনটি সমকালীন বা 
|| যুগপৎ ঘটনা (synchronous) কথাবার্তা (speech) চ্যানেল 


(Windows Data Protocol) — সবচেয়ে নীচে যে স্তর | Wire- 
less Transport Lajer Security (WTLS), Wireless Trans- 
action Protocol (WTP) ¥3, Wireless Session Protocol 
(WSP) স্তর, যা কখনও transaction সম্পাদন করতে, দুটি 
আপলিকেসনের মধো তথ্য বদল করতে, transaction সময় 
কমাতে, সাধারণভাবে সুরক্ষা আনবে এই প্রোটোকলগুলির ব্যবহার। 

তারবিহীন যোগাযোগে রুটুথ (Bluetooth) নতুন প্রযুক্তি। 
১৯৯৮ সালে মে মাসে গঠিত স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (SIG) নামে 
একটি দল এটি তৈরি করে। এদের প্রতিষ্ঠা-সভা ছিল এরিকসান, 
নোকিয়া, ইনটেল, আইবিএম ও তোশিবা। এরপর আডে আস্তে 
টেলিকমিউনিকেশন বাণিজ্োর অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানগুলি যেমন 
প্রিকম, মাইক্রোসফট, মোট্টোরোলা এই ব্লুটুথ SIG তে যোগদান 
করে | এদের সভ্যসংখ্যা আজ দেড় হাজারেরও বেশি। ১৯৯৯ সালে 
বুটুথ স্পেসিফিকেশনের 1.0 ভার্সন গৃহীত হয়। apes প্রায় যে 
কোনও যন্ত্র থেকে অনা যে কোনও যন্ত্র যুক্ত করা যায়। প্রথাগত 
উদাহরণ হলো পার্সোনাল ডিজিটাল আ্াসিস্ট্ান্ট (PDA) অথবা 
ল্যাপটপ মোবাইল ফোনে যুক্ত করা। পকেট থেকে মোবাইল ফোন 
না বার করেও বা কেবলের চক্রে না গিয়েও, PDA অথবা ল্যাপটপ 
থেকে দূরবর্তী বা remote সংযোগ পাওয়া যায়। এ প্রসঙ্গে 
পিকোনেটের (piconet) কথা বলা যেতে পারে । এটি হলো বেশ 
কয়েকটি যন্ত্রের আডহক নেটওয়ার্ক, যা বলটুথ ব্যবহার করে তৈরি 
করা যায়। এগুলি আলোচনাসভায় খুব কাজে লেগে যায়, যেখানে 
আলোচনায় অংশগ্রহণকারীদের প্রত্যেকের কাছে রুটু থসম্মত 
(compatiable) ল্যাপটপ রয়েছে এবং তারা যে পরস্পরের সঙ্গে 
পরস্পর ফাইল (বিশদ তথ্য) বিনিময় করতে চায়। 

বুটুথ আর্কিটেকচার সম্বন্ধে কিছু আলোচনা করা যাক। রুটুথ 
ডিভাইস বা of তাদের ব্যবহারিক শক্তির নিরিখে তিনভাগে 
ভাগ করা যায়। ক্লাশ ৩ ডিভাইস বা যস্ত্ের রয়েছে ১ মেগাওয়াট 
প্রেরণশক্তি এবং তার বিস্তার (range) ০.১ থেকে ১০ মিটার। 
ক্রাশ ২ খন্ডে প্রেরণ শক্তি এক থেকে ২.৫ মেগাওয়াট এবং ১০ 
মিটার বিস্তার হতে পারে। আর ক্লাশ ১ ডিভাইসে রয়েছে প্রেরণ 
শক্তি ১০০ মেগাওয়াট পর্যন্ত এবং বিস্তারও ১০০ মিটার পর্যস্ত। 
abs আর্কিটেকচারে রয়েছে রেডিও, ভিডি কম্পান্ক অংশ (base 
frequency part) এবং লিংক ম্যানেজার ৷ AEA ২.৪৫ গিগাহার্টজ 
রেডিও বিস্তার ব্যবহার করে। কাগজে কলমে সর্বোচ্চ ব্যান্ডউইথ 


থাকে সার্কিট ও প্যাকেট সুইচিং টেকনোলজি ৷ হয় একটি অসমকালীন 














একসঙ্গে অথবা একটি চ্যানেল যাতে অসমকালীন ডাটা ও সমকালীন 


কথাবার্ত। একই সঙ্গে পাঠানো যায় তা সমর্থন করে। লিংক, 
ম্যানেজারের একটা বড় ভূমিকা আছে। এর মধ্যে লিংক ম্যানেজার 
প্রোটোকল (LMP) বুটুথ যন্ত্রের নধো সংযোগগুলি কনফিগার, 
সত্যতা বা authenticate ও পরিচালনা করার জন্য তৈরি। 
পিকোনেটের কথা আগেই বলেছি। এই পিকোনেটগুলিতে ape 
যন্ত্রুলি একটি মাস্টার বা প্রভু ও অন্যান্য গুলি cre বা দাশ হিসেবে 
খাকে। মাস্টার পিকোনেট কম্পাস অদলবদলের চরিত্র ঠিক করে 
দেয়। দশটা পিকোনেট পর্যন্ত পরস্পর যুক্ত করে স্ক্যাটারনেট 
(scatternet) করা 754) 

বুথে সুরক্ষা ব্যবহার পদ্ধতিতে device address (bullic), 
Private authentication key, private encryption key এবং 
random number থাকে (এর বাংলা প্রতিশব্দ এখন তৈরি হয়ে 
ঠিক বোঝাবেও না)। স্বাভাবিকভাবেই, /১-গলি গোপন। তার 


re: 


= SRY Ee 








র ব্যবহার. গোড়ার পিনকোড 
ation key তৈরির সময় বা unit 


fare সত্য প্রমাণ (au: 


পনীয়তা নষ্ট করে দেয়। আরও 





ছে। ব্যাটারি dra 





a ing derail of ser 
৬/০০(ব্যাটারি শোষণ) এ! 





প্রোটেকশন আশ্রয় 


|] আছে, বা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, যেমন ফ্রী 
ইন ওয়ান (ইম্টারকম, PS ফোন 
মোবাইল), ব্রীফকেস; অটোমেটিক সিনক্রোনাইজার, 
কার (গাড়ি) কিট (Kit), ওয়ারলেস হেডসেটস। 
বটুখ--PDA যোগাযোগে দরুণ, কিন্তু একটা 
বড় নেটওয়ার্কে, টাকার লেনদেনে বা খুবই 
'বেদনশীল তথ্য প্রেরণে এখনো তা উন্নত নয়। 
গবেষণা চলছেই। ভবিষ্যতে যে ওয়াপ যে আড্তজার্তিক স্ট্যান্ডার্ড 
হতে শুরু করছে, তা বোঝা যাচ্ছে অনেকভাবে। স্মার্ট ফোনে wire- 
less content distribution শুরু হয়েছে। অনেক পরিষেবা 
প্রদানকারী (provider) ওয়ারলেস ওয়েবে যেতে বলছে। যেমন 
Yahoo! তে Quadeom pdg ফোন । আগামী দশকে আরও কতকি 
সহায়তা, আরও কত সুবোগসুবিধে, বুদ্ধিমন্তাশক্তি নিয়ে হাজির 
হবে তা এখনও সম্পূর্ণ ais ভাবতে পারছি না। যেমন 
গতিশীলতার মাত্রা বদলে যাবে, তেমনি হয়তো গতিশীলতা বা 
মবিলিটির নতুন সংজ্ঞাই এসে যাবে। বোধ করি, তারও পরে, 
'নখদর্পণ' কথাটা খুব আক্ষরিক নাও থাকতে পারে। 








শ্রী দেবএসজ সিংহ পিয়ারলেস ফিনা্দ ও ইনভেস্টমেন্টসের ডেপুটি 
জেনারেল ম্যানেজার (ই ডি পি) ও ব্যাড ক্যাম কনসালটেন্টসের 
ডিরেকুর। 












আগত দিন লিন্ডোসকে ডাকছে 


অপরাজিত বন্দ্যোপাধ্যায় 


উইনডোস ও লিনাক্স পরিচালন ব্যবস্থার সমন্বয়ে নতুন পরিচালন বাবস্থা হলো লিন্ডোস। 


































[সামাজিকক্ষেত্র থেকে উন্নতির বহু 
'ভরতরী পার করেছে বা করছে; একথাটা 

যেমন একশো তা. ঠিক তেমনি এই 
কলাকুশলতার অন্য আরেকটা বড়সড় দিক 
বাণিজ্য। একথা অস্বীকার করার বোধহয় উপায় 
নেই যে শুধুমাত্র আধুনিকতার লক্ষোই প্রযুক্তি 
এগোচ্ছে না, দৌড়াচ্ছে বাজারের মূল শ্রোতকে 
লক্ষ্য করেই। এইক্ষেত্রে কোনও কোনও সংস্থা 
দু'পক্ষের দুই প্রাথমিক শর্তকে কাজে লাগিয়ে 
বৈজ্ঞানিক ধারণার শ্রীবৃদ্ধির পাশাপাশি 
নিজেদের করে তুলছে যথেষ্ট পুষ্ট। যেহেতু 
এই প্রগতি বিন্যাস খুব প্রতিযোগিতা মুখর, 
সেকারণেই হয়তো নতুন নতুন প্রযুক্তি থেকে 
আসা এইসব তথ্যপ্রযুক্তিগত সামাধানকে নিয়ে 
চলতে পারে নানা বিতর্ক। 
প্রথমে ধরা যাক উইনডোস পরিচালন 
ব্যবহার কথা। এক কথায় এটি বিশ্বের সবচেয়ে 


UE প্রযুক্তির প্রতিনিয়ত বি্তার সাধারণ 





জনপ্রিয় পরিচালন ব্যবস্থা হওয়া সত্বেও এর |... 


yras দিকের সংখ্যা ভুরি ভূরি। এখানে 
ব্যবহারকারীর নিজস্ব তথ্যের সুরক্ষা বড্ড কম। 
তাছাড়া আধুনিক নানান উন্নততর যোগাযোগ 
ব্যবস্থাকে খুব সহজে বহন করতে পারে না এই 
পরিচালন ব্যবস্থা | 
এই উইনডোসের বিরূপ দিক নিয়ে 
ঘাটাঘাটির মধো দিয়ে একদিন জন্ম নিয়েছিল 
অনা এক পরিচালন ব্যবস্থা, লিনাক্স। স্বকীয় 
নেটওয়ার্ক নির্মাণ ও তার কার্যত সকল ব্যবহারে 
সকলের নয়ণের মণি ছিল এই লিনাক্স। কিন্ত 
সংস্থাগত বৈরীতা লিনাক্সকে সে অর্থে 
সাধারণের মনগ্রাহী করতে দেয়নি অপর 
পরিচালক ব্যবস্থাটি। এরফলে 


প্রস্তাবনার পর প্রস্তাবনা আসতে থাকল 
আতস্তজার্তিক মহলে। প্রশ্ন ও তার সহযোগী 
উত্তরের পথ ধরেই আর এক নতুন পরিচালন 
ব্যবস্থা জন্ম নিতে চলেছে। তার নাম লিন্ডোস। 
চিন্তার কাল ভবিষাতের ৷ কারণ এই মুহূর্ত পর্যন্ত 
লিন্ডোসকে দেওয়া 













এক সময়ে তৈরি হয়েছে এমপি প্রি ডটকম। 


বিনিময় নিয়ে 
অন্যতম শরীক এমপি প্রি ড 
চিন্তার ব্যবহারিক প্র 
মাধামে বাস্তবায়িত Betts Fe 









সাধারণ ব্যবহারকা' 
দুইয়ের মধো বিরোধ কমিয়ে এব 
সাধন করবে এই পরিচালক ব্বস্থা। আজ 





অনেক ব্যবহারকারীই তাদের সদাব্যবহৃত ( 
'লিন্ডোসকে অন্য পরিচালন ব্যবস্থা থেকে বেশি 
পছন্দ করছে। যে যাই বলুন না কেন, এই বাজার 
হস্তান্তর অভিপ্রেয় ছিল। কেননা এম এস 
অফিসের মতো বহুল ব্যবহারিক সফট ওয়্যার 
লিনাক্সে পুরোমাত্রায় অচল। কেবলমাত্র 
নিজেদের নেটওয়ার্কে মজবুত করলেই সংস্থা 
চলতে পারে না। প্রতি মুহূর্তে বিভিন্ন কাজের 
কল্যাণে আবশাক প্রয়োগ করতে হয় 
উইনভোসের সহজ সাধ্যের কারিগরীকে। 
তাহলে! লিন্ডোসের ভিত্তিভূমি কি? এই 
প্রশ্ন সাধারণ পাঠকমহলে বারংবার উচ্চারিত 
হয়েছে। বলতে বোধহয় কুষ্ঠা না থাকার কথা 
লিন্ডোসকে বাস্তবায়িত করেছে স্বয়ং লিনাক্সই। 
তবে লিনাক্সের পরিমন্ডলে গড়া এই পরিচালন 








moa E> 








যেকোনও ওয়েবপেজের সম্পূর্ণ বা আংশিক 
তথাকে কমপিউটর ফাইল হিসেবে স্বয়ং- 
ত্রিয়ভাবে সেভ করতে পারে। এই বিশেষ 
কাজটি পেতে ব্যবহারকারীকে খুব একটা 
হ্যাপাও পোয়াতে হয় না। প্রথমে আপনি 
ওয়েবের যে অংশকে সেভ করতে চান, তাকে 
মাউস চালিয়ে সিলেক্ট করুন। এরপরে GEETA 
থাকা নেটপিকার আইকনের প্রয়োজনীয় তথা 
ডকুমেন্ট হিসেবে আপনা থেকে সেভ হয়ে 
যাবে। ওয়েবকে যারা প্রত্যহ অন্যভাবে সেভ 
করেন, তাদের ক্ষেত্রে একাজ একদিকে কাজের 





ব্রাউজার। এছাড়াও আরও 
শক্তিশালী ব্রাউজার 
সফটওয়্যারের প্রয়োগের কথা 
ভাবা হচ্ছে। পরিচালিত এই 
ব্রাউজারের নাম ফাস্ট 
ব্রাউজার ৷ এখানে যে বিষয়টি 
ব্যবহারকারীকে স্বস্তি দেবে তা 
হলো, এইসব ব্রাউ জারকে 
সরাসরি ইন্টারনেট থেকে 


স্রহকরাযাবে।বিনাদুলোর 





















Edt Greate Act এই সফটওয়ার fana মুক্ত 
Ps উৎস প্রযুক্তি আন্দোলনের | সময় যেমন বাচিয়ে দেবে, ঠিক তেমনি 
১৫৯৯৯ সঙ্গে যুক্ত কর্তা বাক্তিদের | একঘেয়েমী ফাইল অপশান থেকে লোকেশান 






হরর ee অনুযায়ী সেভ করবার যঞ্ুণা থেকে মুক্তি দেবে। 
বাবস্থা উইনডোসকে সম্পূর্ণভাবে সার্পোট | উৎস ধারণার জনক রিচার্ড স্টলম্যানের farem ওয়েব afra ইতিমধ্যে এক 
করবে। বাখা যাবে যেকোন উইন্ডোজ | উত্তরসূরীরা বোধকরি লিন্ডোস-এ খুঁজে নেবে | অনবদ্য তৃপ্তি এনে দিয়েছে। প্রত্যেক নেট 
সফটওয়্যার অনায়াসে। ঠিক যেমনটি সাধারণ | তাদের ভবিষ্যৎ কর্মপদ্থা। নয়া প্রবর্তিত এইসব | ব্যবহারকারীই তার দীর্ঘ সার্ফিং-এর অভিজ্ঞতায় 
উইনডোস এনভারনমেন্টে একাজ করা যায়। | ব্রাউজারের একাধিক কার্যশৈলীর মধ্যে সবচেয়ে | কম-বেশি নানা প্রকারের অস্বস্তিতে নিশ্চয় 
দুই চরমপন্থী পরিচালন ব্যবস্থাকে একটা সাধারণ | আকষলীয় দিক মাল্টি টাব ব্রাউজিং ফেসিলিটি। | পড়েছেন। এরমধ্যে রয়েছে অতি মস্তিদ্ধ সুলভ 
প্ল্যাটফর্ম দিয়েছে লিন্ডোস। একে চালু করতে | ' এই সুবিধার জোরে একই সঙ্গে একাধিক | সব বিপত্তি। বিশেষত বিচিত্র কমপিউটর 
হবে সেট আপ প্রোগ্রাম দিয়ে। সাইটকে একবারে দেখা সম্ভবপর হবে। মূল | প্রোগ্রাম বা কুকি। জায়গা মতো পড়ে গেলেই 

এরফলে লিন্ডোস শুধুমাত্র পোষাকী | ব্রাউজিং প্রোগ্রামকে একসাথে সাহায্য করবে | এই কদর্য প্রোগ্রাম নিয়ে ভয়াবহতার আর অস্ত 
কমপিউটর ব্যবহারকেই নতুন মাত্রা দেবে না, | কয়েকশো সার্চ ইঞ্জিন। ফলে নেট উৎসের | থাকে না। এখানেও রয়েছে কুরুচিপূর্ণ সাইটের 
এর সঙ্গে ক্রমপরিবর্ত নশীল যোগাযোগ | সন্ধানে আলাদা করে বারংবার খুলতে হবে না | অহরহ আক্রমণ। সার্ভার লোকেশন বেচাকেনার 
পরিযেবাগুলোর কর্মদক্ষতা আরও বহুগুণ বেড়ে | হরেক রকম সার্ইঞ্জিন। প্রযুক্তির আকাশে | ফাকে এই আদিরস নিঃসৃত সাইটগুলো ওয়েব 
যাবে। যোগাযোগ প্রসঙ্গ আসলেই ব্যাপক | বাণিজ্ঞাকারী এইসব সার্টইঞ্জিনরা ভাবী অবস্থাটা | ট্রাভেলিংকে তার সুনির্দিষ্ট লক্ষা থেকে বিচ্যুত 
ব্যবহৃত নেটের কথা আপনা থেকে এসে পড়ে। করে। কিন্তু লিন্ডোস প্রবর্তিত ব্রাউজার, সাইটে 
লিন্ডোস ভবিষ্যতে যে যাবতীয় ওয়েব খোঁজকে ঢোকার আগে থেকে আপনাকে সাইটের প্রকৃতি 
এক আনকোরা মাত্রা দেবে তা আর বলার জানিয়ে দেবে। কোনটা লোকাল ইনটারনেট, 
অপেক্ষা রাখে না। বর্তমানের যেকোনও কোনটা ট্রাস্টেট অথবা রেসট্রিকটেট, সবটাই 
ব্রাউজার তা ইন্টারনেট একসপ্লোরার হোক কিংবা i সাইট খোলার আগে ব্যবহারকারী জেনে যাবেন। 
ATEA সব ক্ষেত্রেই সমস্যা এক। কোনও 

পউটর পর্দায় একবারে 












































কিছু অনাগত বা আগতগ্রায় প্রযুক্তি-৪ 


অনির্বাণ মুখোপাধ্যায় 


প্রচ্ছদ নিবন্ধের সঙ্গে তাল মিলিয়ে নেটওয়াকিং-এর আগতপ্রায প্রযুক্তি নিয়ে এবারের আলোচনা | 























ত কয়েক সংখ্যার মতো এবারও 

বিভিন্ন জাজগুবী প্রযুক্তি নিয়ে লিখতে 

বসেছি, এবারেও ইচ্ছা আছে অন্তত 
দুটি আগতপ্রায় প্রযুক্তি নিয়ে লেখা — 
যাক শেষ করতে পারি কিনা। এবারের 
প্রচ্ছদের বিষয় হচ্ছে দূর যোগাযোগ এবং 
নেটওয়ার্কিং-এর প্রযুক্তি নিয়ে। তাই প্রথমে 
শুরু করছি নেটওয়ার্কি-এর একটি আগত প্রায় 
প্রযুক্তি নিয়ে। 

নেটওয়ার্কিং-এর চাহিদা আজ প্রায় অসীম। 

নেটওয়ার্কিং-এর মধ্যে যে মানুষকে আরও 
তথ্যের চটজলদি জোগান দেওয়ার চাহিদা, 
জীবনযাত্রার মানকে উন্নততর করার চাহিদাও 
সীমাহীন ৷ ফলে এই প্রযুক্তিতে প্রায় নিত্য নতুন 
কিছু না কিছু উন্নতি হচ্ছে। আজকে Wireless আজ একটা এই ধরনের প্রায় কল্পজগতের | যে ঘরে এখন আপনি বসে আছেন সেই ঘরে 
Application Protocol (WAP) -43 | প্রযুক্তি নিয়ে ছোট করে লিখছি। এখনও বিশেষ | অবস্থিত সহকর্মীর কমপিউটরটি আপনার 
দৌলতে আমরা Mobile Computing করতে | কিছু জানা যায়নি এই প্রযুক্তি নিয়ে তবে কাজ | কমপিউটর হিসাবে কাজ করবে (মানে আপনি 
পারছি। কিন্তু ব্যাপারটাকে এখানেই সীমাবদ্ধ | চলছে দ্রুত গতিতে, একে বলা হচ্ছে সর্বব্যাপী | আপনার মেশিনে যা যা application 
করে রাখলে চলবে না। Mobile Comput- | নেটওয়ার্কিং, বিচ্ছিরি শুনতে নামটা অধমের | চালাচ্ছেন, সবই এই কমপিউটরে চলবে, ওনার 
ing কাকে বলে, এর সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে | দেওয়া কারণ সাহেবী নামটা আরও খটমট - | (সহকর্মীর) ফোনটি আপনার ফোন হিসাবে 
আমরা এই পত্রিকায় আগে লিখেছি, তাই এ Ubiquitous Networking 16% প্রবক্তা ঘা | নিজে নিজেই sre করতে থাকবে, তার 
&T Laboratories! ব্যাপারটা Mobile | ডিজিটাল ক্যামেরাটি আপনার ক্যামেরা হিসাবে 
কাজ করবে, আপনার কমপিউটরের fots ছবি 
রাখতে পারবে ইত্যাদি। 
এবারে হালকা করে দেখা যাক। কিভাবে 
কাজ করবে এই সর্বব্যাপী নেওয়ার্কিং। যদি 





Prato courtesy ATST Laboratories Cambridge 
Trilateration works by measuring the distance from the bat worn by 
CREST oe Researchers can locate a 


to within 1.18 inches (3 cm). 

















বিশেষজ্ঞর উদ্ধৃতি এরা দিয়েছেন যেগুলো সত্যি 
কথা বলতে কি প্রায় ভবিষাত বাণী, নীচে এঁদের 
কয়েক জনের Con 


nications -এর 








© Steve Napear, বিখ্যাত San Diego 
Supercomputer Centre এর Director 
বলেছেন — “আমরা দেখব যে সফট ওয়্যার 
তথ্য সংগ্রহক (একে উনি Agent বা Assis- 
tant) তৈরি করে নেট-এ ছেড়ে দিতে পারছি, 
যা আমাদের হয়ে নেট-এ চষে বেড়াবে, বিভিন্ন 
ডেটাবেসে সন্ধান করবে, আমাদের প্রশ্নের উত্তর 
দেওয়ার জনা, জ্ঞানের সন্ধানে” | 

© IBM এর Wideband VO Research 
Division-এর বড় কর্তা Gabriel M. 
Silberman বলেছেন, “Bu সবচেয়ে 
শক্ত প্রশ্ন নয়। আমরা কি এমন কোন নতুন 
ধরনের কোন মাধ্যম পেতে পারি। যাতে নানা 
রকমের তথ্যের আদান-প্রদান, যেমন কণ্ঠস্বর, 





© KucO-Wai Wu, Director. Na: 


tional Centre for Hi; 





h Performance 


© Ac Sys CRC, Australia-% CEO 


সাহেব John O Callagham বলেছেন যে. 





ভবিষ্যত হচ্ছে “Communicating with 
anyone around the world at any time 
from anywhere”. (faia যেকোনও প্রান্ত 
থেকে যেকোনও সময় যাকে পেতে ইচ্ছে হবে 
তাকেই হাতের নাগালে পেতে কোনও অসুবিধা 
হবে 





a) 
© Australian Photonics-<র বিখ্যাত 
বৈজ্ঞানিক Allan Snyder বলেছেন যে 











থাকবে “Light guide light !" | 





tion-a3 বি 


Clarke 








“In the next century, the 
education revolution will ensure that 
Jearning will be completely liberated 
from the tyrannies of schedules & lo- 
cations, Anybody, anywhere will be 
able to study any subject and access 
any form of information at his or her 
comfortable speed. This will make 
education the life-long process it must 


be 









শ্রী অনিবাণ মুখোপাধ্যায় 
টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞ 
সি ই এস সি 












পড়ুন ও পড়ান 


আপনার পাড়ার হকারকে আজই বলে MYA! 











কম খরচে মাণ্টিমিডিয়া শিক্ষা 


অরিন্দম মুখোপাধ্যায় 
যাদবপুর বিশ্বাবিদ্যালয়ে মাল্টিমিডিয়া GA I 


দিবা কোরসাটর নাম দেওয়া হয়েছে মাল্টিমিডিয়া 
(ডেভেলপমেন্ট টেকনলজি, অপরদিকে সান্ধা 
কোর্সাটির নাম দেওয়া হয়েছে মাল্টিমিডিয়া 
কনটেন্ট ক্রিয়েশন। যাদবপুর বিশ্ববিদ্যালয় 
ছাড়াও অন্যান্য কয়েকটি কমপিউটর শিক্ষাকেন্দে 
যেমন ZEE Interactive Learning Sys- 
tems Limited, The Geroge Telegraph 
Training Institute, Vidyasagar Gollege 






dia document and interchange for- 
mats) | (৭) আনিমেশন ও স্পেশাল এফেক্ট 
(Animation and special effect) | 

© প্রয়োগিক গঠন -(১) লেখার কমপিউটর 
উপস্থাপন (Computer representation of 
texts)| (২) মেটাফোবের aaga 
(Authoring Metaphor) | (৩) ভিসুয়াল 
ডিজাইন (Visual design) | (8) লে-আউট,। 
for Women  Brainware Computers | স্টোরিবোর্ড ও pft (Layout, 
Pvt, Limited- কোর্সটি করানো হয়। storyboard and scripting) | (2) টুলবুক,। 
O পাঠক্রম :MTDRC# কোর্সটিকে তিনটি | অথরওয়্যার ও ডিরেক্টরের সাহায্যে সমীক্ষা 
মতো সংস্থা খুব কমই আছে। আর যেগুলি | মূল বিভাগে ভাগ করা হয়েছে। সামগ্রিক | (Case study with Toolbook, Auth- 
আছে, সেগুলির কোর্স ফি এত বেশি যে | পরিচিতি (overview), প্রযুক্তি cchnol- | orware and Director) I (৬) উৎপাদনের 
আমাদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে তার ভার | ogy) এবং প্রায়োগিক গঠন (application | পদ্ধতি (Production processes)! 
বহন করা প্রায় দুঃসাধা। এখানে আমরা যে | development)! (৭) সিডিরম তৈরি CD-ROM produc- 
সংস্থাটি সম্বন্ধে আলোচনা করবো তার | & সামগ্রিক পরিচিতি : (১) মাস্টিমিডিয়ার | tion)! (৮) উৎপাদন পদ্ধতির পরিচালনা 
বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও শ্রশ্নের অবকাশ সামগ্রিক পরিচিতি (Multimedia over- | (Management of production develop- 
নেই, উপরস্ত তারা মাল্টিমিডিয়ার ওপর যে | ॥০৯)।(২) মাল্টিমিডিয়া উপস্থাপনার জ্ঞানগত | ment)! (৯) ওয়েব পেজ তৈরি (Weh page 
(দিক (Conginitive aspect of multimedia 
presentation) | 

প্রযুক্তি : (১) ভিস্যুয়াল প্রদর্শনের প্রযুক্তি 
(Visual display technology)! (২) | দিন 





Safes সাথে সাথে আজকাল 

ছেলেমেয়েদের মধ্যে কমপিউটর শিক্ষার 
re ক্রমশ বাড়ছে। এই ধরনের বিষয়গুলির 
মধ্যে একটি প্রধান বিষয় হলো মাল্টিমিডিয়া। 
তবে তার সাতে সাথেই আরও কিছু প্রশ্ন জাগে, 
যে সাস্থা থেকে কমপিউটর কোর্সটি করবো সেটা 
কতটা বিশ্বাসযোগ্য, কোর্সটি করার পর 
চাকরিক্ষেত্রে কতটা সুবিধা পাওয়া যাবে, ইত্যাদি 
ইত্যাদি। সতি কথা বলতে কি, আমাদের 
পশ্চিমবঙ্গে ভালো মাল্টিমিডিয়া কোর্স করানোর 






ক মপিউটর প্রযুক্তির আকাশছোঁয়া 



















































যা কমপিউটর 


of Education Technology. Jupiter প্রদানের ব্যবস্থা 





Building, Jadavpur University. 





700032 











0 কোর্স ফি ও তা প্রদানের উপায় 


ধার্য করা হয়েছে ১৫,০০০ টাক! 


ধারণ ছাত্রছাত্রীদের জনা 





০ইজুন ২০০২ 


ছাত্রছাত্রীদের সংস্থার মুখ্য 





য় ২০,০০০ 





স্পনসরড ছাত্রছাত্রীদের জন্য। কোর্স ফি পাঠান চার্য-র সাথে 





ডিমান্ড ড্রাফট-এ রেজিস্ট্রেশনের সময় আবেদন টাকা ক্রাশ শুরু চার মাসের মধ্যে 
পত্রের সাথে এই ঠিকানায় : The Chief In- | O সার্টিফিকেট : MTDRC ও স্কুল অফ 


vestigator, Multimedia Traning and 








Development Resource Centre, Shool 








Computer Tothyo O Projukti 


Presents 
Short-term course on DTP and Web design (including practicals) 


DTP: Web Design: 
PageMaker Overview of Internet 
QuarkXpress Concept of HTML 
CorelDraw Concept of web editors 
Photoshop 


Course fee: Rs 2,000/- only 
First batch to start soon 
For further details contact: 
Arindam Mukhopadhyay, Co-ordinator 
Computer Tothyo O Projukti 
C/o Vision Publications (P) Ud, 
115 & 117, Karnani Mansion, 
25A, Park Street, 
Kolkata: 700 016 
Tel: 229 0079 @ Email: visionpl@vsnl.in 

















বিশছ্লাতত৪ ও শেষ 


শান্তনু চট্টোপাধ্যায় 
আপাত এ্রতিসাম কিন্তু সবসময়ে সঠিক নাও হতে পারে 


সঠিক হয় না — সেটা আমরা জানি। আচ্ছা, 
এসবই তো বুঝলাম, কিন্তু এর সাথে বিশৃঙ্খলা 
তন্তের সম্পর্ক কোথায়? আগেই বলেছি, একটু 
লাফিয়ে চলবো — সব কিছু বিশদ করে বলার 
সময় নেব না। যাঁরা, এ বিষয়ে পড়াশুনো বা 
গবেষণা করতে চান, তারা উৎসাহিত বোধ 
করলে বই/গবেষণা প্রকাশন এই সব পড়ে নিয়ে 
এগুতে পারবেন। এখানে, কেবল উৎসাহ/ 
অনুসন্ধিৎসু করার প্রয়াশ। 

গোলকের কাল্পনিক আদর্শ (Ideal) 
গতিবিধির সমীকরণ সরল এবং “একঘাত"' 
(Linear-o সঠিক বাংলা প্রতিশব্দ খুঁজে 
পাচ্ছি না)। সহজ কথায় বলা যেতে পারে যে 
Linear সমীকরণের যদি দুটি সমাধান বীজ 
(Solution) থাকে, তাহলে তাদের AAS 
একটা সমাধান হবে। কিন্তু, সত্যিকারের 
(দোলকের সমীকরণ Lin নয়, এবং তখনই 





পরস্পরের পিঠ চুলকুই আর বাহবা দিই!!! 
কয়েক বছর আগে আরও বয়র্সোন্জ এবং 
খ্যাতনামা বিজ্ঞানী এক আলোচনা সভায় 
প্রকাশো এই ধরণের কথাই বলেছিলেন। আমি 
উত্তেজিত হয়ে, এই পত্রিকাতেই "কৃত্তিম 
বুদ্ধিমত্তা" (Artifical Intelligence) #208 
ধারাবাহিক প্রবন্ধ লিখেছিলাম। এবারেও তাই। 
আমি ঠিক বুঝতে পারছি না কি করা উচিৎ। 
আপানারা বলুন — আপনারা আমাকে নির্দেশ 
দিন — কি লিখব বলুন। তা না হলে, আমাদের 
সকলেরই ক্ষতি হবে। আমাকে সরাসরি জানাতে 
পারেন। আপনাদের উপদেশের অপেক্ষায় রইলাম। 
অপ্রচলিত (Unpopular and uncommon) আমরা দোলক (Pendulum) সম্পর্কে 
কৈফিয়ৎ দিচ্ছি : আমার সমকালীন (সহপাঠী | আলোচনা করছিলাম। এখন থেকে সংক্ষেপে 
বলতে পারব না, কেন না একই মহাবিদ্যালয়ে/ | এবং একটু তাড়াতাড়ি এগিয়ে যাব। দোলকের 
বিশ্ববিদ্যালয়ে একই শ্রেণীতে পড়লেও আমাদের | গতিবিধি সম্বস্ধে আলোচনা করতে গিয়ে আমরা 
বিষয় ছিল ভিন্ন) খ্যাতনামা বৈজ্ঞানিক একদিন | দেখেছিলাম যে গণিতের সমস্যাকে এড়াবার 
আমাকে বলেছিলেন যে কমপিউটর তথ্য ও | জন্য আমরা একটা কাল্পনিক আদর্শ (Ideal) 
বা নিঃসঙ্গ অবস্থার (Isolated System) 

অবতারণা করি। দোলকটাকে যত বেশি 
কর্মক্ষমতা (Energy) দেব, ততই জোরে জোরে 
দুলবে বা propelloraa মত আরও দ্রুত 


'কারোক্তি : এই ধারাবাহিক প্রবন্ধ 

সম্বন্ধে আমার কাছে কয়েকটি মতামত 

/মস্তবা সরাসরি এসেছে। বেশিরভাগ 
মন্তবাই হল যে বিষয়টি পাঠক-পাঠিকাদের 
কোনও কাছেই লাগবে না — এর বদলে 
কমপিউটর তথ্যও প্রযুক্তির প্রত্যক্ষ এবং নিজস্ব 
বিষয়ে লিখতে, পরোক্ষভাবে যোগাযোগ আছে, 
এমন বিষয় বাদ দিতে। দু-এক জন বলেছেন 
আরও বিস্তৃত এবং বিযদ ভাবে লিখতে, এবং 
কয়েকটা se করেছেন — তদের প্রশ্নের 
উত্তর তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। স্বভাবতই 
প্রশ্ন উঠতে পারে যে এই রকম অপ্রিয় এবং 
























































আরেকটার সাথে প্রতিসামা রেখেছে। এই 
বিশ্বাস কিন্তু সঠিক নয়। আমার শরীরটাকে 
(raaa) দুভাগ করে, এক ভাগের বিশ্ব- 
দর্পণের (Mirror Image) সাথে অনা ভাগ 
মিলিয়ে দেখালে, দেখব বহু পার্থক্য। হয়তো 
আমার একটা চোখ অন্যটার থেকে বেশি বড়, 
একটা কান অনাটার থেকে ছোটো এবং মাথার 
একটু ওপরে লাগানো, মাথার ডানদিক এবং 
বাদিক একই আকার এবং আয়তনের নয়। | TR- 
বৃত্তির ওপর নির্ভর করে বিদেশে শিক্ষালাভের 
সময়ে একবার জলপানি (হিন্দিতে এর অর্থ 
এখন CH” পরিণত হয়েছে — এর আধুনিক 
নাম "চায়-পানি"') বা ছাত্ৰবৃত্তি পেয়ে একমেবা- 
দ্বিতীয়ম স্যুট (501) বানাতে এক নামী দোকানে 
গেলাম। ওঁরা আমার ডান হাত ও বাঁ হাত, 
ডান পা এবং বাঁ পা ইত্যাদি আলাদা করে মেপে 
নিলেন। আমি বিজ্ঞের মত চুপ করে গেলাম। 
পরের দিন বিশ্ববিদ্যালয়ে আমার শ্রদ্ধেয় 
গুরু/শিক্ষক, যিনি আমার মত “corer” 
বাঙালি, তাকে জিজ্ঞেস করলাম। তখন উনি 
এই সব বুঝিয়ে বললেন। আমরা সচরাচর এই 
সব ভেবে দেখি না। আমরা বেশির ভাগই ডান 
হাত দিতে কাজ করতে পটু — ডান হাত দিয়ে 
খাই, টুথ-ব্রাস ধরে দাত মাজি ইত্যাদি। কিন্ত 
অল্প সংখ্যক মানুষ বা হাতে বেশি পটু তারা 
বা হাত দিয়ে বেশির ভাগ কাজ করেন, যা 
আমরা ডান হাত দিয়ে করি। তা হলে প্রকৃতির 
বা বিজ্ঞানের প্রতিসামা কোথায়? এ ছাড়াও 


ক অ-প্রতিসাম্যতা (Asymmetry) বা 
দেব। শী: ই ra 












আমরা আগে দেখেছি বিশৃঙ্খলাতেও মাঝে 
মাঝে শৃঙ্খলা এসে যায়। ভারেকটা নমুন দেখা 
যাক। একটা ছোটো ব্যাসের বেলনাকার (Cy- 
lindrical) গেলাসকে একটা বড় ব্যাসের 
(বেলনাকার গেলাসে বসিয়ে দেওয়া গেল। দুটি 
গেলাসের মাঝখানে একটা তরল পদার্থ দিয়ে, 
তারপরে যদি ভেতরের গেলাসটাকে ঘোরানো 
যায়, তরল পদার্ঘটাও ঘুরতে থাকবে। প্রথমে, 
অল্প বেগে ঘোরালে সমস্ত তরল পদার্থটাই 
নিয়মিত, একই বেগে ঘুরবে (Steady Flow) | 
(বেগ আরেকটু রাড়ালে তরল পদার্থটা ওপরে 
থেকে নীচে বেশ কয়েকটা ঘুরতে (Vortex) 
পরিনত হবে এবং যে কোনও একটা নির্দিষ্ট 
স্থানে এর বেগ সময়ের সাথে বদলাবে । আরও. 
জোরে ঘোরালে, দুটি ঘুণীর পরস্পরের 
সীমানাটা একটা ঢেউয়ের মতো দেখাবে এবং 
ঢেউ ধীরে ধীরে বেলনাকার গেলাসের চারদিকে 
ঘুরতে থাকবে। আরও জোরে ঘোরালে, 
সীমানার ঢেউ ওপরে নীচে ওঠা-নামা করবে। 
আরও জোরে ঘোরালে, ঘুর্ণীগুলো একটু 
পরিবর্তিত হবে এবং তার সাথে অবাধা 
আলোড়ন (Turbulence) দেখা যাবে। বেগ 
আরও বাড়ালে, পুরোটাই অবাধ্য আলোড়নে 
পরিণত হবে। এবারে যদি একই সাতে বাইরের 


বেলনাকার গেলাসটা উল্টে দিকে ঘোরাতে 






থাকি, দেখব কুণ্ডলিত, স্কু-র ন্যায় পেঁচানো 


কয়েকটি Helical spiral) বাইরের এবং 
ভেতরের দুটো গেলাসকেই বিপরীতদিকে ক্রমে 
বেশি বেগে ঘোরাতে থাকলে, অত্র সব নক্সা 
দেখতে পাব। এখানেও দেখতে পারছি শৃঙ্খলা 
থেকে বিশৃত্খলা, আবার শৃষ্খলায় ফিরে আসা। 
| একটা ছোটো ee দিয়ে দেখা যাক _ অবশ্য 
| কমপিউটরের সাহায্য নিলে ভাল হবে।((*)= 
















যায়, সু জগতে এত কোটি কোটি 


iteration করে গেলে ঠিক K = 2:598-এ এসে 
গ্রাফটা positive দিকে যেতে আরস্ত করবে। 
একটা পরিসাম্যতা এবংশৃথ্খলা এসে গেল এ 
দেখলাম symmetry creation! k যদি 
2:598-এর কম হয়, তাহলে গ্রাফটা asym- 
metric হাবে। অথচ K-কে আরও বড সংখ্যা 
ধরলে, আমরা দেখব যে বিশৃঙ্ঘলতায় পোঁছে 
গেছি। 

খুবই জটিল (complex) system 
নিমিন্তবাদ (Deterministic) হয়ে পরে, কিন্ত 
তার পূর্বাভাস নাও থাকতে পারে (Not Pre- 
dictable) | মানুষের জানের সীমা আছে — 
এ সন্বদ্ধে যে প্রধান কয়েকটি মতব ওলি 
আছে, তা হলো Heisenberg Uncertainty 
Principle, Godel's Incompleteness 
Theorem (All mathematical systems 
contain unprovable statements) এবং 





Deterministic chaos বা unpredic 
tability. Chaos theory (“Acausal™) 
কারণ বা ARPA নয়। আবার, 
Newtonian Classical Mechanics 
ধরুণ বৃহস্পতি গ্রহের সূর্য-প্রদক্ষিণের পথের 
হিসেব করতে একটু খুব ছোটো ভুল হয়ে গেল, 
তা হলে কিছু দিন বাদে আর গ্রহটি কোণায় 
আছে জানা যাবে না। তবে এই রকম হারিয়ে 
যেতে কয়েক লক্ষ ্রদক্ষিণের প্রয়োজন হবে। 
সাধারণত Classical Mechanics- এ 
অবস্থানের Uncertainty (অনিশ্চয়তা) 
সময়ের সাথে প্রায়ই সমমাত্রায় (Proportion- 
ally) বাড়ে, Chaotic system এটা বাড়ে৩- 
এর মতো Exponentially | Uncertainty- 
কে অন্ধ কবে তার মান ও ফলাফল বার করা 



























মন্দা কাটছে, নিয়োগ বাড়বে 


রঞ্জন সেন 































ন সভাবনার দরজা খুলছে, কিন্তু সতকর্ভাবে। 


পেরেছি। কিন্তু 
ঘটনা যে এরফলে 
ভাবনাময় তথাপ্রযুক্তি 
ক্ষেত্র সীমায়িত হয়েছে। 
যাওয়ায় বিদেশি সংস্থা- 
গের আগে আরও ঝাড়াই-বাছাই 
m করে নিতে চাইছেন। 
কর্মী সংখ্যা বৃদ্ধি 
করার জন্য অহেতুক 
হুড়োহুড়ি এখন আর নেই। 
ব্যবসায় যুক্তিগ্রাহয 
বিনিয়োগের ভাবনা এখন 
সবাইকে নিছক লেখক 
নিয়ে নেওয়ার বদলে 





বেতন হচ্ছে ভাউচারে 
একই সঙ্গে আমরা 
আবার একটা উল্টে 


ছবিও দেখছি। বহু EEE 
জায়গাতেই লোক ভাবনা ভাবতে বাধ্য 
ছাটাইয়ের পাশাপাশি | করছে 

আবার নতুন কিছু লোক বড় বহুজাতিক 
৮5185 সংস্থাগ্‌লি ভারতে তাদের 
সংস্থা। এর মূল কারণ ব্যবসা বাড়াবেন কারণ 


এখন আইটি ক্ষেত্রে 
দরকার হচ্ছে নির্দিষ্ট কাজ ছু 
জানা লোক। তাই 
প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য | অপেক্ষা করছেন যদি ভবিষ্যতে আরও ভাল 
উপযুক্ত লোকের দরকারও বাড়ছে। অর্থাৎ | কাউকে পাওয়া যায় তার জন্য। 

লোকের সংখ্যা কমলেও কাজ যে বিরাটভাবে নিঃশব্দে ঘটে গেছে আরও একটা ঘটনা। 
কমেছে তা নয়। বিভিন্ন জায়গায় কাছের | এই প্রথম যে আইটি পেশাদার ভারতেই 
খোজে হনো হয়ে ঘোরা তথ্যপ্রযুক্তি কনীদের | থাকতে চান তাদের সংখ্যা যারা বিদেশে 
কাছে এটা একটা আজব ব্যাপার বলে মনে | যেতে চান তাদের থেকে বেশি দাঁড়িয়েছে। 
হলেও এই রকমই কিন্তু ঘটছে। এটা একদিক থেকে ভাল যে আমরা আমাদের 


এখনও এখানে শ্রম FE 
এবং মেধা সম্পদের 
প্রাচূর্য রয়েছে। নিয়োগ 
কর্তা এবং যে দেশে নিয়োগ করা হচ্ছে দুয়ের 
পক্ষেই এটা ভাল। এরা যদি গবেষণা এবং 
উত্নয়ণের ক্ষেত্রে বিনিয়োগ করে তাহলে 
আমাদের দেশের উন্নয়ণ মুলক কাজের 
ক্ষেত্রেও বিরাট অগ্রগতি হবে। 
বাজারে এখন কিছু ভারতীয় পন্যো- 
ৎপাদন সংস্থাও এসে গেছে। কিছু বিশেষ পন্য 












আগ 








প্রস্তুতকারক ও পরিষেবা সংস্থা 
বেশ জমিয়ে নিয়েছে। afer 
এতে বেশি আশবাদ্িত হওয়ার কার 
কারণ পন্য প্রস্তুতকারক সংস্থাগুলি 
নির্বাচনের ব্যাপারে বড় বেশি 
এরা বেশি সংখ্যায় নিয়োগ করেও না। 
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিয়োগের ছবিটি 
বদলানো খুবই জরুরি ছিল। প্রার্থীদের 
চাহিদাও এখন বাস্তবসম্মত হয়েছে। ক! 
কথায় লাগামছাড়াভাবে এ থেকে 
ওসংস্থায় চলে যাওয়ার ঘটনাও কমেছে। 
পেশাদাররা এখন নতুন কোন সংস্থায় 
যাওয়ার আগে দশবার ভাবছেন। দ্বায়িত্ব 
হচ্ছে এখন কোন চাকরিতে যোগ দেওয়ার 
একটা পূর্বশর্ত | তথাপ্রযুক্তি নির্ভর পরিষেবার 
ক্ষেত্রে নিয়োগের নতুন সন্ভাবনা তৈরি 
হয়েছে। কনট্যাক্ট সেন্টার, ব্যাক অফিস 


ইতিমধ্যেই 























এই মন্দার বাজারেও টিকে আছে এবং 
যুক্তিসঙ্গতভাবে লোক নিয়োগ করছে 
বহুজাতিক পন্যউৎপাদক সংস্থা 
তাদের গবেষণা এবং উন্নয়ণ ক্ষেত প্রসারিত 
করেছে। ভারতের তথ্যপ্রযুক্তি প্রোডাক্ট 
নির্যাণকারী সংস্থাগুলিও অবশেষে কাজ শুরু 
করেছে। সামগ্রিকভাবে তথ্যপ্রযুক্তি নির্ভর 





গুলি ভারতে 




































কমপিউটর 


তথ্য ও প্রযুক্তি 


‘Computer Tothyo O Projukti' 





Vision Publications (p) Lid. 


258. Park Street. Kotkata - 700 016 
115 & 117 Kamani Mansion 
Ph :228-007904295428 

Fax - (033) 229-0429 





৮9055127757 for O 1 years O 2 years 
O One Your (12 issos) As 100 
O Two Years (24 issues) Rs 175 
O Three yoars (36 issues) নিও 250 City... 
Pay by Cheque/Bank Draft. 
Sond te. Enclosed herewith is my Cheque/Dratt No .. 
Computer Tothyo O Projukti Gort 











1 would like to subscribe to ‘Computer Tothyo O Projukti’ 





‘Cheques/Dratts are to be drawn in favour of 
“VISION PUBLICATIONS PVT. LTD." a/c or by cash. 


O 3 years 


Pin, 








Signature .. 

















সিলিকন ডায়েরি 


WAY গুপ্ত 


ইজরায়েল-প্যালেস্টাইন উত্তেজনার ছাপ সিলিকন ভ্যালিতেও | 
































অথচ যুদ্ধবা 


অন্যতম বড় উচ্চ 





সিস্টেম, হিউলেট প্যাক 
মাইব্রোণসিস্টেমেরও অফিস, ফ্যাররি এবং 
ল্যাববেটরি রয়েছে ইজরায়েলে-এ। হাইফা, 
যেখানে মাসখানেক আগে আত্মঘাতী জঙ্গী 
মানববোমা বিস্ফোরণ হয়েছে সেখানেই রয়েছে 
ইনটেল-এর চিপ ডিজাইন এবং ডেভেলপমেন্ট i 
সেন্টার। 

ব্যবসা গুটিয়ে চলে আসার কথা কেউ 
বলছেন না। কিন্তু ইজরায়েলি নাগরিকদের 
ওপর হামলা এবং তার জবাবে ওয়েস্ট ATC 
ইজরায়েলের সমরাভিযান, রক্তারক্তি দেখে 
বেশ কিছু মার্কিন সংস্থা এবং বিনিয়োগকারী 
(সেখানে এই মুহুর্তে লগ্নি করতে খুব একটা 
ভরসা পাচ্ছেন না। 

(ভিএসএসআই-এর হাই-টেক আআনালিস্ট 
রিস্টো ফুককা বললেন, আমি নিশ্চিত যে 
ed GS নাদের 








D Seen 


























প্রকাশক ও পুস্তক বিক্রেতা বন্ধুদের কাছে আবেদন 


GA 


তথ্য ও প্রযুক্তি 


চাইছে সমালোচনার 

















ভিস্যুয়াল ফক্সপ্রো 5.0 


সদাশিব দাশগুপ্ত 
এবারের আলোচনা ট্রিগার ও তার বিভিন্ন ব্যবহার নিয়ে । 


















ট্রিগারের সংরক্ষণ পদ্ধতির ব্যবহার (Initiulising the stored 
procedures for triggers) 
এই পর্বে কিভাবে ট্রিগারকে ব্যাখ্যা করা হয় সেই সম্বন্ধে আপনারা 
জানতে পারবেন। Sales.dbf ফাইলে, ট্রিগারকে নিন্নলিখিতভাবে 
ব্যাখ্যা করা হয়: 

Insert Trigger: RISALES ("I") 

Update Trigger: RISALES ("U") 

Delete Trigger: RISALES (“D") 


গারের ব্যবহার 
টেবিল প্রপার্টিজ ডায়ালগ বক্সে রেকর্ড ভ্যালিডেশন অপশনকে 
ট্রিগার (Trigger) বলা হয়। আপনি যখন একটি টেবিলে 
নতুন তথ্য সংযোজন করতে চান (insert) বা কোনও তথ্য পরিবর্তন 
করতে চান (update) অথবা কোন তথা মুছে ফেলতে চান (delete), 
তখন ভিস্যুয়াল ফল্সপ্রো ট্রগারকে ব্যবহার করে। রেকর্ড ভ্যালিডেশনের 
মতো ট্রিগারের ক্ষেত্রেও আপনাকে ট্রিগারের কোর্ডটি ডাটাবেস-এ স্টোর 





করে রাখতে হবে। 
কোনও অতিরিক্ত গননা অথবা একইভাবে details.dbf ফাইলে ওই. 

ভ্যালিডেশনের জনা ওপরের দেওয়া ট্রিগারগুলিকে নিঙ্নলিখিতভাবে ব্যাখ্যা করা 

তিনটি অপশনের ক্ষেত্রেই (insert, up- পর যায় = 

date, delete) ট্রিগার ব্যবহার করা যায়। Insert Trigger :RIDETAILS ("1") 

আপনার কম্পানির মজুত দ্রবোর পরিমাণ Update Trigger : RIDETAILS 

যদি আপনার ঠিক করে দেওয়া পরিমাণ- CU") 


এর থেকে কম হয়ে যায় তাহলে আপনি Delete Trigger : RIDETAILS (“D”) 
্রগার ব্যবহার করে ওই দ্রব্য সরবরাহ এখানে লক্ষণীয় যে, দুটি ক্ষেত্রেই প্রত্যেকটি 
সংক্রান্ত ই-মেইলও পাঠাতে পারেন। টেবিলের fiona একই funclion-কে 
| ব্যবহার করে, শুধুমাত্র তার জন্য একটি 

আলাদা এক-অক্ষরবিশিষ্ট প্যারামিটার 
হয়, যার সাহাযো কাজটিকে আলাদাভাবে 


















**Program Listing®* 
FUNCTION RISALES 
This routine i 


করে যখন সবকটি অভিব্যাক্তি নির্ধারিত হয়ে যায়, ভিস্মায়াল ফন্সপ্রো 


























সব শর্তগুলি নির্ধারণ না করা হলেও কাজ করা বন্ধ 
এক্ষেত্রে, IF ()-এ দুটি শত 0৪-এর নাধ্যমে 
এই অভিবাক্তিটির যুক্তিসম্মত ফলাফলটি স 









called by the triggers in sales.dbf 
LPARAMETERS LeAction 















LOCAL MRetwmValue, Dummy দুটি শর্তের যেকোনও একটি সত্যি হয়। ভিস্যুয়াল ফন্সপ্রো সেটি 
*Start Transaction wre এটি প্রথম অভিব্যক্তিটি বিশ্লেষণ করে এবং যেহেতু 
Dummy = IRCTYPEC nLevelko"N" ORnLevel=0 | nLevel-এর সংজ্ঞা জানা নেই তাই এটি “UC ফিরিরে 
RISTART), তার মানে প্রথম শর্তটি সত্যি হল। ফক্সপ্রো যেহেতু প্রতিটি 
nLevel = nLevel + 1 অভিবাক্তি বিশ্লেষণ করে, 91-০৩-এর মান শুনার সমান কিনা 
IRetumValue = E তা নিয়ে ফক্সপ্রো মাথা ঘামায় না। যদি nLevel শুনার সমান 
*Pertorm action হতো তবে প্রোগ্রানটি ভুল হতো, কারণ nLevel 94 সংজ্ঞা আগে 
DOCASE থেকে জানা নেই। এইভাবে ফন্সপ্রো (15180 ( ) ফাংশনটি চালু 
CASE TYPE CLeAction HC করে যখন অভিবাক্তিটি afe 
OR!UPPER (‘LeAction’)$'DIU"; শর্তাধীন অভিব্যক্তির সংজ্ঞা বিশ্লেষণ করার সময় বিশ্লেষণের 


OR LEN (C'LeAction >l 
Error ‘Inyailed action code passed toRISALES’ 
CASE UPPER (LeAction)=="D" 
11000807৬10 =SALESDEL () fare: — আপনি যখন 0R-এর সাহায্য দুটি শর্তের সংযোগ 
CASE UPPER (LcAction) =="I" স্থাপন করছেন, যেটির সত হওয়ার সপ্তাবনা বেশি হবে তাকে আগে 
HRetumValue =SALESMOD () রাখুন। আবার যখন আপনি /২41)-এর সাহাযো দুটি শর্তের সংযোগ 
ND স্থাপন করছেন তখন যেটির ভুল হওয়ার সন্তাবনা বেশি তাকে আগে 
রাখুন। 
প্রথম ভাগ ॥.৫৮৫-এর মান বাড়ায় যেটা 8157/২1 শূন্য থেকে 
শুরু করে। এই ভ্যারিয়েবলটির কটি ট্রিগার ব্যবহার করা হয়েছে এবং 
(কোনটিকে নিয়ে কাজ করা হয়েছে তা যাচাই করে। 
দ্বিতীয় ভাগ অর্থাৎ RISALES () প্রথমে প্যারামিটারটি বৈধ 
কিনা তা যাচাই করে এবং পরে সেটির সত্যতাকে প্রতিষ্ঠিত করে। 
এখানে লক্ষণীয় যে প্রথম বক্তব্যে একটি যৌগিক পরীক্ষা (Com. 
pound Test) করা হয়। যদি LeAction এর Type কোনও অক্ষর 
নাহয়, ভিস্যুয়াল ফক্সপ্রো তাহলে বাকী শর্তশুলিকে নাকচ করে দেবে। 
কারণ LeAction একটি অক্ষর হতেই হবে। 
ডিল (clean-up)-94 কাজ করে। 


ধারাটি এমন হওয়া উচিত যাতে ভিস্মুয়াল কক্সাপ্রোর কাজ করতে 
সময় কম লাগে, এছাড়া প্রোগ্রামটির দ্বিতীয় অংশটিও সংযোজন করা 
যায়, যা কিনা এর আগে বৈধ ছিল না। 





হালো হরাইন্টাল টিকার 


(HaloHorizontal Ticker) 





jeWashington! We celebrate an Indep 
Paton! We celebrate an Independent 


elebrate an Independent Empire 


বৈশিষ্ট্য 
টেবিল ৪. 








(HaloVertical Ticker) 

এই টিকার আপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি উপর 
থেকে নীচে বা নীচ থেকে উপরে চলাচল করতে পারে। যদি কোনও 
অনুচ্ছেদের সাথে কোনও URL-এর সংযোগ থাকে, তাহলে এই 
অনুচ্ছেদের লেখাগুলির ওপর মাউস নিয়ে গেলে Halo effect দেখায়। 
এক্ষেত্রেও একসাথে মাত্র একটি অনুচ্ছেদই দেখা যায় এবং অনুচ্ছেদটি 
একটানা চলতে পারে অথবা পরবর্তী অনুচ্ছেদে যাবার আগে এটিকে 
কোনও একটি নিদিষ্ট জারগায় থামানো যেতে পারে। 





চলুন জাভায় যাই 


অরিন্দম মুখোপাধ্যায় 
এবারেও বিভিন্ন টিকার নিয়ে কিছু আলোচনা । 


টি. হার 
x vit war -| Mt war $ 





(HaloAdjHorizTicker) 
এই টিকার আ্যাপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি 
পাশাপাশি চলতে পারে। যদি অনুচ্ছেদটিতে কোনও URL -এর সংযোগ 
দেওয়া থাকে, তাহলে ওই অনুচ্ছেদের লেখাগুলির ওপর মাউস নিয়ে 
গেলে Halo effect দেখা যায়। এক্ষেত্রে একসাথে একাধিক অনুচ্ছেদ 
দেখা যেতে পারে। অনুচ্ছেদটি একটানা চলতে পারে অথবা কোনও 
একটি নির্দিষ্ট জায়গায় এটিকে থামানো যেতে পারে। 





হালো আ্যাডজাসেন্ট ভারটিকাল টিকার 
(HaloAdjVertiTicker) 

এই টিকার আযপলেটে এক বা একাধিক অনুচ্ছেদে লেখাগুলি উপর 
থেকে নীচে বা নীচ থেকে উপরে চলাচল করতে পারে। যদি 


Ce = = 





অনুচ্ছেদটিতে কোন 
ea 

eae Oe Beets 

দেওয়া থাকে, তাহলে 


এই অনুচ্ছেদের লেখাগুলির ওপর মাউস নিয়ে গেলে Halo effect 
কটি অনুচ্ছেদটি দেখা যায়। 
অনুচ্ছেদটি একটানা চলতে পারে অথবা পরবর্তী 
আগে এটিকে কোনও একটি নিদিষ্ট জায়গায় থামালে 
বৈশিষ্ট্য 

টেবিল ৪-৩৫  হালো = 
আযডজাসেন্ট ভারটিকাল TI 
টিকার বিন্যাস। 





দেখা যায়। এক্ষেত্রে একসাথে ম 





চ্ছেদে যাবার 














হালো র্যানডম টিকার 

(HaloRandomTicker) 

এই টিকার আপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি 
পাশাপাশি অতিক্রম করে। যদি অনুচ্ছেদটিতে কোনও URL -এর 
সংযোগ দেওয়া থাকে, 

LS SS 
অনুচ্ছেদের লেখাগুলির ওপর মাউস নিয়ে গেলে Halo effect দেখা 
যায়। এক্ষেত্রে অনুচ্ছেদগুলি আপলেটের যে কোনও জায়গা দিয়ে 
প্রবেশ করতে পারে এবং বেরোতে পারে। একসাথে মাত্র একটি 
অনুচ্ছেদই দেখা যায় এবং অনুচ্ছেদটি একটানা চলতে পারে অথবা 
পরবর্তী অনুচ্ছেদে যাবার আগে এটিকে কোনও একটি নির্দিষ্ট জায়গায় 
থামানো যেতে পারে। 


বৈশিষ্ট্য 
টেবিল ৪-৩৬ : হালো র্যানডম টিকার বিন্যাস। 





হালো সাকসেসিভ টেক্সট 
(HaloSuccessiveText) 
এই টিকার আপলেটের 
সাহায্যে এক বা একাধিক 
অনুচ্ছেদ পরপর দেখা যায়। SS are 
টি মা টনি 
দেখা যায়। 

অন্যান্য জ্যাপলেটের মতো এক্ষেত্রেও যদি অনুচ্ছেদটিতে কোনও URL 
-এর সংযোগ দেওয়া থাকে, তাহলে ওই অনুচ্ছেদের লেখাগুলি ওপর 











গেলে Halo effect দে 





টেক্সট বিন্যাস। 


এমবস হরাইজন্টাল টিকার 
(EmbossHorizontalTicker) 


এই টিকার আপলেটে এক বা একাধি 












পাশাপাশি চলতে পারে। এক্ষেত্রে 


যাকে 





Em- 
bossed text বলে। 
একসাথে মাত্র একটি অনু 





বৈশিষ্ট্য 


টেবিল ৪-৩৮ 
হরাইজন্টাল টিকার বিন্যাস। 


এমবস 


এমবস ভারটিকাল টিকার 
(EmbossVerticalTicker) 

এই টিকার আপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি 
পাশাপাশি চলতে পারে এবং লেখাগুলি Embossed text হিসেবে 


দেখায়। একসাথে 
zma একটি PE EINTE] 


অনুচ্ছেদই দেখা 12245901515 
যায়। অনুচ্ছেদটি একটানা চলতে পারে অথবা পরবর্তী অনুচ্ছেদে 
যাবার আগে এটিকে কোনও একটি নির্দিষ্ট জায়গায় খামানো যেতে 





পারে। 











হলে তারা যে চারটি দুল ক্ষেত্রে ইনটেল কাজ 
করছে সেই জায়গাগুলিকেই প্রথমে বেছে নেন। 
“কোনও সংস্থায় বিনিয়োগ করার আগে 
আমরা দেখে নিই সংস্থাটি বাঁচাবে কিনা। 
তারপর দেখি এটা আমাদের বাজারের সঙ্গে 
কতটা সম্পর্কিত। আমরা ইতিমধোই ২৫টি 
দেশের বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করেছি। 
এদের মধ্যে কিছু কিছু সংস্থা সারা দুনিয়ায় 
প্রযুক্তি পরিযেবা দেয়। আমেরিকা, ভারত, 
ইজরায়েলে এমন কিছু সংস্থা রয়েছে" 
লেগলাইজ বলেন। 
লেগলাইজ-এর মতে, “আমরা এমন কিছু 
সংস্থার খোজ করছি যাদের কমপিউটিং এবং 
সংযোগ প্রযুক্তিতে দক্ষতা রয়েছে। ভারত, চিন, 





ছিল ফোকাস, তাই ইনটেল সেখানে 
বিনিয়োগ করেছিল। এক্ষেত্রে আর পাঁচটা 
বিনিয়োগ সংস্থার সঙ্গে ইনটেল ক্যাপিটাল-এর 
কোনও তফাৎ নেই। “যদি আমাদের 
বিনিয়োগের জায়গাগুলির দিকে একবার 
তাকানো যায় তাহলে ২০ শতাংশ খুব ভাল 
ব্যবসা করছে। যেমন রেডিফ ডটকম খুব ভাল 
ব্যবসা করছে। পোল্যান্ডে আমরা এমন একটা 
সংস্থায় বিনিয়োগ করেছি যা এও এল এবং 








ইয়াহুর কন্বিনেশন। আমরা তাদের কিছুই 





বিক্রিকারী. তাদেরকে কিছু এনেও দিইনি কিন্তু 
তারা ২ মিলিয়ন সাবসক্রাইবার করেছে। 
পোল্যান্ডে বেশি লোকের পিসি নেই এটা ঘটনা। 
কিন্তু সংস্থাটি এমন একটা বিষয় বেছেছে যেটার 
সঙ্গে পোলিশ মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে”, 
তিনি বলেন। 

তিনি আরও বলেন, টাকা ছাড়া আমরা 
হার্ডওয়্যার অথবা সফটওয়্যার প্রযুক্তিও 
বিনিয়োগ করি। দ্বিতীয়ত আমরা বিভিন্ন 












ফোরামে আমাদের পার্টনারদেরকে পরিচিত 
করাই। তাদের তুলে ধরি। তৃতীয়ত আমরা 
পরিচালন ব্যবস্থা বিষয়েও পরামর্শ দিই । ক্যাশ 
ম্যানেজমেন্ট থেকে হিউম্যান রিলেশনস 
সবকিছুই এর আওতায় পড়ে। 
লেসলাইজ বলেন, টাকার বদলে প্রযুক্তি 
চালনা করার কোন উদ্দেশ্য তাদের নেই। কিছু 
কিছু ক্ষেত্রে অবশ্য আমরা প্রযুক্তি এবং টাকার 
একটা প্যাকেজ দিতে চেষ্টা করি। সেটাও বিশেষ 
ক্ষেত্রে। এখানে কোন ধরাবাধা ফরমূলা নেই। 
এক মশলাতে সব কিছু বাঁধা যাবে না। আমরা 
ইতিমধোই ভারতে ৩২টি সংস্থায় বিনিয়োগ 
করেছি। তার মধো চারটি থেকে আমরা সরে 
এসেছি। আমরা একই সঙ্গে আশাবাদী, কিন্ত 
যাতে না ডুবি তার জন্য সরে যাওয়ার রাস্তাটা 
খোলা রাখতে চাই যতক্ষণ না পর্যন্ত সাস্থাগুলি 
বড় বাজার পায় ততক্ষণ তাদের সাহায্য করা 
আমাদের কর্তব্য। জনসাধারণের কাছে পৌঁছে 
গেলে আমাদের দায়িত্ব শেষ। আমরা যতগুলি 
সায় বিনিয়োগ করেছি তার মাত্র ১০ শতাংশ 
বন্ধ হয়েছে। এখানে শিল্পের সাধারণ হার প্রায় 
১৮ শতাংশ। সুতরাং এটা কোনও ব্যাপারই 
নয়। 











এই বিভাগে কয়েকটি নামী কম্পানির কমাপিউটর, প্রিন্টার, স্ক্যানার এবং কমাপিউটরের বিভিন্ন যন্ত্রপাতির 
দামের তালিকা প্রকাশিত হলো | 


a আগেও আমাদের পত্রিকায় আমরা 





Platinum Speakers with Digital-In | floppy drive; NVIDIA TNT2 with 4X 

বিভিন্ন কম্পানির কমপিউটর, প্রিন্টার, | Port and Bass Reflex; Dolby Digital | AGP: JBL Platinum speakers with 
* | Surround Sound Digital Device player port; Network - 

নন t z 
ক্ষ্যানার এবং স্ক্যানার এবং | Get on the web fast with S6K ৬:90. | On-Board Einemet Card 

কমপিউটরের আনুসাঙ্গিক unea দামের | modem Price: Rs 44,990 

তালিকা প্রকাশ করেছিলা। পাঠকদের বর্তমান 2৮ XP Home | কোথায় কোথায় পাবেন: 

বাজারদরের সাথে পরিচিত করাতে এই | Price: Rs 46.990 Compaq retail stores 

সংখ্যাতে আমরা সেরকম একটি তালিকা Accord Infotech, 18. Dover Lane, 


প্রকাশ করলাম। দুটি নামী কম্পানির (কমপ্যাক eee. 33118 Kolkata: 700 029. Tel: 4645050 / 
ও উইপরো) কয়েকটি কমপিউটর মডেল উল 
এর | Two Tone Carbon/Siiver Chassis; | Email: accordcal@id.eth.net 


বর্ণনা, এইচ.পি. কম্পানির প্রিন্টার ও | AMD Athlon XP 1600+ 1.4 GHz: S3 | Computer Wizards, 45, লি 
্কানারের নাম এবং তার সাথে ওই মনেলগুলি | 09১৯3292454 k Madam | NIG, | Road, Kokata: 700 019. Tel 
কোথায় কোথায় পাওয়া যেতে পারে তার MV5500 with রি 1১৮৫৭ 2800653/2801250, Fax: 2471912 
কয়েকটি ঠিকানা এখানে দেওয়া হলো। | New JBL Platinum speakers; Cyberworks, 13A, Govt. Place East, 
কম্পানিগুলির ওয়েবসাইটে গেলে আরও Kolkata: 700 069. Tel: 2481910/ 
বিভ্তারিত তথা জানা যাবে। ওয়েবসাইট (2486117, Fax: 2481884, Email: 
Highlights: (Cyb_works@ hotmail.com 
ঠিকানাগুলি হলো যথাক্রমে hup:// Galaxy Business Pvt Ltd, Crescent 


www.compag.co.in,http:// 3 Towers, 229, AJC Bose Rd, Kolkata: 

























www. wiproindia.com, Pentium 4 Processor - 1.6 GHz; 256 Ls 020. mi 2 
t ra ‘mail 
bup://www.hp.convin. KB Integrated L2 Advanced Transter “ax: a 
এছাড়াও একটি কমপিউটর আসেম্বল করতে | Cache: 400 MHz System Bus; 128 bhotika@ vsni.com. 
একটি MB SDRAM (133 MHz); The Web, Shubham, 2nd floor 1, 






যে সব যন্ত্রপাতি লাগে তারও একটি | intel 845 chipset; 40 GB Ura DMA | Rawdon Steet, Kolkata: 700 016. Tel 
2471473/2474058/2408687, Fax: 
2402347. 
Compaq distributors 
DC Information & System Integra- 
tion Services, 24, Park Street, 
Kolkata: 700 016. Tel: 2497603/ 





Thakral Computers (Pvt) Ltd, 
Kohinoor Fiat No 14, 105, Park 
Street, Kolkata: 700 016. Tel 
2261115 / 2260090 

উইপ্রোর কয়েকটি কমপিউটরের বৈশিষ্ট 
এবং দাম: 

Wipro 11571074030 

Highlights: 


Intel Pentium Il (350/400 MHz) and 
Pentium Ill (450/500 MHz) support; 
BX AGP chipset (100 MHz FSB 
Support) 

4 sockets of SDRAM-DIMM (100 
MHz); supports up to maximum of 1 
GB SDRAM through 4 DIMM sock- 
ets; 128 KB of L2 cache on the 
Celeron; Dual BIOS technology; 1 
AGP .5 PCI & 2 ISA slots; 1.44 MB 
FDD; 4 Layer PCB, ATX form tactor; 
250 Watts Power Supply: MS DOS 
6.22/Windows 95/Windows 98/Win- 
dows NT workstation 

Price: Rs 61200 

Wipro SuperGenlus 90008 
Highlights: 

Intel Pentium Ill 450/500 MHz; 512 
KB L-2 Cache; VIA Chipset; 32 MB 
SDRAM (10 MHz) (Expandable to 
512 MB - 3 DIMM slots); 1 AGP, 2 
PCI, 1 ISA and 1 shared PCI/ISA; 
1.44 MB FDD; 150 W power supply; 
Win 98; MS DOS 6.22/Win 95/98/ 
NTW: 35.5 cm(14)/38 cm (15), Non- 
interlaced SVGA Digital Colour 
Monitor 

CD ROM (Optional): 40x/48x 
Price: Rs 51200 

Wipro SuperGenius 700011/ 
Highlights: 

Intel Celeron® Processor with 128 















serial bus (USB) ports; One 15 pin 
VGA port; 40X or higher IDE CD- 
ROM Drive. 

Price: Rs 32500 

(কোথায় কোথায় পাবেন 

Wipro Office, No: 3, Illrd Floor, 
Pretoria Street, Kolkata: 700071 
Teli 2428625/2428489, Fax 
2425910 

Wipnet, No: 3, Ilird Floor, Pretoria 
Street, Kolkata: 700071. Tel: 
2428489/2426678, Fax: 2425912, 
Email: stb @wipro.co.in 

Channel Partners 

Digital Matrix,#53-A, Arihant Bldg, 
Free School Street, Kolkata: 
700016. Tel: 293646/291738 
Electrocraft Ltd, 171/1a, Dover Ter- 





race, 
Kolkata: 700019. Tel: 4753665/ 
4753668 

Fax: 4752804 

Irbeast, #3, 3rd Floor, Pretoria 
Street, Kolkata: 700071. Te 
2428625/2428491 

Fax: 2425912. 

Macintel Solutions, No: 52a, 
Motilal Nehru Road, Kolkata: 
700019. Tel: 4753492/4765293, 
Fax; 4765293 


Mastercare Computer Services, 
#10/B, Heysham Road, Near Elgin 
Road,  Bhowanipore, Kolkata: 
700020. Tel: 4756551/4753220, 
Fax: 4749682 

Mcc Resources, #63/2c, Sarat 
Bose Road, Kolkata: 700025. Tel: 
4763297/4763298, Fax: 4763303 

Pecon Infotech, 19, R N Mukherjee 
Road, Kolkata: 700001. Tel: 
2489621/2486463, Fax: 2486444 


এইচ পি-র কয়েকটি প্রিন্টার এবং স্ক্যানারের 
মডেল নং এবং দাম : 


Printers 


















hp deskjet 640¢ Rs 7,050.00 
hp deskjet 840c Rs 9,970.00 
hp deskjet 845c Rs 7,600.00 


hp deskjet 920c Rs 10,000.00 





hp deskjet 948c Rs 11,780.00 
hp deskjet 970cxi Rs 29,382.00 
hp deskjet 990c Rs 29,382.00 
hp deskjet 1125c Rs 22,536.00 
hp deskjet 1220c Rs 30,500.00 


Scanners 
hp scanjet 2200c Rs 6,800.00 
hp scanjet 4400c Rs 12,800.00 
hp scanjet 5400c Rs 17,060.00 
hp scanjet 5470c Rs 22,530.00 
hp scanjet 7400c Rs 34,820.00 
hp scanjet 7450c Rs 34,820.00 


(কোথায় কোথায় পাবেন: 

HP retail outlets 

A1 Computer Chain Store, 
Constantia Office Complex, 11, Dr 
UN Brahmachari Street, Ground 
Floor, Kolkata; 700017. Tel: 
2214201, Fax: 2104212, Email 
gcpl@cal.vsninet.in 

Ad-Tech Systems & Supports Pvt. 
Ltd., 51/B Suburbon Schoo! Road, 
Kolkata: 700025. Tel: 4837480 
Happy Software Solutions Pvt 
Ltd, Shantiniketan Building, 4th 
Floor, Room No-15, 8, Camac 
Street, Kolkata: 700016. Tel: 
2828741, Fax: 2821039, Email: 
info@happycal.com. 

Lalani Computel Chain, 25 B, 





Chittranjan Avenue, —_Kolkat 
700013. Ter: 2372375, Fa 
2408474, Emai 


talani@cal2.vsnl.net.in 

Micro Solus Systems & Software 
Pvt Lid, BE-101, Sector-l, Salt 
Lake City, Kolkata: 700064. Tel: 
3592612, Fax: 3580414, 
Email:msolus @cal2.vsni.net.in 
Trisita Retail, 34A, Metcalfe Street, 
Kolkata: 700001. Tel: 2425241, 
Fax: 2103292, Email: 
trisita@ giasci01.vsni.net.in, 











এখানে ওখানে 


সাইবার বিশ্বের নানা আকষণীয় খবর | 


ই-দৈনিক 


ভারতের প্রথম ই 





গ্রাহক চাদা নেবে। এই ব্যাপারে তারা এক 
কোটি টাকা লক্ষ্য মাত্রা ধার্য করে একটি 
ব্যাপক বিপণন পরিকল্পনা নিয়েছে। বার্ষিক 
গ্রাহক মূলা ৪৯৯ টাকা। একবছরের জন্য 
গ্রাহক হলে পাওয়া যাবে ৫০০ টাকার 
ডমিনো পিৎজার কুপন। এছাড়াও রয়েছে 
টিভি থেকে শুরু করে ডিনার সেট পর্যন্ত 
নানা রকম আকর্ষনীয় পুরদ্ধার। বর্তমানে এই 
নিউজপেপার সাইটটিতে নিয়মিত আসেন 
১২ হাজারের বেশি পাঠক। ই-দৈনিকটি 
ইন্ডিয়া টুডে গোষ্ঠীরই একটি শাখা। 


হ্যাকারসেফ 

হিতাচি এবং নেটওয়ার্ক সিস্টেম যৌথভাবে 
বাজারে এনেছে "হ্যাকার সেফ' নামে একটি 
সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম এবং সার্ভার 
নিরাপত্তা ব্যবস্থা। কেরালার তথ্যমন্ত্রী পি কে 

















০5 28 


হ্যাকারসেফ অনেক বেশি কার্যকর বলেই 
নির্মাতাদের দাবি। এটা মেশিনে কোনরকম 
আবার অপারেটিং সিস্টেম মজবুত করার 
টুল হিসেবেও এটা কাজ করে। 


এইচপি-কমপ্যাক 








এমটিভি-র মডেল, অভি 
জকি এমনিতেই বেশ হাইটেক। এই কিছু 



















া নগরবাসী হি 











একটি নরওয়ের টেলিকম সংস্থা এই স্বপ্নকেই 
কিন্তু বাস্তব করে তুলেছেন। তাদের নতুন 
অফিস এর ঠিকানা কর্ণেবুর সমুদ্র সৈকত। 
এদের এই দপ্তরে রয়েছে ইউরোপের বৃহত্তম 
ওয়্যারলেস নেটওয়ার্ক। স্টোরেজের জন্য 
তারা ব্যবহার করছেন 4) = 41) সেন্টিমিটার 
কাপবোর্ড। ল্যাপটপধারী কর্মীরা সৈকতে 
বসেই সন্ধ্যায় কাজ সারছেন। টেলিনর এই 
ভাবনাটা অন্য সংস্থার কাছেও বিক্রি করতে 
চায়। 


av ০০ 








কথা বলতে না পারলেও! চিপটিকে 


পড়তে হবে একটা বিশেষ স্কা' 





সাহাযো এটির আকার একটি চালের 





দানার মত। এটি তৈরি করেছেন 
মে একটি সংস্থা 
রোগীর গোটা ইতিহাস এতে ধরা যায়। 





নজরদারি 


ই-মেইল বা ইন্টারনেটে নিয়োগ কর্তার 
নজরদারির বিরুদ্ধে প্রতিবাদের 








খুলে আপনার মন 
বাক্স বোঝাই অভ্র 
অবান্তর বাজে মেইল। এ ব্যাপারে রেগে 
গেলেও আপনার কিছুই করার নেই। 
এগুলির মধ্যে বেশির ভাগই ভূয়ো, 








ফালতু প্রতি শ্রতিতে ভর্তিময়। 
আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন 
এখন এই ধরণের স্প্যামারদের বিরুদ্ধে 
GRATE) চার মাসে ক্যান্সার সারিয়ে 
দেওয়া ইত্যাদি নানা ভুয়ো! প্রতিশ্রুতি 
দিয়েছিল এমন ৬৩টি প্রতিষ্ঠানের 
বিরুদ্ধে ইনটারনেট প্রতারণার জন্য 
আইনি বাবস্থা গ্রহণের পদক্ষেপ 
নিয়েছেন তারা। আশা করা যায় 
এফটিসির ব্যবস্থা গ্রহণের প্রতিক্রিয়ায় 
স্প্যামারদের উপদ্রব কমবে। O 





পিসি আপগ্রেড 


আপনা? 






ধাপে ধাপে আ 
সম্পর্কে জ 
পড়তেই হবে বইটির প্রতিটি 


প্রকাশক : আই ভি জি বুকস ইন্ডিয়া প্রাইভেট 
লিমিটেড। দিলি ৩২৬০৮৭৭ 










অংশে বিভক্ত | প্রথমভাগে রয়েছে সেই 
নির্দিষ্ট অংশটি সম্পরকে একটি সামগ্রিক 
পরিচিতি। দ্বিতীয়ভাগে রয়েছে সেটিকে 
বাছাই করে কাজে কিভাবে এগোতে হবে। 
শেষে রয়েছে আপগ্রেড করার উপায়। 
এছাড়াও রয়েছে মাদার বোর্ড, ভিডিও কার্ড সভ্যতারও আগে। মানুষ সেই সভ্যতায় 
ইত্যাদি নানা রকম জিনিস নিয়ে কিভাবে পাড়ি জমাতে চাওয়া মাত্র আক্রান্ত হলো 
কাজ করা যায় তার একটি সহায়িকা । যেমন অন্য ডাইমেনশনের জীবদের কাছ থেকে। সবকিছুই ব্যাখ্যা করে 
















কিবোর্ড এবং মাউস চ্যাপটারে রয়েছে মাউস মানব জাতির মুক্তির প্রতীক হিসেবে সঠিকভাগে পরিচিত 

সেটিং কিভাবে আডজাস্ট করবেন এবং অবতীর্ণ হলো স্যাম 'সিরিয়াস' স্টোন। স্যাম লেখক সাহাযা করেছেন নবীশদের 

সেটিকে ভাল রাখবেন কেমনভাবে তার কিছু ঠিক সময়ে অতীতে ফিরে গিয়ে চারটি দামে একটা হ্যান্ডবুক পেয়ে গেলেন তারা। 

টিপস। উপাদান নিয়ে আসে। পুরোপুরি নিশ্চিহ্ন কিছু তথ্য শুধুমাত্র উইন্ডোজ ৯৫ 
টেকনিক্যাল জারগন যতটা সম্ভব হওয়ার থেকে রক্ষা পায় মানবজাতি ব্যবহারকারীদের জন্যই লেখা। 


পরিহার করে চলতে চেয়েছেন লেখক | এটা প্রতিটি পরিস্থিতিতেই স্যামের ওয়ান নাম sl কমপিউটরস ইন আ ডে 
বইটার একটা বড়গুণ। তবে কিছু অংশের লাইনার ছোট-বড় সবার কাছে উপভোগ্য লেখক : লাইজ কোলাদ্বাস 

আরও বিশদ ব্যাখ্যা প্রয়োজন ছিল। মনে হবে। এই গেমটি তৈরি করার জন্য প্রকাশক : বিপিবি পাবলিকেশনস 
হার্ডওয়্যার আপগ্রেড ছাড়াও সফটওয়্যার নির্মাতারা ডেভেলপারদের একটি দাম -৫৪টাকা। O 


555 জন ২০০২ [টি 











সুরক্ষা সাইট 


এবারে এ বিভাগে ব্যক্তিগত বা বাণিজ্যিক সুরক্ষার কিছু ঠিকানা । 















এ ই সাইটটি ax om 
hittp://www.securityspace.com 
কোন নিদিষ্ট অচ্ে E 





ই সাইটটির সদস্য হা 


পাবেন একটি ই-মেল বার্তা। এতে স্ক্যানের ফল 








যে রিপোর্টটি আপনি পাবেন তা বিশদ এবং সহজেই 








রর কাছ থেকে কতটা সুরক্ষিত তার একটা 








সিম্যানটেক Q laa এবং ভাইরাসের আক্রমণ থেকে আপনার সিস্টেম কতটা নিরাপদ তা জানার জনা 
www.symantec.con/securitycheck: 


S tec 
security Check 


দফা পরীক্ষা করাতে চান? তাহলে ঢুকে পড়ুন এই সাইটটিতে। সিকিউরিটি রিস্ক স্ত্যানের 
মাধামে আপনি জানতে পারবেন যে আপনার সিস্টেমে অবৈধ ইন্টারনেট সংযোগ এবং প্রাপ্ত 
তথোর ওপর হ্যাকারদের হানাদারির আশঙ্কা কতটা? শ্যান্টি ভাইরাস সফটওয়্যার কিরকম কাজ 
করছে এখান থেকে তাও জেনে যেতে পারবেন আপনি। আপনার ওয়েব ব্রাউজার আগে ভিজিট 
করা সাইটগুলি সম্পকে তথা দিচ্ছে কিনা জানাতে পারবেন তাও। এরপর ভাইরাস স্ক্যানের 
সাহায্যে জেনে নিন কোন ভাইরাস বা ট্রোজান হর্স আপনার কমপিউটরে ঢুকেছে কি না। কোন এলাকার কোন নেটওয়ার্ক থেকে আপনার 
সিস্টেমের ওপর হামলা হয়েছে তাও জেনে নিতে পারবেন। 

















টের দেওয়ার আমস্তুণপত্র হারিয়ে যায় বহু সময়। আমরা হারাই বাবসার সুযোগ, টেন্তারস পোর্টাল 

যেকোন প্রতিষ্ঠানের পক্চে এটা একটা অপূরণীয় ক্ষতি। এই সাইটটি গুরুতপূর্ণ টেন্ডার নোটিশগুলি | ndlantendersportal.com 
আপনার মেইলবন্সে নিয়নিত পাঠিয়ে দেয়। পাঁচটি শ্রেণীতে এই সাইটটি চলতি টেন্ডারগুলিকে 
ভাগ করে। সরকারি বেসরকারি, জাতীয়, আন্তর্জাতিক সব ক্ষেত্রই এর আওতায় পড়ে। আপনি উন 
জানতে পারবেন টেন্ডারের অর্থমূল্য থেকে জমা দেওয়ার অর্থের অস্ক। আপনার পছন্দসই ক্ষেত্রের 

টেন্ডার নোটিশগুলির পুরোটাই আপনি এতে দেখতে পারবেন। এক হাজার থেকে সাড়ে সাত 
হাজার টাকা পর্যন্ত অর্থের বিনিময়ে আপনি এই পরিষেবা গ্রহণ করতে পারেন। 





(এট করেছেন গিবসন রিসার্চ কর্পোরেশন। এখানে আপনি পাবেন দুটি রিয়েল টাইম টেস্ট 
নেটবায়োস চেকের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কমপিউটরে কোন ওপেন শেয়ার 
| আছে কিনা। ওপেন শেয়ার মানে হল আপনার ফাইল এবং প্রিন্ট-এর প্রতিলিপি নেটওয়ার্কে 
সংযুক্ত আর একজনের কাছে চলে যাওয়া। অন্য টেস্টটি হলো পোর্ট প্রোব। এটা দেখে নেয় 
| আপনার কমপিউটরে কোন খোলা টিসিপি / ইউডিপি পোর্ট আছে কিনা। যদি কোন পোর্ট পাওয়া 
যায় তাহলে সেটা খোলা অথবা বন্ধ কিনা তা এই টেস্ট আপনাকে জানিয়ে দেয়। যদি কোন পোর্ট 
না থাকে তাহলে পরীক্ষার সময়ও কম লাগবে। a 











চিঠিপত্রের আসর 





আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়েই এবারের চিঠিপত্রের আসর | 


৩ আমি কমপিউটর ও তথ্য প্রযুক্তি পত্রিকাটির একজন oe 
ও নিয়মিত পাঠক। অনেক ক্ষেত্রেই আপনাদের দেওয়া উপদেশ 
আমাকে সাহায্য করেছে। আপনাদের কাছে এটাই আমার 
প্রথম চিঠি। আশাকরি উত্তর অবশ্যই পাব। আমি বর্তমানে 
B.A. এর দ্বিতীয় বর্ষের ছাত্র এবং NIIT- GNT কোর্সটি 
করছি। আপনাদের কাছে আমার দুটি প্রশ্ন আছে। প্রশ্ন দুটি 
হলো _ 0 10EACC আয়োজিত ‘A: লেবেল ও*" 
(লেবেল-এর পরীক্ষা, যারা 1)0:/.00-এর কোনও কোর্স 
CA? ও ‘BY সহ) করেনি বা করছে না, তারা দিতে পারে 
কি? পারলে কোথায় ও কখন যোগাযোগ করবো? O 
Linux Administration ও Windows NT Adminis- 
tration-44 ভাল বই কি আছে ও তা কোথায় পাওয়া যায়? 
আর একটি ছোট্ট প্রার্থনা, আপনারা যদি ধারাবাহিক ভাবে 
জাভা-এর মতো C++ ও শেখাতে শুরু করেন তাহলে আমরা 
খুবই উপকৃত হবো। 

শ্রী সৌগত রায় চৌধুরী, বিবানপা্ী, খড়গপুর 


উত্তর আপনার প্রথম প্রশ্নের উত্তরে জানাই যে DOEACC *A' 
লেভেল কোর্সের জন্য স্রাতক স্তরের পরীক্ষার পর এক বছরের 
প্রাসঙ্গিক অভিজ্ঞতা প্রয়োজন, অন্যদিকে B লেভেল কোর্সের 
জনা হয় *A' লেভেলে পাস করা জরুরী, নতুবা ভারত 
সরকারের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে PPDCA বা PGDCA 
ডিপ্লোমা এবং দু বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা, অথবা 
পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা স্নাতক এবং তিন 
বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ব্যাপারে 

বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে DOEACC সোসাইটি 
থেকে। DOEACC সোসাইটির ঠিকানা হলো : DOEACC 
(সোসাইটি, ইলেকট্রনিক্স নিকেতন, ৬, সিজিও কমপ্লেক্স, নতুন 
দিল্লী - ১১০০০৩ (ই-মেইল : docace @doe.ernet 

4 | D0EACC স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকেও বিস্তারিত তথ্য 
যেতে পারে। ' দ্বিতীয় প্রশ্নের উত্তরে 














এর “Windows NT performance tuning and 
optimisation” এই দুটি বই-এর সাহায্য নিতে দুটি 
বই-এরই প্রকাশক হলো টাটা ন্যাকগ্রহিল। এছাড়াও এই 
বিষয়গুলির ওপর আরও অনেক নির্ভ 
C++ এর ওপর ধারাবাহিক রচনার ব্যাপারে আপনার প্রস্তাব 
আমাদের মাথায় রইল। এই প্রসঙ্গে বলে রাখি,০++ এর ওপর 
কিছু লেখা কিন্তু আমরা আগেও প্রকাশ করেছি 





Bai 





মাত্র কয়েকদিন আগেই আপনাদের পরিচালিত 'কমপিউটর' 
পত্রিকার সঙ্গে পরিচয় হয়েছে। স্বল্প মূলো খুব সুন্দর ভাবে 
কমপিউটর সম্বন্ধে অন্তত কিছু জানাবার প্রয়াস এতে লক্ষাণীয়। 
কিন্তু আমরা যারা কমপিউটর হার্ডওয়্যার সন্দন্ধে আগ্রহী, তাদের 
কথাটা একটু ভাবা উচিত ছিল। অন্তত এ সম্পর্কে একটি নতুন 
বিভাগ আপনাদের অবশ্যই রাখা উচিত। আশা করি এ নিয়ে 
একটু ভেবে দেখার চেষ্টা করবেন। এবার আসি আমার একটি 
প্রশ্নে। আমার প্রশ্নটি হলো — একই MHz এর Pentium, 
Cyrix এবং Celeron Processor এর মধো মূল পার্থকা 
কি? এবং কোনও মেইন বোর্ড-এ কোনও প্রসেসর সাপোট 
করবে তা কিভাবে বুঝবো? 

শানু চক্রবর্তী, আলিপুর দুয়ার জংশন, জলপাইগুড়ি 
একটি মাইক্রো প্রসেসরের কার্যক্ষমতা শুধুমাত্র তার আভাত্তরীণ 
ঘড়ির গতির (Internal clock speed যা কিনা 
মেগাহার্ট/গিগাহার্ডজ-এ মাপা হয়) ওপর নির্ভর করে না। 
মাইক্রো প্রসেসরটির আভ্যস্তরীণ নির্মাণকৌশল, ওভার-ক্রুকিং 
(Overclocking) এর ক্ষমতা, ইত্যাদি মাইক্রো প্রসেসরটির 
কার্যক্ষমতা নির্ধারণ করে । কমপিউটরের মাদারবোর্ড / চিপসেট- 
এরও এক্ষেত্রে একটি বড় ভূমিকা আছে। যদি একটি 
মাইক্রোপ্রসেসরের জন্য নির্ধারিত আসল মাদারবোর্ডটি ব্যবহার 
করা হয় প্রসেসরটির কাজের পরিমাণ অনেক বেড়ে যায়। কোন 
মাইক্রোপ্রসেসরের জন্য কোন মাদারবোর্ড ব্যবহার করা উচিত, 
তা মাইক্রোপ্রসেসরের সাথে দেওয়া নির্দেশাবলীতে বর্ণনা করা 
থাকে। কমপিউটর হার্ডওয়্যার-এর ওপর ধারাবাহিক রচনার 
ব্যাপারে আপনার প্রস্তাবের উত্তরে জানাই যে বিষয়টি আমরা 














QAI India is the world's premier knowledge 
corporation in the area of software engineering and 
management. Through multifaceted interventions 
like consulting, training, and conferences QAI en- 
hances the competitiveness of software organiza- 
tions. 
Position : Graphics Designer 
‘Job Description : Visualizing and creating graph- 
ics for e-learning projects. Required to conceptu- 
alise, illustrate and create animations for projects. 
The candidate should have at least 2-3 years 
hands-on experience in Graphics Design on the 
Web. Should have strong visualization skills and 
should be a good illustrator. The person should 
have strong Flash skills. 
Location : New Delhi 

Contact to the HR Manager, QAl India, 1013-14 

A, Ansal Towers, 38, Nehru Place, 
New Delhi~110 019. Phone: 6218974. E-mail: 




















Systems America ( I ) Ltd requires Project 
Manager - NLP / Al 

Job Description : The candidate should have more 
than a year experience in Project Management for 
offshore client. Research Project / Product Devel- 
‘opment, Process ( ISO / SEI) & Object modelling 
| exBerenss, Hands- on experience of AL, NLP, 

++, 





































Duncan Infotech 


is a part of the Duncans Industries, a US 
$ 600 M Indian corporation. Duncan 

Infotech offers customer- centric software 

services in ERR E-commerce, Healthcare, 

Finance, Banking, Emerging Technologies 

and Professional Services. 

The company requires Software Engineers- 
Java, JSP EJB Technologies (Code: J2105) 
Job Description: To work as team members 

in project teams at Hyderabad, 
Candidate should be Engineers / MCA 
with 2- 4 years of experience in Java and 
related technologies like JSP EJB etc. 
Should have good communication and 
interpersonal skills 
Please contact 
Ananth Yadav, Asst. Manager- HR, 
Duncan Infotech, 
Division of Duncan Industries 

7th Floor, Saptagiri Towers, Begampet, 

Hyderabad -500 016 

Phone: +91 40 7769193/4/516 











O Female, DTP operator, ex- 
perienced/fresher, knowing 
PhotoShop, CorelDraw 
fixed salary. Jag Udyog, Ph 
3604636, Sealdah. 

O Female, computer operator, 
well conversant in Tally 5.4, 
MS-office for private concern 
Ritwi India, Ph: 4654096 (12 
noon-7pm), Golpark 





Q Female, internet operator, 
minimum Madhyamik, prefer- 
ably from South Kolkata for 
cyber café. Jadavpur Cyber Sta- 
tion, S Mukherjee, Ph: 
4183100/9831112967, 
Jadavpur. 

O Male/Female, DTP opera- 
tor full time/part time, knowl- 
edge in Bengali/English typing 
and internet for Shape-Up, Ph: 





3290665/5216875. Lake 
Town. 
O Male/Female, DTP operator. 


knowledge in Photoshop, Hindi 
and Bengali layout. Quick 
Block Print, Ph: 2415652, Col- 
lege Street. 

O Male/Female. DTP operator, 
must have knowledge in 
Bengali typing (Leap publisher. 
PageMaker 6.5). YES, Ph: 
4167150, Santoshpur. 

O Male/Female, experienced 
DTP operator cum typist, 
knowledge in English, Hindi 
and Bengali for Kaygn Enter- 
prise, 309, BB Ganguly Street, 
Kolkata — 12. 

O Male/Female, working 
knowledge of internet for 
Kritap Enterprise, email: 
edirectory @rediffmail.com. 








O Female, fresher, computer 
faculty with good knowledge of 
DOS, Windows, Office. FoxPro 
and GW Basic. Central and 
north Kolkata preferred. Con- 
t 2367952. 





O Hardware engineer re- 
quired for sales and service for 
computer company. Contact 


5116402, Dumdum. 
O Lady BCom computer op- 
erator required. Should have 
Tally 


Contact 


knowledge of and 
MSOffi 
9830250463. 

O Male required for FA, 
AutoCAD, DTP for a reputed 
computer centre. Contact 
4552247. 

O Male Trainee DTP operator 
required residing in south 
Kolkata. Contact 4355719. 

O Male/Female for computer 
accounting and other clerical 
work. Preferably at Howrah. 
Contact Dwibedi on 6752642. 
O Male/Female DTP operator 
required in College Street area. 
Fresher also apply. Call 
Chandan at 2411267 (strictly 
between 10 pm-10 am). 

O Male/Female required for 
computer faculty for MS-DOS, 
Windows. Contact 2812771. 
O Male/Female required as 
computer operator preferably 
commerce graduate. Contact 
2365355. 

O Software person required 
having knowledge of VB 6, 
ASP/VC++/Java 2 and SQL 
Server/Access. Contact Mr 
Chowdhury on 2435567. 














IT PROFESSIONALS 
REQUIRED 
for 
Overseas & Domestic 
Placement 


e-mail 
placewel@vsni.com 





yberjobs@ysnl.com 


Specialists 


Contact 
rozgaar@yahoo.com 
(1) 0172-705431, 722788, 
781795, 774148 





ought in the IT Web? 
Want fo be a Giobetrotter? 
On our strong wingS 
You career wil soar new heights | 
Bright IT Pro with the right talent 
Cannot atford to miss | 
Rush your resume to: 
koi@vsni.com 








ন ২০০২ সি 











Sere মানে করা 





ঘায়। সম্পর্কের 

উত্তাপ যখন কনে — দানুষ তখন নিঃসঙ্গ হয়ে পাড়ে। অতি বান্ধ 
বাবাকে টাইটানিকের te বলাতে বলছে ছেলে — বাবার উত্তর 
জলের মত সহজ ও ঠান্ডা — তোমার সার্চ ইঞ্জিনকে প্রশ্ন কর? 
Term দুনিয়াতে sm মেলের পাতায় পাতায় উত্তাপের খবর। 
ই-মেলে — 55-৫ — ফোন কলে নাজেহাল মানুষ । কি হচ্ছে? 
মার্কেটিং? না না — ই মার্কেটিং সেলফোনে রিং। হ্যালো! ও প্রান্তে 
মানুষটি আপনার অচেনা। তার প্রয়োজন বিক্রির। আপনার সময় 
চুরি । আজকাল গত প্রজন্মের অনেক বৃদ্ধ বাবা না __ নিঃসঙ্গ ভীবনে 
fore ছেলেমেয়ের ই-মেইল নিয়ে cts থাকেন। শূন্য ঘর শূনা 





খেলার সফটওয়ার 

ডাউনলোড করে 

বাচ্চারা যুদ্ধ যুদ্ধ 

খেলবে বাড়িতে 

বসে। তালিম নেওয়া, যুদ্ধের মহড়া দেওয়া সবই শেখা খাবে। 

আমেরিকা বলেছে রাষ্ট্রের তৈরি এই যুদ্ধ সফটওয়্যারে অনেক কম 

নৃশংসতা থাকছে। — আদতে ভালো বাড়ির ছেলেরা এইসব গেন 

খেলে যুদ্ধ শেখার অনেক আগেই — *আল-কায়েদার' নতুন প্রজন্ম 

এইসব নিয়ে হাত পাকাবে। কান্দীর তো আছেই! অস্ত্র হাতে চলে 
যাও! মানুষ আছে। গুলি করে মারো আর হাত পাকাও। 

এই সব কিছু ভাবতে ভাবতে আর একটার পর একটা জাংকমেল 

জিয়ার করতে করতে Dere বললেন — উত্তাপ বাড়ছে বাইরে। 

— কিন্তু উত্তাপ কমছে ভিতরে। a 





LE 


bo 


VALUE - ADDED 


TOTAL PRINT PRODUCTION 


UNIT 











REGISTRATION NO. 68175/97 
“REGISTERED” REGISTRATION NO. WB/RNP-367 


WEBEL 80941 


GET TOGETHER 


10100, 





the State — has launched the first-ever Distance Learning project for IT education. With the IT industfy agers at 
a tremendous pace, the country and the world needs industry-ready, IT- educated professionals in much farger 


numbers. Distance Learning aims to fulfil this vital need, 2 ER 


A high-capacity network will soon link strategically located centres of education throughout the State for! ~ 
online learning. টি be maiie AE aay gore VES 
Lotus Learning Space Technology. A student can choose his own area of study from a range of certitied সপ 
Courses/curriculum. Strategically located centres wil receive distance learning courses also through Internet access. 

‘The ‘distributed leaming system’ being set up throughout the State has the potential of bringing about a sea-change 

In the way education is imparted. 

Weber's tirat pilot project is ready to take of in December 2000. It has provision for 1000 
‘students in the first year. This is expected to grow exponentially as more individuals and 
institutions take advantage of the programme. 


-Wobei Bhavan, Black EPAGP, Sector V, Bidhannagar, Calcutta — 700 091 x 
ing knowledge to reach the top 








Leverag 


Lowa. 


x 
































‘Environ’ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) 
এবং 


'কমপিউটর তথ্য ও প্রযুক্তি’ 








বই 
বিপ্লবীর সংকট-_জ্যোতি ভট্টাচার্য 
সাপের জগৎ__দীপক মিত্র 
Wetlands and Waterbirds of West Bengal _ 


> 
si 










This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 


A name to remember in PRINTING 


N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
Telegraphic Address : "PRINTEXCEL” Kolkata 
‘Telephones : (P:B.X.) 356-6010, 356-6020, 356-6031 
Direct : 356-3333, 356-6040, 356-6090, 356-6100 
Fax : 91-33-3566780 
E-mail : gossain@ysnl.net 





কমণিউটর 


তথ্য ও প্রযুক্তি 
EINMIT 


খা সম্পাদক 

* শানু জী 

উচ্চ মন্ডলী. 
o দোসর সিংহে * aired মুষোপাধায় 
* সুবীর রায় * naua 
& দেবর ঘোষ দিদার ৬ প্রসূন নুখার্জী 
eRe বন্দোপাধ্যায় ৪ অসীম গাঙ্গুলী 

* ৪ দেবদন্ত সিহে 


get m 


৬ বৃঢ়োশিব দাশগুপ্ত 


goe 


Fa 


সহযোগিতায় 


OIR সেন ও অরিন্দম নুখোপাধায় 
emee 


ae 
& চিন ochre o তমাল চাটার 
o বিশিং রায়চৌধুরী & বিক্রম সরকার 
* দুদাতা দেন 


f দাদ 


Beni 












সম্পাদকীয় 





এ 
'দিষ্ট করে সন, তাং বলতে পারবো না তবে ঘটনাটা ঘটেছিল — 
আমাদের প্রতিষ্ঠানের সবকটি system down) তখন আমরা 
এমনকি LAN-systeme চালু করিনি — যদিও তা বাজারে 
সশরীরে উপস্থিত। সুতরাং LANAA মাধ্যমে যদি সব কটা মেশিন চলতো 
তাহলেও একটা কথা ছিল। সংক্রামক ব্যাধি একটাতে ঢুকেছে (যেহেতু 
LAN মানে একটা অন্যের সঙ্গে যুক্ত) তাই সব কটা মেশিন ক্ষতিগ্রস্থ হবে। 
তাও নয় প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য শুধুমাত্র operating 
system DR একরকম। কি হয়েছে — জানার জনা সময় বেশি দিলেও 
চলবে না — এত সময় কই £ কিন্তু দেখতে দেখতে দু সপ্তাহ কেটে গেল 
সিস্টেম-এর ডাক্তাররা অর্থাৎ system engineer 31 কারণ বার করতে 
পারলেন না। অসুখের দাওয়াই কি হবে ঠিক করতে না পারার জন্য সেবার 
শেষ রাস্তা সব কটা সিস্টেম নতুন করে reinstall করতে হয়েছিল। সর্বনাশ 
হয়ে গেল আমাদের এতদিনের এত পরিশ্রমের যত ডেটা ছিল সব গেল। 
দিন যত যাচ্ছে বুঝতে পারছি কমপিউটরের সমস্যা সমাধানের যে 
সফটওয়্যারগুলো কালে দিনে বাজারে আসছে __ সেদিনের দুর্ঘটনা আজ 
ঘটলে আমাদের এত বিপদে পড়তে হতো না। প্রতিযোগিতা এখন তুঙ্গে 
এইচপি ওপেন ভিউ বা কম্প্যাক-এর ই-সাইট অপারেটিং সিস্টেমকে কতটা 
সুরক্ষিত করা যায় তা নিয়ে। টেলিভিশন প্রযুক্তি, ওয়েব প্রোগ্রামিং, 
ইন্টারনেট-এর সিস্টেমকে নতুন সফটওয়্যারের সাহায্যে বদলে ফেলা হচ্ছে। 
এবারের বিষয় নির্বাচন যা আমরা প্রচ্ছদ নিবন্ধের জনা বেছেছি তা পড়ে 
আমাদের মতো আপনাদেরও মনে হবে সিস্টেম সফটওয়্যার যে উৎকর্ষতা 
[লাভ করেছে সে বিষয়ে যদি আলোকপাত না করা হয় তাহলে কমপিউটর 
বিষয়ে জানা — অসম্পূর্ণ থেকে যাবে। 
] আমাদের এই সংখ্যার বিশেষ আকর্ষণ হিসেব তিনটি প্রবন্ধকে আপনারা 
বিশেষ মনযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। আখেরে লাভ আপনাদের। 

প্রবন্ধগুলো যথাক্ৰমে বুদ্ধিমান সফটওয়্যার তৈরির যৌথ চেষ্টা, নেট রাজো 

এসেছে কিউ এবং ক্ল্যাশ ফরওয়ার্ড। এই প্রসঙ্গে আপনাদের জানাচ্ছি 



































দিস্টেম সফটওয়্যারের এক দিক: 











সিস্টেম সফটওয়্যারের হাল-হকিকং ১০ 


দেবপ্রসন্ন সিংহ 











১৩ বুদ্ধিমানসফটওয়্যার তৈরির যৌথ প্রচেষ্টা ২০) ফ্ল্যাশ ফরওয়ার্ড ২৮ ae 
শান্তনু চট্টোপাধ্যায় জহর সাঁতরা 
২৯ আজকের কমপিউটর 


১৫ সহজেই বাড়ান ব্রাউজিং স্পিড 
অপরাজিত বন্দ্যোপাধ্যায় ২২ Siren TF ৩১ টুকরো খবর 


জয়ন্ত গুপ্ত 


২৪ fans জরে 50 OG ওয়েবসাইট 
সদাশিব দাশগুপ্ত ৩৬ চি 








Ob কাজ চাই কাজ আছে 


আবারও মাইক্রোসফট! ৬ mm 
১৮ শান্তনু চট্টোপাধ্যায় ২ অরিন্দম মুখোপাধ্যায় 8০ শেষের পাতা 





5 সিস্টেমসফটওয়্যারের হাল-হকিকৎ 


দেবপ্রসন্ন সিংহ 


কমপিউটার আবির্ভাবের গোড়া থেকেই কমপিউটরে সমস্যা 
একটা ভাষার প্রয়োজন বোধ হয়েছে, যা 
পিউটর বোঝে । হার্ডওয়্যার বলতে যন্ত্রাংশ বোঝাত, এখনো 
যা বোঝায়, বান্তি অবশ্য অনেক ঘটেছে। ভাষার রূপ প্রথমত শূন্য 
একের সমাহারে মেশিনভাষা, পরে ত্যাসেম্বলি বা প্রতীকী ভাষা, তারও 
পরে উচ্চ ধরনের ভাষা ফরট্রান, আ্যালগল, কোবল ইত্যাদি এসে যায়। 
প্রোগ্রাম বা নির্দেশাবলী লেখা হয় এইসব ভাষায়। তখনো সমস্যার 
মোকাবিলায় সমাধান বলতে ওই প্রোগ্রাম। সফটওয়্যার বা 
প্রোগ্রামণ্ডচ্ছ? বেশি সময় লাগে না। সফটওয়্যার, যা একাধিক 
প্রোগ্রামগচ্ছ, যা বিভিন্ন সময়েও অবস্থায় কমপিউটরে চালিত হয়, তা 
বড়ভাবেই চলে আসে। তার শ্রেণীবিভাগ ঘটে যায়। আ্যাপলিকেশন: 
সফটওয়্যার বা প্রোগ্রামণুচ্ছ বিভিন্ন আপলিকেশন, মূলত বাণিজাক 
সমস্যার সমাধানে তৈরি হতে থাকে। বৈজ্ঞানিক সমাধানেও তৈরি 
সমাধান হিসেবে সফটওয়্যার প্যাকেজ হিসেবে জাঁকিয়ে বসে। সিসটেম 
সফটওয়্যারের এক অন্য দায়িত্বে এসে যায় এই আযপলিকেশন 
সফটওয়্যার ও মেশিন যন্ত্রাংশ আরো বিভিন্নভাবে কিরকম উপযোগী 
করে চালনা করা যায়। অপারেটিং সিসটেম, অপারেটিং পরিবেশের 
জনা আরো প্রোগ্রাম, ভাষার রূপাস্তরক (language translator), 
ব্যাবহার করার জন্য প্রোগ্রাম (utility program), সম্পাদন উপদেশক 
{performance monitor) re এসব নিয়েই সিস্টেম সফটওয়্যারের 
প্ররোগক্ষত্র। হর্ডওয়ার ও জ্যাপলিকেশন সফটওয়্যারের মধ্যে সিস্টেম 
সফটওয়্যারের বিভিন্ন অংশগুলি মিলেমিশে বাবহারে মধ্যস্থ (inter 
mediary) ভূমিকা পালন করে। তাদের অস্তিত্বের যৌক্তিকতা । এই 
প্রবন্ধ তার পুনরাবৃত্তি করতে চায় না। শুধু ভূমিকাটুকু এনেই চালে 
সিস্টেম 








































দৌড়ঝাপ কম ক্রায়নি, এবং বেদম খাটিয়েছে। গোড়ার দিকে সবাই 
এসে কেন্দ্রীয় কমপিউটর-দেবতার (1) কাছেই সব সমাধানের আশ্বাস 
পাবে এসব ধারণা ও ব্যবহার ছিল। সেই দেবতা-ভক্ত বা প্রভু-দাস 
সম্পর্ক ভাষার বদল ঘটে উন্নত ইংরেজির কাছাকাছি কমপিউটর 
ভাষা এনেও কমপিউটর কাকুর নিজের ছিল না। দেবতা মন্দিরেই 
ছিলেন। মানুষ চাইল কমপিউটর প্রথমত নিজের দপ্তরে ও পরে 
বাড়িতে আসুক, তার আরাধনা নিজস্ব পদ্ধতি forera মস্ত্রেই হোক। 
এমন অবস্থাও তুলনীয় যে কেন্দ্র থেকে রাজ্যের হস্তান্তর বা বোধকরি 
যৌথ পরিবার থেকে ভাঙতে বা অংশভাগ থেকে মুক্ত হতে। শুধু 
কমপিউটরই নয়, অপারেটিং সিস্টেম, ভাষা সব একেবারে নিজের | 
(সোজাসুজি কমপিউটর ভাষায়, মালটি-ইউজার থেকে সিঙ্গল-ইউজার। 
এখন যে সব কথা অনেক বলা হয়েছে। কিন্তু ওই চাহিদাতেই সিস্টেম 
এটাতে TSS ELMS নে 




















অনেক যোগ্যতা LINUX-এ রয়েছে। হালফিলের কম: 


ভাষার ব্যবহার ছাড়াও রয়েছে দূরবর্তী বা একাধিক লগইন, দূর? 


পাইলার বা 





shell, ই-মেল, নিরাপত্তার জন্য অনেক ধরনের পাসওয়ার্ড, ফাইল 
সুরক্ষিত করা এবং কত রকম টুল বা প্যাকেজ | লিনাক্সের প্রচার বা 
প্রসার গতি সম্বন্ধে পরে আসছি। 

শুধু তো অপারেটিং সিস্টেমই বদল নয়, 
প্যাকেজ, লোডার লিংকার, ভাষা, এডিটর, 
= eee 
এসে শুধু ভাষা বা আ্যাপলিকেশন ডেভেলপমেন্ট টুল বা RDBMS 
বা অনা নেট সার্ভারে ভাষা, স্রিপটিং, মার্কআপ, IDE, প্যাকেজে 
নয়, তাতে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের "সায়" চাই। তা কোনো 
কোনও স্তরে (layer) হবেই হবে। আরও তা সর্বসম্মত হলে বেশি 
ভাল হয় | আজকের যুগে 'খোলা' (open) মেলা বেশি ভাল, বলেনও 
অনেককে এবং যন্ত্রের দিক থেকে ব্যবহারের দিক থেকে অনেকটা 
উন্মুক্ত করার দিকেও মন দিয়েছেন? কিন্তু এই উন্মুক্ততা সবার 
চোখে নন্দনতান্তিক বা প্রতোকের কাছে সহজ সরল মনে হয়নি। বা 
বলা যেতে পারে, এই সারল্যের সুযোগ নিয়ে তথ্যের উপর, পদ্ধতির 
উপর বাটপাড়ি কম ঘটেনি. ভাইরাসের কথা আর নাই বা বললাম। 
অতএব সুরক্ষাটাও যেন থাকে | হরেকরকম সুরক্ষার অস্তর-বন্দোবস্ত 
থাকে। ব্যবহার করলো কি করলো না তাতে অবশা সবার মাথাব্যথা 
নেই। না ভাঙলে, না আক্রান্ত হলে সুরক্ষা আরো জোরদার হয় না, 
উত্তরণও ঘটে না। সহজ সরল সফটওয়্যার প্যাকেজ, যা বেশি 
জনপ্রিয়, তার অরক্ষিত অবস্থাতে একটু ছাড় তো দিতেই হবেই, 
বিশ্বাসে মিলায়ে ইত্যাদি। তা সত্তেও সুরক্ষা, সত্যতা প্রতিপাদন 
[বিশেষভাবে আসছে। 
O সফটওয়্যারকে ব্যবহার ও নিয়মিত সুচারুভাবে চালনা করে 









Window 
Solaris গা DIGITAL UNIX 


DIGITAL, 
Open VMS 


. HP-UX 





প্রোসেসরগুলিতে লিনাক্স কারনেলগুলি উৎকৃষ্ট করার চেষ্টায় রয়েছে। 
দল ভারীতে ইনটেল এখনো AMD থেকে এগিয়ে, অনেক কমপিউটর 
OEM ও টেলিফোন কমপিউটর নির্মাতা তাদের বিভিন্ন wea উইনডোজ, 
লিনাক্স বা ইউনিক্স পুরে ছাড়ছে। বা কোনটা ব্যবহারকারীর পছন্দ 
হিসেবে, সেই ভেবে। 

ফিরে আসা যাক HPs বন্থগুলিতে। এখানে সার্ভারজগতে 
'আপেক্ষিকভাবে একটু নতুন প্রযুক্তির উদ্ভাবনের কথা বলা যাক, যেটি 
হল ব্রেড (Blade) সার্ভার ব্রেড সার্ভার একটি Ze" র্যাকে ২৮০টি 
সার্ভার পর্যস্ত প্যাক করাতে পারে। এর ব্যাপকতা লক্ষাণীয় যেখানে 
প্রোসেসর, মেমরী, নেটওয়ার্ক যোগাযোগ আর সবই রয়েছে একটি 
মাদার বোর্ডে, যাকে বলা হচ্ছে একটি ব্লেড। আজকে যা কমপিউটর 
অফিস, তাতে ক্রমশঃ চাই কম জায়গা. কম বিদ্যুৎ খরচ. রক্ষণাবেক্ষণ 





দিকে বেশ সাশ্রয় থাকবে। HPCE তা পাওয়া যাচ্ছে বিভিন্ন নামেও 
সার্ভার রেড, স্টোরেজ ব্রেড, নেটওয়ার্ক ব্রেড, ম্যানেজমেন্ট বেড । এত 


সার্ভার, মেল বা sf সার্ভার হিসেবে এমনকি একটু কম ডেক্সটপ 
হিসেবে ফাইল ও প্রিন্ট সার্ভিসেসের কাজে। এদের মধ্যে রেড হ্যাট 
(Red Ha) 2 সবচেয়ে জনপ্রিয়, তার অনেককিছুই 'ফ্রি'। আস্তে আস্তে 
ভারতে 15৮৩ ৯ ইন্টারনেট ও আপলিকেশন দুটোরই সার্ভিস 
প্রোভাইডাররা এই গুরুত্ব বুঝে সেন্ট্রাল সার্ভারে, লোকাল সার্ভারে 
বড় ভাবে আসছে। 'সোলারিস' (Solaris) যা Sun-% UNIX ধর্মী 
অপারেটিং সিস্টেম, তার কাছে অশনি সাকেত হয়ে আসছে এই লিনাক্স | 
সার্ভার কনসোলউশনে 547-কে ভাবতে হচ্ছে সোলারিস, উইনডোজ 
NTE সঙ্গে এই লিনাক্সের কথা | নোডের পরে থিন ক্লায়েন্ট TE বড়ভাবে 
পুরনো dumb টার্মিনালকে (যা LUI ভিত্তিক নয়) সরাতে আসছে। 
দিন ক্রায়েন্টও উইনডোজ বা লিনাক্স কাজ করবে কিনা, তাও ভেবে 
ঠিক হচ্ছে। 

অপারেটিং সিস্টেম থেকে অন্যান্য সফটওয়্যারটুল-এ এই 
প্রতিযোগিতা রয়েছে। যেমন HPS HP open view বনাম কমপ্যাকের 
Insight Manager | অপারেটিং সিস্টেমকে কতটা অরক্ষিত তা নিজেরা 
বিচার করে বদলাবার চেষ্টা করছে। Windows XP-তে টেলিভিসন 
প্রযুক্তি, ইন্টারনেট, ওয়েব প্রোগ্রামিং-এর মধ্যে এই সুরক্ষার ব্যাপারটা 
আরও জোরদার করছে। তার হোম (Home) এডিশন একটু কম 
সুরক্ষিত, প্রোফেসনাল (professional) এডিশনে রিমোট কাজগুলি 
করার ফলে ফায়ারওয়াল, ওয়্যারলেস নেটওয়ার্ক ইত্যাদির কথা ভাবতে 
হয়েছে। কাজ করতে Websphere, সার্ভার দিকে প্রোগ্রামিং বিবিধ 
1255 প্রযুক্তি, ওয়েব সার্ভারে Weblogic 6.1, Jakartan Tom- 
cat, J Boss, PENGA ভাষা, মার্কআপের ভাষা, IDE. Oracle, 
MSAccess, SQL Serverকত শত টুল বা প্যাকেজ বা প্রয়োগাক্ষেত্র, 
তাদের হালফিলের ভার্সানেরও নতুন নতুন কিছু দেওয়া ও সামঞ্জস্য 
রাখা সবার সঙ্গে. তার উদ্থাবন, ব্যবহার, বাণিজাকরণ অভ্যাসে দাঁড়িয়ে 
গেছে। লোকে চাইছেনও আবার MS Office? মত সহজ এবং 
শক্তিশালী প্যাকেজ তুলনায় একটু অরক্ষিত উইনডোজ অপারেটিং 













সিস্টেম সফটওয়্যারের এক দিক: কোড উত্কীকিরণ 


দেবদত্ত সিংহ 


মপিউটর সংক্রান্ত পড়াশোনার শুরু থেকেই বিষয়ের মধ্যে 
দুটো পরিদ্ধার ভাগ হয়ে গেছে, সে ভাগের মধ্যে দূরত্ব ক্রমশই 
বেড়েছে, কমেনি। একটা ভাগ হার্ডওয়্যারের দিকে চলে গেছে, 
অনাটা সফটওয়্যারের দিকে। হার্ডওয়্যারের নানা বিবর্তনের সঙ্গে সঙ্গে 
তাদের বিষয়ের বিবর্তন ঘটেছে এবং ঘটে চলেছে। সফটওয়্যারেও, 
তাই। এরই মধ্যে এক ধরনের সফটওয়্যারকে আলাদা করে চিহ্নিত 
করা হয়েছে সিস্টেম সফটওয়্যার বলে। ভাবখানা, এই যে নিবিড়তার 
দিক দিয়ে সে অন্য সব সফটওয়্যারের চেয়ে হার্ডওয়্যারের অনেক 
কাছে। ছোটবেলা থেকেই তার আকৃতিতে অপারেটিং সিস্টেম, লোডার, 
লিংকার, কমপাইলারের আনাগোনা এদের নিয়েই তার কথাবার্তা। 
যুগের পরিবর্তনের সঙ্গে এই সমন অংশেরও পরিবর্তন ঘটেছে। নানা 
ধরনের অপারেটিং সিস্টেম হয়েছে। কমপাইলার তৈরি করার 
fedea পন্ধতির পরিবর্তন ধীরে হলেও ঘটেছে। নতুন স্থায়ী বা 
অস্থায়ী চিন্তাভাবনার উদয় হচ্ছে আজকের কথাবার্তা সেইরকমই কিছু 
চিন্তাভাবনা নিয়ে। 
কমপাইলারের কাজকর্মের বিভিন্ন স্তরের মধ্যে একটা স্তর হলো 
উৎকর্ষ প্রদান করা (Optimization) | এই উৎকর্ষ প্রদান প্রোগ্রামের 
নানা জায়গায় হতে পারে। একই ধরনের রাশিমালা অপনয়নের হতে 
পারে, লুপের পুনরুক্তিতে হতে পারে, এ সফটওয়্যার পাইপলাইনিং 
এরকমই এক উৎকর্ষ প্রদায়ী পদ্ধতি। অনেক ধরনের সিস্টেমেই একে 
কাজে লাগানো যায়, তবে মুলত নির্দেশ-নির্ভর সমাস্তরলতা অনুযায়ী 
যে সিস্টেম কাজ করে, তাতে লুপ-সম্পাদনকারী ব্লকের প্রায়োগিক 
উন্নতিসাধন করে। এক্ষেত্রে লুপের মধ্যে পূর্ণসংখ্যা সন্বলিত এবং 
ভগ্নাংশসংখ্যা সম্বলিত নির্দেশের কাজ সম্পাদনের মধ্যে সমাস্তরলতা 
পরিলক্ষিত হয়, তার মধ্যে বিভিন্নতা মুলত করে। আমাদের নানা 
প্রয়োজন যে কোনও লুপের কতবার পুনরাবৃত্তি হবে অথবা আমাদের 
কোন কোড উৎপাদন করতে হবে যা AUS চলার সময় (run-time) 
এ পরীমিত হয়। উইনভো সিডিউলিং সফটওয়্যার পাইপলাই 

































হয়। তা ওপরের নির্দেশের 
(prologue) এবং নীচের নির্দেশের অংশগুলিকে বলা হয় fees 
(epilogue) এই প্রক্রিয়ার দ্বারা আমরা বিভিন্ন সিডিউল তৈরি করতে 
পারি, তাদের ব্যবহার করতে পারি। সাধারণীকরণ (generalisa 
tion) করাটাও অসুবিধাকর নয়। কোনও প্রোসেসের টির বেশি 
হলে পুনরাবৃত্তি করা আঙ্গিকের সমতুল পরিবর্তন 
লুপ বডির কপি উন্মোচিত করা (unroll) এবং নির্দেশাবলীর মধ্যে 
বিভিন্ন পুনরাবৃত্ত ছাঁচকে বার করা, এই নির্দেশগুলি প্রতি ধাপেই পুনরুক্ত 
হয়। যদি এই পুনরাবৃন্তির ফলে এরকম ছাঁচ পাওয়া যায়, তবে তার 
থেকে পাইপলাইন অন্তত লুপের চেহারা তৈরি হয় এবং তার থেকে 
প্রোলোগ এবং এপিলোগ তৈরি হয়। এই লুপ আনরোলিংএ লুপের 
কিছু কপি দিয়ে বাড়িয়ে দেওয়া হয় এবং সেই মতো লুপ নিয়ন্ত্রণকারী 
কোডকে সুবিনাস্ত করা হয় লুপ আনরোলিং চিহ্নত (indexed) লুপের 
সম্পাদনের ক্ষেত্রে খরচ কমাতে সাহাযা করে এবং অন্যান্য ধরনের 
উৎকর্যতা আনার মধ্যে সুবিধা আনে। 

এই ধরনের কাজের একটা ধারা সাম্প্রতিক কালে লক্ষ্য করা যাচ্ছে। 
এই কাজের মূল চিন্তাধারা হলো ধারাবাহিক সারিবদ্ধ কমহাস (14৩- 
archical reduction), এর ফলে লুপে পাইপলাইনিংকে পরিচালিত 


















অপরটি মাইলেশন করা হয়, যথা 
প্রক্রিয়া, সবসময়ে এর প্রয়োজন অনু 
অনেকসময়েই গ্রহণযোগ্য। 

পাইপলাইনিং-এর সঙ্গে কাজ চলছে অপটিমাল লুপ সমাস্তধীকরণ, 
পারফেক্ট পাইপলাইনিং-এর ডেটা-ক্যাশ (cache), অপটিমাইসেশন 
এক সাম্প্রতিক চিন্তাভাবনা, যেখানে সংখ্যাসূচক বা বিজ্ঞানসূত্র নির্ভর 
কোডের অপটিমাইদেশন ০9০৫-এর সুযোগ মতো ব্যবহার হচ্ছে। এ 
সম্বন্ধে পরে আরও আলোচনা করার ইচ্ছে রইল। 


2 দেবদ্ভ সিংহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমাপিউটর সায়েন্স 
বিভাগের অধ্যাপক। a 


জলাং ২০০২ ছুট 











| 
| Sa Sr A 


অনিবার্ণ মুখোপাধ্যায় 





















স্টেম সফটওয়্যার নিয়ে লিখতে বা চিন্তা করতে গেলে প্রথমেই 
মনে আসে তার সবচেয়ে প্রয়োজনীয় অংশ — অপারেটিং 
সিস্টেনের (OS) কথা। সাধারণ পাঠক বা ছাত্রছাত্রীরা প্রথমে 


OS বলতে DOS এর বিভিন্ন menu-a বিভিন্ন intemal/external 
command বা windows-এর বিভিন্ন menu-4 বিভিন্ন option 
(বোঝেন কিন্তু OS এর থেকে অনেক কিছু বেশি করে | আজকের লেখার 
(বেশির ভাগটাই এই 05কে নিয়ে; শেষের দিকে একটু ধারনা দিতে চেষ্টা 
করব যে Real Time Operating System বা RTOS কিভাবে কাজ 
করে। 

OS জিনিসটি কিঃ সহজে বলতে গেলে, এটা একটা এমন প্রোগ্রাম 
সমষ্টি — যা boot করার সময়ে প্রাথমিক স্মৃতিতে (primary memory) 
এসে বসে চলতে শুরু করে এবং ওই কমপিউটরের মধোকার অনা সব 
প্রোগ্াকে Faas করে। হালকা করে দেখা যাক, এই নিয়ন্ত্রণ করার 
জনা OS কে তার বিভিন্ন প্রোগ্রামের সাহাযো কি কি করতে হয় : 
>. কমপিউটর সিস্টেমের হার্ডওয়্যারকে initialize করতে হয়। 
২. বিভিন্ন যস্তুকে (device) নিয় করার প্রাথমিক প্রোগ্রাম রুটিনগুলিকে 
যোগান দেওয়া। ৩. বিভিন্ন সম্পদগুলিকে সুষ্ঠ পরিচালনা করা (- 
source management) | সেটা করতে কে কোন কাজ কখন করবে — 
তা ঠিক করে দেওয়া (scheduling) | এই সম্পদগুলির ব্যবহারকারী 
বিভিন্ন কাজ যাতে একে অপরের মধে তথ্য আদানপ্রদান করতে পারে 
তার ব্যবস্থা করা। ৪. সিস্টেমের সম্পূ্ণতা এবং নিখুত অবস্থা Cin- 
14813) বজায় রাা এবং কোন ভুল হলে তা ঠিক করার চেষ্টা করা। ৫. 
আপনার বা আমার দেওয়া নির্দেশগুলিকে হার্ডওয়ারকে তার ভাষায় 















এমন একটি প্রোগ্রাম) কমপিউটরে চলতে শুরু করার ছে 
যাওয়া অবধি যে সময় নেয় - তাকে বালে elapse time বা tuma- 
round time এই সময়টা যতই কম হয় - ততই ভালো । আরও কোনও 
একটা নিদিষ্ট সময়ে (ধরুন প্রতি এক ঘন্টায়) কমলিউটর মত বেশি job 
শেষ করতে পারে - সেটা হচ্ছে ওই কমপিউটারের কর্মক্ষমতা Tthrough- 
pul) স্বাভাবিকভাবে এই কর্মক্ষমতা যত বেশি এতে ততই ভালো? 
আবার দেখুন প্রতি job এর tumaround time যত কমবে তার 
ওপর নির্ভর করে সামগ্রিক কর্মক্ষমতা তত বাড়বে। এই সব হতে গেলে 
প্রোসেসর, স্মৃতি (memory), বিভিন্ন wz (device). তথ্য সম্থলিত 
ফাইলগুলিকে (যেণ্ডলিকে কমপিউটরের সম্পদ বলে) ঠিকঠাক Pe 
বা পরিচালন করতে হয়। একে বলা হয় resource management) 
OS এর প্রচন্ড গুরুত্বপূর্ণ দিক হচ্ছে resource management ভালো 
করে করা। আবার আর এক দিক থেকে দেখলে যেভাবে কমপিউটরের 
ওপর প্রাথমিক পড়াশুনো করতে গেলে আমরা দেখি, ধরুন আমরা 
নির্দেশ দিলাম copy a.dat b.dat —! আর দেখলাম Ha. dat ফাইলের 
একটা প্রতিচ্ছবি তৈরি হয়ে গেল bat নামে। মনে হতেই পারে যে 
কমপিউটর তো দিব্যি আমাদের দেখা ইংরেজি বা প্রায় ইংরেজিতে লেখা 
নির্দেশগুলি বুঝছে। আসলে তা নয়, আমাদের দেওয়া ইংরেজি শব্দ বা 
শব্দের ভগ্নাংশ (যেমন dir বা cat) বা দুই বা তার বেশি শব্দের সমাহার 
(যেমন diskcopy ইত্যাদি)-র মাধামে আমরা যা নির্দেশ দিচ্ছি বা 
উইন্ডোজ ইত্যাদি Os -এ মাউস-এর সাহযো ক্লিক করছি সেই 
নির্দেশগুলির পিছনে একটা করে ছোটো প্রোগ্রাম থাকে। OS সেই 
প্রোগ্রামটিকে চালাতে শুরু করে। ওই প্রোগ্রামের মাধ্যমে OS -এর 
সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যাকে kernel বলে, তার মাধ্যমে ওই 
০ vt 
























চালিয়ে রেখেছেন। পাশাপাশি এই সব 
অধীনে চলতে পারে 

আরও একভাবে চিন্তা করলে OS single user 
হয়। যে কমপিউটরে যে কোনও সময়ে একজনই নাত্র 
সেই কমপিউটরগুলো single user OS এর Ba | এই ধরনের OS 
এর উদাহরণ Windows 95, Windoes 2000 Professional বা 
Windows NT Work station ইত্যাদি ভারও multi user OS এ 
একাধিক user একই সঙ্গে কাজ করতে পারে। এটা করতে গেলে 
স্বাভাবিকভাবে প্রতি ব্যবহারকারী বা user এর জনা Frere এ 
minal বা কমপিউটর লাগে। এই কমপিউটর বা টার্মিনালগুলো প্র 





কাজই এই ধরনের 05-এর 


multi user 






করতে পারে 








কমপিউটরের (যাতে সব কাজ হচ্ছে) সঙ্গে তার বা বেতার মাধ্যমের 
সাহায্যে লাগানো SI | Unix বা Linux এই ধরনের 05-এর প্রকৃষ্ট 
উদাহরণ | IBM A5400 এই ধরনের OS এ চলা একটা অতি জনপ্রিয় 
কমপিউটর | এই ধরনের একটা সাধারণ OS এর বিভিন্ন ভাগগুলি হচ্ছে 
— DQ kemel (executive t realtime executive), O বিভিন্ন 
process গুলোর পরিচালন ব্যবস্থা (process management), 
Q কোনও কাজ কোন সম্পদ কখন করবে তা নির্ধারণ করার বাবস্থা 
(Scheduler). Q file গুলি ঠিকঠাক যোগান দেওয়ার বাবস্থা (file 
management) | 
Kemel বা real time executive নিয়ে সামানা আলোচনা করা 
যাক। কোনও OS এর একদম কেন্দস্থলে এই কার্নেল থাকে। kernel 
(Uni%-এই প্রথম কথাটা ব্যবহার করা হয়) যা যা কাজ করে, তার মধো 
আছে = 
0 একটা প্রোগ্রাম থেকে প্রয়োজনে আরও একটা প্রোগ্রামে যাতায়াত 
ব্যবস্থা(9110118), 2 হার্ডওয়্যারের বিভিন্ন TES (device), যেমন 
হার্ড fee, প্রিন্টার, Bar code reader ইত্যাদি. নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে 
সেই নিয়স্বপের জন প্রোগ্রামাবলী চালানো! O Memory পরিচালন 
10 প্রসেসরটির (একাধিকও হতে পারে) পরিচালন বাবস্থা Proc- 
ess Management), O Schedule করা। O দুই বা তার অধিক 
(মধ্য যোগাযোগ ব্যবস্থা কায়েম রাখা - যা 05-এর ঠিকঠাক 
Sai l তোলন, একে OS এর ভাষায় বলে 
munication | O হঠাৎ কোনও বেলাইন কিছু 
[করা এবং বিভিন্ন 1৬1০০ এর বা 








সময়ে একাধিক প্রোগ্রামের নির্দেশ সে বুঝতে পারে না, যেটা করে সেটা 
হচ্ছে এক নম্বর প্রোগ্রামটিকে অজ কিছুক্ষণ চালায়, তারপর সেটাকে 
রেখে দুই নম্বর প্রোগ্রামটিকে ইত্যাদি: কমপিউটর সেকেন্ডে এরকম লক্ষ 
ক্ষ নির্দেশে বুঝে কাজ করতে পারে — তাই বাবহাকারীর মনেই হয় 
না বা তিনি বুঝতে পারেন না যে কোনও সময়ে তার প্রোগ্রাটি সত্যিই 
চলছে বা কোনও সময়ে চলবার জন্য লাইন করে দাঁড়ানো প্রোগ্রামণ্ুলির 
মধ্য তীর প্রোগ্রামটি দাড়িয়ে আছে তবে, সত্যি কথা বলতে কি, কমপিউটর 
এত তাড়াতাড়ি চলে যে ব্যবহারকারীর বোঝার দরকারও নেই। তবুও 
Uni%-এর মতো ভালো 05-এ এই ঘটনা যাতে ব্যবহারকারী প্রয়োজনে 
বুঝতে পারেন, সেই ব্যবস্থাও করে রাখা আছে। 

কোন প্রোগ্রাম কখন কতক্ষণের জনয প্রোসেসর পাবে, তার পরে 
কোন প্রোগ্রাম প্রোসেসর পাবে - এ সব ঠিক করাকেই বলে Schedul- 
ing | নানাভাবে OS এই সেডিউলিং করতে পারে - co-operative 
scheduling (Windows 3.11 এবং কিছু ক্ষেতে Wind০০5 95 যা 
করে), Re-emptive scheduling (যাতে নির্দিষ্ট সময়ে বাদে বাদে যে 
প্রোসেসটি প্রোসেসরে চলছে তাকে বার করে পরের প্রসেসটিকে ধরা 
হয়), First In First Out (FIFO) scheduling (যাতে সিপিইউ খালি 
হলে - সবচেয়ে বেশি সময় ধরে অপেক্ষমান প্রোসেসটিকে নিয়ে কাজ 
শুরু করে), Priority Based Scheduling (যেখানে প্রোসেসরটি খালি 
হলে অপেক্ষমান প্রোসেসগুলির সবচেয়ে বেশি শুরুত্তপূ্ণপ্রোসেসটিকে 
নিয়ে কাজ করতে থাকে, ইত্যাদি। এই স্বল্প পরিষরে ওএস নিয়ে এর 
(বেশি লেখা সম্ভব নয়, কারণ তাহলে পত্রিকাটিতে একটাই নিবন্ধ থাকবে। 
তবে মনে রাখবেন Processor Management Scheduling, 
‘Memory Management. Inter Programme Communication, 
Device Management, ইত্যাদি সবকিছুই এত গভীর ব্যাপার যে এই 
নিবন্ধটির থেকেও অনেক বড় নিবন্ধ লেখা যায়। পাঠক যদি এ বিষয়ে 
ছত/ছাহী হন, তবে মনে রাখবেন কমপিউটর সিস্টেম কি করে কাজ 
৬ ose ease 








কোন নির্দিষ্ট সময় অস্তর অস্তর কোন একটি যন্থাংশ দিতে পারবে! যা 
robor-S মাঝের সময়ে এ যন্থাংশটিকে কোন বৃহত্তর যন্থে লাগাতে 
পারে । যদি কোন কমপিউটর চালিত যন্ত্র কেবল এই কাজটিই করে তাহলে 
সময় সবচেয়ে গুরুত্পূর্ণ পরিমাপ কারণ ঠিক সময় মতো যন্াংশের 
সরবরাহ না পেলে robot বাবু ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকবেন। এই, 
ধরনের Operating Systeme বলা হয় R105-যা সময়কেন্দ্রিক 
একটি বিশেষ কাজ করে । এই RTOS আবার দুধরনের হয় “hard” এবং 
5011110840105-এর ক্ষেত্রে সময় মতো যত্ত্রাংশ (ওপরের উদাহরণটি 
মনে রেখে বলছি) সরবরাহ না করতে পারার "দুঃখে" 05টি fail করে 
গেছে ধরে নিয়ে বন্ধ হয়ে যায় (terminates with a failure) | কিন্তু 
soft RTOS-এর ক্ষেত্রে কমপিউটরটি "হতাশাগ্রস্ত ভাবে কাজ পরে 
যেতে থাকে. ভ্যাবাচাকা 7৮০টি মাঝে মাঝে TAN পায়, মাঝে মাঝে 
পায় না--ফলে কারখানাটির কর্মক্ষমতা কমে যায় (Loss of produc- 
tion)! 

কিছু কিছু RTOS কেবল কিছু বিশেষ কাজ করে কিন্তু কিছু RTOS 
দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো যায়। কিছু কিছু সার্বজনীন 05-কে 
দিয়ে (general purpose OS), যেমন Windows 2000 বা IBM- 
এর 08/390) কিছু বিশেষ ক্ষেত্রে ছা05-এর কাজ করিয়ে নেওয়া 
যেতে পারে। 

আজকের দিনে বিভিন্ন নিট কালে খুবই ছোট ছোট কমপিউটর 
সিস্টেম (সহজে বললে) ব্যবহার করা হয়, যেমন একটা বিলাসবহুল 
গাড়ীর ইঞ্জিনটি পরিচালনা করতে পারে, এইরকম এক সিস্টেম এবং 
করেও। কোনও কোনও অফিস বাড়ীতে এরকম ব্যবস্থা রাখা যেতে 
পারে যে কর্মীরা কোন ঘর খালি করে চলে গেলে ঘরের আলো, পাখা, 
এয়ার কন্ডিশনিং আপনা থেকে বন্ধ হয়ে যায়। আবার যে কর্মী যে টেবিলে 
এসে বসলেন, হার মাথার ওপরের পাখা আপনিই চলতে শুরু করল, 
কাছাকাছি আলোগুলোও আপনা আপনি ছুলতে শুরু করল, ইত্যাদি। যে 
ধরনের ছোট্র কমপিউটরের সাহায্যে এই ধরনের নিয়ন্ত্রণ করা যায়, 
১৬ pean Se ee ST 


২ শি পি রে 
চাকরী তাকে তাড়া করবে। তবে দে 











বুদ্ধিমান সফটওয়্যার তৈরির যৌথ প্রচেষ্টা 






Speech Recognition System 






den Markov Model (HMM) 









HMMA বেশ ক 









(Parameter) 







(Variable) আছে, 7 








বাজারে এর কয়ে 
সফটওয়্যার পাওয়া ৰে 
নিখুঁত বা নিৰ্ভুল নয়, কিন্তু মোটামুটি 
কাজ চলে যায়। এটা করতে গিয়ে 
গবেষকরা Expert Systems, Func- 






tional Programming ইত্যাদির 
উদ্ভাবনা তো করেছেনই, তার সাথে 
Pattern Recognition, Machine | 
Leaming, Search এবং Automated 
Reasoning-এর জন্য বুনিয়াদী Algo- 
rithms তৈরি করেছেন। কিন্তু সবচেয়ে 
বড় কথা হলো যে গবেষকরা সবাই বুঝতে 
পেরেছেন যে এই রকম বুদ্ধিমান 
বড় Dataset লাগে। তা ছাড়া আরও অন্য 
কতকগুলো সফটওয়্যার তৈরির জন্য অনেকেই, 
Open Source এবং Intenet Computing- 
এর দিকে যাচ্ছেন। মনে হয় যে খোলাখুলি 
ইচ্ছুকদের ইন্টারনেটের মাধ্যমে পাঠানো Data 
নিয়ে কাজ করার প্রবণতা বেড়ে যাবে 


classifier সফট ওয়যা; 
তালিম দিয়ে রাখলেন। এইভাবে বহু সাধারণ 
Recognition-43 জন্য যত বেশি বিভিন্ন | মানুষের সাহায্যে সফটওয়্যারকে খুবই 
মানুষের সুদীর্ঘ কথিত বার্তা নিয়ে যত বেশি | উন্নতমানের প্রশিক্ষণ দিয়ে ‘oem’ করে 
দিন ধরে প্রশিক্ষণ দেওয়া যাবে, ততই বেশি | তোলা যায় 

ভালো ফল পাওয়া যাবে। তার মানে সুবৃহৎ এই পদ্ধতি কিন্তু “Open Source 
Dataset-এর প্রয়োজন । শুধু Speech Rec- | Project’ থেকে ভিন্ন । Open Source 





কে আরও 





(Training) অত্যাবশ্যক। নির্ভুল Speech 











জুলাই ২০০২ EE 











Projecti কেবল অভিজ্ঞ লোকেদের 
সাহাযা নেওয়া হয়, কিন্ত Open Data Col- 
lection a সাধারণ মানুষও যোগদান করতে 
পারে। এমনই বাবস্থা থাকে যে ভুল বা 
অযোগ্য Data বভিতি হয়ে যায় 

Open Data Collection (ODC)-£% 
জনা অনেক কিছুর বন্দোব্ড করতে হয়। 
যেমন, যে কোনও সুপ্রতিষ্ঠিত Operating 
System এবং Browser সাহাযোই যেন 
সাহায্যেই যেন সাইটে যোগাযোগ করা যায় 
এবং তথ্য আদান-প্রদান করা যায়।090-র 
সফটওয়্যারের বহু তথ্য দেওয়া-নেওয়া, ধরে 
রাখা এবং সংশ্লেষণ-বিশ্লেষণ করার ক্ষমতা 
এবং প্রাপ্ত তথোর মান/মুলা বিচার করার 
ক্ষমতা থাকা চাই। মনে রাখতে হবে যে কোনও 





লোক ভুল কবে বা দুষ্টুমি করে ভুল তথা 
পাঠাতে পারে | এই ভুল তথ্যের ওপর নির্ভর 
করলে, সর্বনাশ হবে। কোনও প্রেরিত তথোর 
সবটাই ভুল নাও হতে পারে — কেবল 
দুয়েকটা ভুল হতে পারে — এটাও মনে 
রাখতে হবে। 

০0০০-র সাহায্য নিলেই যে 'ক" 
প্রতিষ্ঠানকে আর কিছুই করতে হবে না, অন্যরা 
সব তথ্য যোগাবে এবং আপনা-আপনি একটা 
নিখুত ও শক্তিশালী সফটওয়্যার তৈরি হয়ে 
যাবে — এই রকম ধারণা করলে ভুল হবে। 
অতান্ড Te নিয়ে সমস্ত প্রাপ্ত তোর বিশ্লেষণ 
করে, রীতিমত অনুশীলনও পরিশ্রম করে 
আকাম্থিত সফটওয়যারটাকে গড়ে তুলতে হয়। 
যৌধ প্রচেষ্টার মূলা নিশ্চয়ই আছে — কিন্ত 





এর সাথে চাই বহু বিজ্ঞানী ও গবেষকদের 
aire) 

অনেকে মনে করেন যে কমপিউট: 
ও প্রযুক্তি যতই উন্নত হবে, ততই ODC 
মতো যৌথ প্রচেষ্টার সম্প্রসারণ হবে এবং 
এর ফলে এই তথ্য ও প্রযুক্তির আরও দ্রুত 
উন্নতি হবে। আবার, কেউ কেউ বলেন যে 
ODC-4 ব্যবহার খুবই সীমাবদ্ধ থাকবে এবং 
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট'। তাই ODC- 
র কোন দিনই মূল্যবান ভূমিকা হবে না। দেখা 
যাক, ভবিধাতে কোনটা ঠিক বলে প্রমাণিত 
হয়। 





থয 


রী শাঙনু চট্টোপাধ্যায় সি ই এস সি লিমিটেডের 
একজিকিউটিভ erat a 

















CorelDraw 
Photoshop 





QuarkXpress 


কমপিউটর Computer Tothyo O Projukti 
জা 


Presents 


Short-term course on DTP and Web design (including practicals) 


Overview of Internet 
Concept of HTML 
Concept of web editors 






















সহজেই বাড়ান ব্াউজিংষ্পিড£ নেট রাজ্যে এসেছেকিউ 


অপরাজিত বন্দ্যোপাধ্যায় 
এই সফটওয়্যারটি ইন্টারনেটে ঘুরে বেড়ানোর কাজকে FOSS করবে | 


























ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 
বাড়ছে। কি হারে বাড়ছে বা কেন-ই বা 

তা বাড়ছে, এ নিয়ে আপনাদের প্রিয় 
কমপিউটার তথ্য ও প্রযুক্তি'র পাতায় 
প্রকাশিত হয়েছে অনেক তথাবহুল 
পর্যালোচনা। আমাদের এজনিত 
পরিসংখ্যানের বিশ্সেষণ উ পক্তীবা নয়, 
আমাদের আলোচ্য বিষয় নেট পরিবারের 
বাপকতাকে মধামণি করে সাধারণ 
ব্যবহারকারী কতটা সুবিধা পাচ্ছেন শুধু এইটা | সমস্যা।এই জাতীয় অবস্থা থেকে মুক্তির আশা | সোজা নেটরাজো গিয়ে টাইপ করে ফেলুন 
নিয়ে। যারা একটু আধটু নেট সার্ফিং করে | নিয়ে এসেছিল কিছু তাকলাগানো | 'কিউ'-এর ঠিকানা (www.qmgn.com)! 
থাকেন তারা ভালো করেই জানেন বাজারে | সফটওয়্যার | এদের কোনটা ডাউনলোড | ব্যাস! আর আপনার ডাউনলোড জনিত 
হঠাৎ গজিয়ে ওঠা নেট কাফে কিংবা fours | (কম্পিউটার সংগৃহীত) করার সময়সীমাকে | বাড়তি টেনশন করতে হবে না। এককথায় 
নেট অভিযান কতটা লাভজনক! আর যারা | কমিয়ে দেয়, কোনটা আবার বিজ্ঞাপনদের | সব সমস্যাকেই নিজের হাতে তুলে নেবে 
বাড়িতে নিজস্ব নেট সংযোগের মাধ্যমে একাজ | সরিয়ে মূল বিষয়ে সরাসরি পৌছে দেওয়ার | “কিউ' নিজে। কোন ওয়েব পেডকে ব্রাউজ 
করছেন, তাদের অনেকেই টেলিফোনের বিল | ব্যবস্থা করে। | কিন্ত প্রযুক্তির দুনিয়ায় কেউ-ই | করে তার ডাউনলোডের সময়কে কমানো 
অঙ্কে নিজেদের অসুস্থতার কারণ যথেষ্ট | শেষ কথা নয়। তার প্রকাশ? একটু খুঁটিয়ে | গেলে আদপে লাভটা হবে খোদ 
বাড়িয়ে তুলেছেন। বলতে বাধা নেই সেক্ষেত্রে | দেখলেই বোঝা যাবে বিজ্ঞাপনের অবস্থিতির | ব্যবহারকারীরই ৷ কেননা ওই ডাউনলোডের 
কমপিউটরটি নেট আধারিত বলেই আজ | সুকৌশলতা। তাহলে! প্রশ্ন চিহ তবুও থেকেই | সময়টায় আপনি করতে পারবেন যে কোন 
অনেকে অন্যের কাছে শুধুমাত্র গর্ব প্রকাশ | যাচ্ছে। এ বিষয়ে কোন ওয়েব সরবরাহকারী | আনুষঙ্গিক কম্পিউটরীয় কাজ। যা হোক না 
টিলা tres ইন অহিত ততটা মাধা ব্যাথা থাকলেও প্রকাশ করতে | ওয়ার্ড, ডকুমেন্টের কোন কাজ কিংবা নেটের 
5 কর্মব নিজেদের যোগ করেন | i ছার | কোন আত্ম পরি যেবা__কোনক্ষেত্রেই 

য় ৰঃ একবিন্দু সমস্যা আসবে না। আপাত উৎসুক 


শুরু হয় সাইট ঘাটাকে কেন্দ্র করেই। প্রিয় 
সাইটের ঠিকানা লিখে, গালে হাত দিয়ে বসে 
থাকতে কদ্নেরই বা ইচ্ছে করে বলুন তো! 
কিন্তু উপায় নেই। এখানে দোষটা সহজেই 
নেটব্যবসায়ী নেট লিগ্ধিং-এর উপর চাপালেও 
তা সবক্ষেত্রে সত্য হয় না। কারণ এরই মধ্যে 
থাকছে আরও একটা প্রচ্ছন্ন বাধা হ্যা, আপনি 
ঠিক ধরেছেন। নেট বিজ্ঞাপন বা প্রজ্লাপনের 
বিস্তর সময়কালীন ভাউ নলোডিং জনিত 


অতিক্রান্ত | তাবে সে অর্থে তেমন কোন বিনী 
পয়সার সমাধানসূত প্রযুক্তি বাজারে না 
থাকলেও সামানা ১.৫ মেগাবাইটের একখানি 
সফটওয়্যার প্রোগ্রাম বর্তমানে অনেকখানিই 
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই প্রযুক্তি 
সমাধানের নাম 'কিউ'। এটি আদপে একটা 
"ভব শ্রেণীভূত' সফট ওয়্যার উৎপাদন। কিন্তু 
আনন্দের কথা এটা সংগ্রহ করতে আপনাকে 
ATES এক পয়সাও খরচা করতে হবে না 

















oo 
Q ০০০৪ 
e% Inbox 
© Be Nachectien 
€ T-Onine Nachachten Aus aler Wet 
© T Orine Nachechten Pou : 
T Ondine - De Biese এমএস' (qms) চিহ্নিত 
8-8 Frere লোগোটি সামানা ক্লিক 
e Faye: Poty 
€ IMMOBILIENSCOUT 26 - lemobibens 
সাইটটি, তখন মাউসে e De কুচিমতো আসতে থাকবে 






করলেই হল। আপনার 


খবরের ধারা। 

তাহলে নেট পরিদশী খুশী 
তো! হ্যা, আর একটা কথা 
নেটে এই queria 
ডাউনলোড সুবিধা নেওয়ার 
আগে 'কিউ' আপনার জন্য 





ডানদিকে ক্লিক করে এই স্থয় 





খোজকে নিয় ্তরণ করে। এইভাবে 





নতুন সাইটকে খুঁজতে ব্যবহারকারীকে 
কিছু বিরক্তিকর একই ধরনের কাজ 
করেই যেতে হয়। এই অতিরিক্ত 










হাপন্ডলোই বাড়িয়ে দেয় ডাউনলোড একটা ডেমো প্রদর্শনীরও 
জনিত সমস্যা। বিষয়বস্তু কিংবা সুযোগ রেখেছে। সেই সঙ্গে 
কোন লিঙ্ককে ক্রিক করে বসে থাকতে কিউ বিলাসী কম্পিউটরটির 





হার্ড ওয়্যারের পরিস্থিতিটা কিউএমজিএন 
ডটকম নিজেই পরীক্ষা করে নেবে। তাহলে 
নেটে ঢুকে একবার ays ঝালিয়ে নিন, 
দেখুন যনে গাথে কি না! 


একই ৷ ফাইল-নেমকে ড্রাব করে সোজা 






হয় হারা উদ্দেশো। এ জাতীয় সময়নির্ভর 


ঘটনাচক্রকে এড়িয়ে সার্ফিং-এর পুরো মজা | ফেলে দিন 'কিউ' আইকনে। এই সফটওয়্যার 
পেতে এই 'কিউ' আপনাকে দেবে এক অনন্য | ব্যবহারের আর একটা মন্ত সুফল রয়েছে। 
E শুধু ডাউনলোডিং-সময়সীমাকে কমিয়ে দেয় 

| না 'কিউ', যে কোন কাইলকে পরবতীসিময়ে 








সরাসরি হার্ডডিস্ক থেকে পড়তেও যথেষ্ট 








আইআইটি-র সহায়তায় কমপিউটর কোর্স 


অরিন্দম মুখোপাধ্যায় 
এবারের প্রাতিষ্ঠানিক সংবাদ বিগ লিপ আ্যাকাদেমীর কোস নিয়ে | 


মপিউটর শিক্ষাজগতে বিগ লিপ | কর্মরত, তিনি বলেন। কোর্সগুলির জনা বছরে তিনবার পরীক্ষা 
'আকাদেমী একটি প্রতিষ্ঠিত নান। গত | বিগ লিপের শিক্ষকদের একটি অসামান্য | নেওয়াহয়।পরীক্ষার স্থান, পরিদর্শক এবং প্রশ্নপত্র 
ছ'রছরে দেশের নামকরা শিক্ষা | ক্ষমতা হল, তারা ছাত্রছাত্রীদের ঠিক হালফিল | সিইটি-আইআইটি-ই ঠিক করে। উত্তরপত্রও 
প্রতিষ্ঠানগুলির মধো জায়গা করে নিয়েছে এই | প্রযুক্তির অ-আ-ক-খ শেখান, সফটওয়্যার | আইআইটি-র শিক্ষকরা মূল্যায়ন করেন। পরীক্ষায় 
আযাকাদেনী। ছাত্রছাত্রীদের বর্তমান তথ্য ও | কোম্পানিগুলির চাহিদা অনুযায়ী । বিগ লিপের | CE সফল ছাত্রছাত্রীদের আইআইটি-র Con- 
প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির সাথে খাপ খাইয়ে | কোর্সগুলি মোটামুটি নিঙ্গলিখিত্ ক্ষেত্গুলিতে | tinuing Education Programme-<র তরফ 
নেওয়ার জন্য বিগ লিপ ক্রমাগত চেষ্টা চালিয়ে | বিভক্ত : থেকে সার্টিফিকেট দেওয়া হয়। 
যাচ্ছে। a eke Data Structures, Unix and | আইমাইটির কোহলি ছাড়াও বিগ লিপ 
বিগ লিপ আ্যাকাদেমী, আগে যার নাম ছিল টি GUL design | নি তত্তাবধানে আরও কিছু কোর্স পরিচালনা 
এল নেট প্রি-এল, যাত্রা শুরু করে ১৯৯৬ সালে। | with X-Windows: করে। তথা প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত 
বর্তমানে এই আআকাদেমীর মোট শিক্ষাকেন্দ্রের |c. RDBMS design concepts and | বিশেষজ্ঞদের সহায়তায় এই কোর্সগুলি তৈরী করা 
সংখ্যা ২৭। ভারতের মোট পাঁচটি শহরে এদের | Oracle; এবং হয়। এই কোর্সশুলির ক্ষেত্রেও আইআইটির মান 
দহন d Computer Networking and | ও পরি চল বিন লিল। 
সংস্থার জেনারেল ম্যানেজার Fin গর | "e Applicaton. তবে এই camara ক্ষেতে পরীক্ষা সম্পাদন 
কোর্সগুলি তৈরী করেছে আইআইটি 3 
মতে, তথা ও প্রযুক্তি শিল্পের চাহিদা অনুযায়ী লিন করে বিগ লিপ নিজেই। সফল ছাত্রছাত্রীদের 
RSS ak Sa সংক্ষেপে সিইটি। বিগ লিপ মুলত এই টি! রিতু পুলে 
ছারছারীদেরযুগোপহে কোর্সগুলোই পরিচালনা করে। এই কোর্সশুলির 
a লিন ৪৮৮4৭ জন্য সিইটি একটি নতুন পদ্ধতির উদ্ভাবন করেছে, টক ৮৭ 
রত TR enoa যার নাম দেওয়া হয়েছে Collaborative | অন্যান্য কোর্স সম্ব্ধে বিস্তারিতভাবে জানতে 
নিতে কোনও অসুবিধা হয় না। সংস্থার থেকে group leaming TARERE | আওু-এর সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় 
এ প্রথম শুরু হয়। সমীক্ষায় দেখা গেছে যে 
॥ বিগলিপ আযাকাদেমী, ৩৭ শেক্সপিয়ার সরণী 
কোলকাতা-১৭ দূরভাষ : ২৮১ ৬২৬৭/৭০৪১। 





































আবারও মাইক্রোসফট! 


শান্তনু চট্টোপাধ্যায় 








তা তার সংস্থার কাযকলাপে কিছুটা চিভিত। 


























হয় যে আমরা একটু 
ফেলছি (কারণ তি 


হয়তো ক্ষতিগ্রস্থ হনী 





বাড়ার 








আপনি দয়া 





করে স্বয়ং বিল গেটসের 
কার্যকলাপ লক্ষ্য করুন — 
বিল গেটস তে! আমাদের 
অনেকের কাছে পরমারাধা 
যার চরণধুলি পো 





বলছেন যে ওরা ‘Patch’ তৈরি 
করুন, তারপরে সফটওয়্যার তৈরি 
করবেন। এই তো কয়েক সপ্তাহ 
আগে শোনা গেল যে ওরা ঘোষণা 
করেছেন যে Internet Explorer- 
এ ছয়টি নতুন গলদ ধরা পড়েছে 
= এক্ষুণি আপনারা মেরামত করে 
'নিন। এর মধ্যে কয়েকটি মারাত্মক 
রকমের, যেমন একটার জনা 
(কোনও হ্যাকার (Hacker) বা ওয়ার্ম 
(Worm) প্রবেশ করে 186-কে 
বাবহার করে কমপিউটরের বহু 


বিধানের আয়োজন করেছেন 
— ভবিষাতেব দিকে 
| তাকিয়ে (আকাশে মেঘঃ)। 
যেমন, উদাহরণ Trust- 
worthy Computing’ 
(বিস্থভ ও নিৰ্ভ বযোগ্য 
পরিগণনা), “Strategic 
Technology Protection’ 
(সুকোৌশলী প্রযুক্তি 
সংরক্ষণ), আজকের এবং 
সুদূর ভবিষ্যতের জন্য পরিকল্পনা ইত্যাদি 
এবং স্বয়ং বিল গেটসের তার কর্মচারীদের 
প্রতি নির্দেশ/আবেদন ও আরও অনেক 
কিছু। ইন্টারনেটে এর বহু হদিস পাবেন। 


































business/-£% ‘Linked URL’ ছাড়াও 
আরও বহু জায়গায় সন্ধান পাবেন। 

কি করে নিজেদের আমরা বাঁচার সে 
কথা বলার আগে, কয়েকটা প্রাসঙ্গিক কথা 
বলে নিই। আচ্ছা, মাইত্রেলসফটে 
সফট ওয়্যার যেমন Windows O/S 
সবচেয়ে বেশি ব্যবহৃত — ওঁদের লাভ 
বোধহয় এক হাজার বিলিয়ন ডলারের 
কাছাকাছি (একের পরে বারোটা শূণা — 
মার্কিন ও ইংরেজি বিলিয়নের মধ্যে আমার 
মাঝে মাঝে ভুল হয়ে যায়)। তা হলে কি 
ওঁদের একটা বিশাল দায়িত্ব নেই? বন্ধুবর 
ঘনাদা বললেন যে কেন তা হবে? এত “Per 
feet Competition’-এর বাজার (সম্পূর্ণ 
প্রতিযোগিতার বাজার)। সত্যি তাই কিঃ 
তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এত মামলা 
এবং তার ফলাফল (সব কটা এখনও শেষ 
হয়ে যায়নি) এই রকম কেন? আমাদের 


অনেক কন এবং বছ রকন স্ষণের বন্দোবস্ত | বহু খবর ও সাহায্য পাওয়া যায় — যেমন 
'আছে। গাড়ি কেনার পরে কোনও ক্রটি- | geam E 2০৩ বা 
বিচ্যুতি ধরা পড়লে বিক্রেতারা (আগের | winguides.com/security ইত্তযাদি। 
থেকে অভ্ডতঃ) তাড়াতাড়ি এবং | Google’ বা অন্যান্য সার্চ ইঞ্জিন আরও 
সস্টোষজনক ভাবে সমস্যার সমাধান করে | সন্ধান দিতে পারে। 
দিচ্ছেন। কারণ, গাড়ির বাজারে এখন সম্প্রতি Oracle প্রতিষ্ঠানের কর্ণধার, 
সাংঘাতিক প্রতিযোগিতা! । সফটওয়্যারের | Larry Ellison, মাইক্রোসফটের একচেটিয়া 
বাজারে সেটা নেই — এবং এটা | এবং ক্ষতিকারক বাবসায়ের বিরুদ্ধে এবং 
মাইক্রোসফটের একচেটিয়া মনোভাব এবং | “Open Systems and Standards’ 
বাজারকে কুক্ষিগত করে ফেলার চেষ্টার | সম্বন্ধে বেশ কিছু কথা বলেছেন। ওঁর মতে 
ফল! মার্কিন যুক্তরাষ্ট্রের দুয়েকটি মহামান্য | সারা পৃথিবী চাইছে Java, SQL, Linux 
আদালত যা বলেছেন, আমি তারই পুণরাবৃত্তি | ইত্যাদির মতো “Open Systems and 
করলাম। Standards | Sun Microsystems, IBM 
এবারে আমরা কিভাবে নিজেদের রক্ষা | এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানও Ellison- 
করতে পারি সেটা দেখি। আমরা যারা Win- | এর সাথে আছে। তবে, মজার কথা হলো 
4০৬5 বারহার করি, তাদের সব সময়ে খবর | যে 019৩1০-এর নিজের তৈরি Database 
রাখতে হবে যে নতুন কি ক্রটি ধরা পড়ল | 590%%81-এর Licence-94 মুলা বহ 
এবং তার মেরামতের জন্য আমাদের | টাকা । এর উত্তরে Ellison বলেন যে 
দেশে মোটর গাড়ি তৈরি চিবকালই | ব্যবহৃত সফটওয়্যারে ‘Pach লাগিয়ে | নিজেদের 1981393৯০-এর কোনও ক্ষতি 
'আভ্যরীণ সম্পূর্ণ প্রতিযোগিতামূলক" | মেরামত করে নিতে হবে। মাইক্রোসফটের | হলে, সব প্রতিষ্ঠানই উত্যক্ত হয়ে পড়ে। এরা 
(Perfect internal Competition) ছিল। | Ree — microsoft.com/security/ | সবাই চেয়ে were নির্ভরযোগ্য Data- 
Landmaster/Ambassador, Standard | আমাদের সফটওয়্যারে কোথায় কোথায় | base! “Open Source Software’ এবং 
Super 10/Heraldইত্যাদি এবং Fiat 1000/ | ক্রটি আছে ইত্যাদি বলে দেবে। এর পরে | “User Group’ থেকে এরকম নির্ভরতা 
Primier Padminiইত্যাদি সবই ছিল। অগ্রিম | প্রয়োজনীয় ‘Patch’ এবং “Service | পাওয়া সম্ভব নয়। 
টাকা জমা দিয়ে, কয়েক বছর (এক সময়ে | Packs’ ডাউনলোড করে নিয়ে মেরামত | সে যাই হোক না কেন, মনে হয় যে 
১১ বছর) অপেক্ষা করে এবং অনেক সময়ে | করে নিতে হবে। এখন সাধারণ কমপিউটর | একচেটিয়া ব্যবসা করা, নানান ফন্দির 
ঘুষ (মানে উৎকোচ আর কি) দিয়ে গাড়ি | বাবহারকারীকেও নিয়মিত সফটওয়্যারের | সাহায্যে বাজার নিজের আয়ত্তে রাখা এবং 
পেতাম — আমার মতো অভাগারা একটা | নবীকরণ (Updates), ভাইরাসের | ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা না করেই 
ক্রুটিপূর্ণ প্রতিষেধকের নবীকরণ (অর্থাৎ সাম্প্রতিক | ব্যবসার খাতিরে ক্রতি পুর্ণ সফটওয়্যার 
বিক্রি করা — এ সব আর খুব বেশি দিন 
3 য়ে | চালানো যাবে না। অবশ্য যে একবার 
cron, উইভোজ-এর সংরক্ষণের ব্যবস্থা | বাজারকে দখল করে নিয়েছে. তাকে সরানো 
h পু সোজা নয় — সময় লাগবে এবং উচ্চতর 
040০০ 





































fae 


প্রক্রিয়াটির ক য়ে! 


য়েছে তা বেশি জনপ্রিয় 
আযাওয়ার্ড- BIOS এর ক্ষেত্রে বেশি 





নিন 


শুরু করার আগে আপনি শুধু দেখে নিন 
আপনার বুট করার মত উইন্ডোজ 9X হ্যান্ডি 
pia ডিস্ক রয়েছে কিনা। 

প্রথম ধাপ: আপনার মাদারবোর্ডে এবং 
চলতি BIOS ভার্সানটিকে চিহ্নিত করুন। 
সিস্টেম বুট আপ করার সময় পজ কি-টি টিপুন 
এবং BIOS সিগনেচারটি টুকে নিন। BIOS 
নির্মাতার নাম সিস্টেম যখন মেমরি চেক করছে 
তখন feria বাঁদিকে ওপরের কোণে দেখা 
যাবে। BIOS এর আইডি স্টিংটি বেশ লম্বা 
এটা দেখা যাবে স্কিনের তলার বাঁদিকের 
কোণায়। এই স্টিংয়ের তৃতীয় অংশের ৬ এবং 
৭ নম্বর ক্যারক্টারটি মাদারবোর্ডের নির্মাতাকে 
চিহ্নিত করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে 


আইডি *6815-w83627-6169rd-4dc- 









FLASH MEMORY: RANT. 
(C)AwaFd Software 2000: AI. Rights Reserved, 
For 1815-W33627-6A69RD4DC-0. 


© DATES /1.2/27/2000: 
Flash Type = SST 49LF004 / 3; 3V: oy r 


File Name to Program: GUTH 





Checksum 
File. Name "to Save; 


আপনার বোর্ডটি যদি =p 
BIOS ব্যবহার করে তাহলে 
www.ablos.com/award.htm সাইটটিতে 
গিয়ে একবার চেক করে নিতে পারেন। 


দ্বিতীয় ধাপ: আাওয়ার্ড, ফিনিক্স, এ এম 








আই আপনি যে ধরনের 8105-ই ব্যবহার 
করুন না কেন, একেবারে সাম্প্রতিকতম ফ্ল্যাশ 
ইউটিলিটি এবং প্রয়োজনীয় আপডেট ফাইলের 
জন্য আপনার মাদারবোর্ড নির্মাতাদের 
ওয়েবসাইট থেকে pia fers যান। ফাইলগুলি 
খুলুন। মোটামুটি তিনরকম ফাইল পাবেন, exe 
ফাইল, bin ফাইল (BIOS আপডেট) এবং 
int ফাইল। বুট করা যায় এমন BiH ডিঙ্কে 
exe এবং bin ফাইল কপি করে নিন। 

তৃতীয় ধাপ: DOS মোডে আপনার পিসি বুট 
করুন। একাজে ব্যবহার করুন বুটেবল ফ্ুপি। 
দেখে নিতে হবে কোন মেমরি ম্যানেজমেন্ট 





DOOSH 





চলে তাহলে এর ফলে 






আপডেট প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটতে পারে। 
চতুর্থ ধাপ: ফ্ল্যাশ ইউটিলিটি চালাতে নিম্নোক্ত 
প্যারামিটার সহ একডিকিউটেবল ফাইল নেম 
টাইপ করুন A:b[exceutable file} [bin 
file] আপনি [executable file}/? টাইপ 
করতে পারেন এ ফাইলটি ব্যবহারে সাহায্য 
করার জন্য। 

পঞ্চম ধাপ: অধিকাংশ ফ্ল্যাশ আপডেট 
সংক্রান্ত ব্যবস্থাতেই আপনার পুরনো BIOS 
সেটিংসটির ব্যাকআপ নেওয়ার উপযোগী 
ব্যবস্থা আছে। আপনি নিশ্চিত হয়ে নিন এই, 
পদ্ধতিতে আপনি ইতিমধোই আপনার চলতি 
BIOS এর ব্যাক আপ নিয়েছেন কিনা। 

TÈ ধাপ ফাইলের রাস্তাটা দেখে নিন 
এবং এগোনোর জন্য Enter টিপুন। আপনি 
কনফার্মেশন চাইবেন।[$]টিপুন ধারাবাহিকতা 








থাকবে 156 অপবা7 টিপে প্রয়োজন অনু 





BIOS ভিকল্টগলি বুট ক 





















8195 সেটিংস এ 




















‘Computer Tothyo O Projukti’ 
‘A Monthly Bengali Magazine on Computer 





Computer Tothyo O Projukti 
Vision Publications (p) Ltd. 


25A, Park Street, Kolkata - 700 016 
115 8 117 Kamani Mansion 
Pn : 229-0079042984হ4 


1 would like to subscribe to ‘Computer Tothyo O Projukti' 
for O 1 yeas O 2 years O 3 year 
Name 
Address. 

City Pin. 

Pay by Cheque/Bank Draft 

Enclosed herewith is my Cheque/Dratt No 
Dated... for Rs.. Drawn 


on. Signature 


ChequesiDrafts are to be drawn in favour ot 
“VISION PUBLICATIONS PVT. LTD." a/c or by cash. 








জুলাই ২০০১ E> 





be 


জানাচ্ছেন কোন আর্থিক সংস্থার দুরবন্থার 
কথা, তখন সায় দেওয়ার ভঙ্গীমায় মাথা 
নাড়াচ্ছেন। বক্তারা সবাই প্রায় হঠাৎই একই 
te একটি সিদ্ধান্তে চলে আসছেন; আর 
কিছুদিন পরেই ভ্যালির সুদিন ফিরবে, কারণ 
আর্থিক মন্দা কাটতে বাধ্য। 

মারটি নেসকো অবশ্য অন্য কথা বলল। 
দিন দুয়েক আগেই বে এবিয়ার কর্ম প্রার্থীদের 
একটি বুথক্যাম্পে ও যোগ দিয়েছে। তার মতে 
হাসিখুশি আশারাঞ্জক মন্তবোর মধো দিয়ে 









সিলিকন ডায়েরি 


Gay গুপ্ত 


কমহীনেরা কাজের নয়া দিশা পাচ্ছেন সেমিনারে | 





হদিশ জানানো। Ee 
র ডামিস নামে একটি বইও 
লিখে ফেলেছেন তিনি। এই জায়গাগুলোতে 
সবাই হাসিখুশি থাকার অভিনয় করে। কিন্ত 
রঙ করা মুখগুলিতে একটু ঘষা দিলেই 








ফ্যাকাসে মুখণ্ডলো বেরিয়ে পড়বে। 

এটা ঘটনা যে অতি সম্প্রতি দেশের 
উৎপাদন, বায়, কেনাকাটার অস্কের গ্রাফ 
ধারাবাহিক পতন থেকে থমকে দাঁড়িয়ে একটু 
ওপরের দিকে উঠতে শুরু করেছে। সিলিকন 
ভ্যালি এখনও অনেক পিছনে হাঁটছে। সাম্টা 
Bram বেকারির হার ৭.৭ শতাংশ থেকে 
কনে ৭.৩ হয়েছে এটা নিশ্চয় মন্দের ভালো। 
কিন্তু গোটা রাষ্টু এবং জাতির তুলনায় এই 
অগ্রগতি কিছুই নয়। 

সানিভেলের একটি সরকারি সাহাযযপ্রাপ্ত 
কর্মসহায়তা ore সবসময় ভিড় কর্মহীন 





মানুষদের । বাধ্য হয়ে কর্মকর্তারা এখন নতুন 
আবেদন পত্র নেওয়া বন্ধ করেছেন অথবা 
চারমাস অপেক্ষার তালিকায় থাকতে বলছেন। 
টেড কলফিস্ত থাকেন স্যান জোশ-এ। ৫৫ 
বছর বয়সী এই ভদ্রলোক পেশায় ইঞ্জিনিয়ার | 
তার সংস্থার সঙ্গে অন্য একটি সংস্থার মার্জারের 
পরিণতিতে টেড এব পুরনো সংস্থার 
ইঞ্জিনিয়ারিং ডিভিসনটি উঠে গেছে। কর্মহীন 
হয়েছেন তিনি। তিক্তভাবে তিনি বলে চলেন, 
স্টক মার্কেটে একটু পরিবর্তন দেখা দিলেও 
চাকরির বাজারে তেমন কোন পরিবর্তন 
আসেনি। ইঞ্জিনিয়ারিং এর অবস্থা তো আরও 
খারাপ।ার মতে তিনি তাড়াতাড়ি কিছু একটা 
যোগাড় করে ফেলতে পারবেন বলে আশা 
করলেও বেশিরভাগ মানুষই সেরকম কিছু 
ভাবছে না। তার! নির্বিচারে যেকোন 
জায়গাতেই চাকরির দরগাস্ত করছে। এমনকি 


























উচিৎ। যখন গঠন পদ্ধতি সম্পূর্ণ হবে, তখন আ্যাপলিকেশনে 
প্রয়োজনীয় রদবদল করার জনা নির্দিষ্ট কোনো অংশ বেছে তাকে 
নিয়ে কাজ করতে পারবেন। 


উইজা্ডের ডিজাইন রক্ষা করে রাখার পদ্ধতি (Saving Wiz- 
ard Designs) 

(বেশীরভাগ উইজার্ডই আপনার তৈরি ডিজাইন শেখ হলে তা রক্ষা 
(Save) করে রাখার অনুমতি দেয়। আপনি ডিজাইন তৈরি করার 
যে কোনো মুহূর্তে পুরো কাজটাকে রক্ষা করে রাখতে পারেন। তার 
জনা আপনাকে শুধুমাত্র Save Option-4 যেতে হবে। Sets 
কখনই শুধুমাত্র কাজ শেষ হওয়ার পরেই ডিজাইনটিকে রক্ষা করতে 
বাধ্য করে না। যদিও একথা ঠিক যে আংশিক শেষ হওয়া কোনো 
উইজার্ড কোনো কাজ করতে পারে না। অন্যদিকে কয়েকটি উইজার্ড. 
যেমন ইস্পোর্ট ডকুমেন্টিং এবং সেট-আপ উইজার্ডকে অপশনগুলি 
বলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে। 

তিনরকম পদ্ধতিতে উইজার্ডকে সাধারণতঃ রক্ষা করা যায় : 

(১) যে কাজটি করছেন তাকে রক্ষা (Save) করে Command 
Window-ce ফিরে যান। 

(২) কাজটি রক্ষা করুন এবং চালু করুন। 

(৩) কাজটি রক্ষা করুন এবং সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ভিজাইনটি 
চালু করে সেটিকে রদবদল করুন। 
উইজার্ডের ফলাফল রদবদলের পদ্ধতি 
উইজার্ডের দ্বারা তৈরী কাজে আপনি কখনই ফিরে যেতে পারবেন 

এব DEE TRE tn hi 


















দেখা অথবা তাকে পরিবর্তন করার জনয ভিসুয়াল ফন্স-প্রো বিভিন্ন 
ধরনের কোয়ারির (Query) সংজ্ঞা দেয়। এছাড়াও বিভিন্ন স্থানীয় 
অথবা দূরবর্তী তথ্যের জন্য (Local or Remote Data) কোয়ারির 
বিভিন্ন সংজ্ঞা আছে। সাধারণ কোয়ারির বিশেষ দুটি কোয়ারি হল 
ক্রস ট্যাব কোয়ারি এবং পিভোট টেবিল কোয়ারি। 


য) রিপোর্ট উইজার্ড পরিবার (Report Wizard Family) 
ভিসুয়াল ফক্সপ্রোতে তিন ধরনের রিপোর্ট উইজার্ড পাওয়া যায়। 
১) সাধারণ রিপোর্ট উইজার্ভ_যাতে একটি মাত্র টেবিল থাকে 
২) ওয়ান-টু-মেনি ফর্ম উইভার্ডের মত ওয়ান-টু-মেনি রিপোর্ট 
উইভার্ড. যে উদার্ড একটি রিপোর্ট তৈরীর জনা দু'টি টেবিলের 
ভেতরে জনক-সস্তান (Parent-Child) সম্পর্ককে ব্যবহার করে 
৩) ক্রুপ/টোটাল রিপোর্ট উইজার্ড যা তথোর মোট সংখ্যার উপর 
ভিত্তি করে একটি টোটাল রিপোর্ট তৈরী করে। 


গা) ডিকুমোন্টিং উইজার্ড পরিবার (The documenting Wizard 
Family) 
একটি ডকুমেন্টিং উইজার্ড শুরু করলে প্রথমেই তা যে ফাইলটিকে 
ডকুমেন্ট হিসাবে রাখা হবে তা চিহ্নিত করে। আপনি যদি 
ই প্রজেক্টটিকে নির্বাচন করেই কাজটি করা যায় | আর আপনি যদি 
প্রজেক্ট ম্যানেজারকে বিভিন্ন প্রোগ্রাম সংঘবদ্ধ করার কাজে ব্যবহার 
করেন, তাহলেই আপনি ই প্রজেক্টের সাহাযোই আপনার কাজটিকে 
ডকুমেন্ট হিসাবে রাখতে পারেন। 

এখানে আমরা মুখ্য কয়েকটি উইজার্ড নিয়েই আলোচনা করলাম। 
আপনি যদি ভিসুয়াল ফক্সপ্রো নিয়ে আরও বিস্তারিত পড়াশুনা করেন, 
তাহলে দেখবেন উইজার্ড কখনই একটি সমস্যার সম্পূর্ণ সমাধান 
দিতে পারে না। সেই জন্য উইজার্ড ব্যবহারের ক্ষেত্রে আপনাকে 
সতর্ক হয়ে কাজ করতে হবে। 
এই সঙ্গেই শেষ হল ভিসুয়াল কক্সপ্রো ৫.০ নিয়ে আমাদের 
| EET কোনও প্রশ্ন থেকে থাকলে আপনারা 
















এমবস আডজাসেন্ট হরাইজন্টাল টিকার 
(EmbossAdjHorizTicker) 

এই টিকার আপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি 
পাশাপাশি চলতে পারে এবং লেখাগুলি Embossed text হিসেবে 
দেখায়! এক্ষেত্রে একসাথে একাধিক অনুচ্ছেদ দেখা যেতে পারে। 
অনুচ্ছেদটি একটানা 
চলতে পারে অথবা 
একটি নিদিষ্ট হন 
জাযশায এটিকে 








এমবস ত্যাডজাসেন্ট ভারটিকাল টিকার 
(EmbossAdjVertiTicker) 

এই টিকার আপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি উপর 
থেকে নীচে বা নীচ থেকে উপরে চলাচল করতে পারে। অনুচ্ছেদের 
লেখাগুলি Embossed text হিসেবে দেখায়। এক্ষেত্রে একসাথে | 
টলতে 





চলুন জাভায় যাই 


অরিন্দম মুখোপাধ্যায় 
ও এনগ্রেভ টিকার নিয়ে আরও কিছু লেখা। 


এমবস র্যানডম টিকার (EmbossRandomTicker) 

এই টিকার আপলেটের মধো এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি 
পাশাপাশি অতিক্রম করে এবং অনুচ্ছেদের লেখাগুলি Embossed 
text হিসেবে দেখায়। এক্ষেত্রে অনুচ্ছেদণ্ডলি আপলেটের যে কোন 
জায়গা দিয়ে প্রবেশ 

=o oo (EEE 
বেরোতে পারে। অনুচ্ছেদটি একটানা চলতে পারে অথবা পরবর্তী 
অনুচ্ছেদে যাবার আগে এটিকে কোন একটি নির্দিষ্ট জায়গায় থামানো 
যেতে পারে। 


বৈশিষ্ট্য তে 
টেবিল een: & 
এমবস র্যানডম 
টিকার বিন্যাস। 


এমবস সাকসেসিভ টেক্সট (EmbossSuccessiveText) 
এই টিকার আপলেটের সাহাযো এক বা একাধিক অনুচ্ছেদ পরপর 
দেখা যায়। এক্ষেত্রেও একসময় মাত্র একটি অনুচ্ছেদই দেখা যায়। 


















text বলে (Engrave ও Emboss দুটি শব্দই খোদাই অৰ্থে ব্যবহৃত 
হয়, কিন্তু গভীরভাবে খোদাই করা অর্থে Engrave শব্দটি ব্যবহৃত 
হয়)। একসাথে মাত্র একটি অনুচ্ছেদই দেখা যায়। অনুচ্ছেদটি একটানা 
চলতে পারে অথবা 
পরবর্তী অনুচ্ছেদে যাবার 
আগে এটিকে কোন একটি 
নির্দিষ্ট জায়গায় থামানো যেতে পারে! 


বৈশিষ্ট্য 

টেবিল s-s 
aaae হরা- “৮ 
ইজন্টাল টিকার = 
বিন্যাস। এপ নও 














এনগ্রেভ ভারটি কাল টিকার (Engrave VerticalTicker) 

এই টিকার আযাপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি উপর 
থেকে নীচে বা নীচ থেকে উপরে চলাচল করতে পারে এবং অনুচ্ছেদের 
লেখাগুলি Engraved text হিসেবে দেখায় । এক্ষেত্রেও একসাথে 
মাত্র একাটি অনুচ্ছেদই দেখা যায় এবং অনুচ্ছেদটি একটানা চলতে 
পারে অথবা পরবর্তী অনুচ্ছেদে যাবার আগে এটিকে কোন একটি 
নির্দিষ্ট জায়গায় থামানো EL 

যেতে পারে। 


বৈশিষ্ট্য 
টেবিল 





এই টিকার আপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি 
j পারে এবং লেখাগুলি Engraved text হিসেবে 

















এনগ্নেভ আ্যাডজাসেন্ট ভারটিকাল টিকার 
(EngraveAdjVertiTicker) 

এই টিকার আপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি উপর 
থেকে নীচে বা নীচ থেকে উপরে চলাচল করতে পারে। 
লেখাগুলি Engraved text হিসেবে দেখার | এক্ষেত্রে এ 
একাধিক অনুচ্ছেদ দেখা যায়। paced atta? "| 
অনুচ্ছেদটি একটানা চলতে Nissan tema eee 
পারে অথবা পরবর্তী অনুচ্ছেদে যাবার আগে এটিকে কোন একটি 
নিদিষ্ট জায়গায় থামানো যেতে পারে। 


বৈশিষ্ট্য 
টেবিল ৪-৪৭: এনগ্রেভ আআডজা- 
সেন্ট ভারটিকাল টিকার বিন্যাস। 





[চেছদের 
v 








এনগ্রেভ র্যানডম টিকার (EngraveRandomTicker) 
এই টিকার আপলেট্ের মবো এক বা একাধিক অনুচ্ছেদে 
পাশাপাশি অতিক্রম করে এবং অনুচ্ছেদের লেখ 
text হিসেবে দেখায়। এক্ষেত্রে, অনুচ্ছেদ্ুলি আয 
জায়গা দিয়ে প্রবেশ করতে পারে এবং বেরোতে 







অনুচ্ছেদটি একটানা চলতে পারে অথবা পরবর্তী অনুচ্ছেদে যাবার 
আগে এটিকে কোন একটি নির্দিষ্ট জায়গায় থামানো যেতে পারে | 


বৈশিষ্ট্য 

টেবিল ৪-৪৮ 
এনগ্রেভ BAST 
টিকার বিন্যাস। 





এনাগ্রেভ সাকসেসিভ টেক্সট (EngraveSuccessiveText) 
এই টিকার আ্যাপলেটের সাহাযো এক বা একাধিক অনুচ্ছেদ পরপর 
দেখা যায়। এক্ষেত্রেও একসময় মাত্র একটি অনুচ্ছেদই দেখা যায়। 


হিসেবে দেখায় তবে একষেরে লেখাগুলি সচল থাকে না, কিন্ত EEI 
লিল নি 















সফটওয়্যার এর প্রবক্তা 
স্টলমান আই টি দুনিয়াতে 
খুবই বিতর্কিত একটি নাম। 
পাইরেসি কথাটাকে সফট 
ব্যবহার করতে চান না তিনি। তার মতে এটা 
হল হার্মলেস শেয়ারিং। স্টলম্যান বলেন 
পাইরেসি তো হয় গভীর সমুদ্রে। জলডাকাতরা 
যেখানে সর্বস্ব লুঠ করে জাহাজটাকে ডুবিয়ে 
দেয় অথবা যাত্রীদের মেরে ফেলে । আপনি যদি 
আপনার প্রতিবেশীর ব্যবহারের জন্য একটা 
সফটওয়্যার কপি করেন তাহলে সেটা শেয়ারিং, 
পাইরেসি নয়। 
শুধু দার্শনিক সুলভ কথাবার্তায় নয়, 
দাশনিক সুলভ চেহারা এবং আচরণ 
স্টলম্যানের। মোজা পড়েই বেড়িয়ে পড়ছেন, 
নিতে ভুলে যাচ্ছেন ভিজিটিং কার্ড এই ধরনের 
ঘটনা স্টলম্যানের ক্ষেতে প্রায়ই ঘটে। ক্রি 
সফটওয়্যার মুভমেন্টের প্রধান তাত্বিক ডঃ 
রিচার্ড এমস্টলম্যান এরকমই অসম্ভব মেধাবী 
এবং আদর্শবাদী স্টলম্যান কেজো পৃথিবীর 
চলতি ভাবভাবনার বাইরে। তিনি ধৈর্য্য ধরে 
সবাইকে বোঝাচ্ছেন ফ্রি সফট ওয়্যার 













সফটওয়্যারের সন্ন্যাসী 


এবারে এক ব্যতিক্রমী ব্যক্তিত | 
টি ছেড়ে দিলেন। এই ছাড়ার কারণ হিসেবে | হিউম্যান ক্যাপি- 




















টাল গোছের কোন 
শুধুই সাফলা ও উপার্জন, সেই মুহূর্ত থেকেই 
আপনি প্রোপাইটরি অর্থাৎ ব্যক্তি মালিকানা 
সফটওয়্যারের দিকে Saray | এর মানে 
হল আপনি অনা মানুষের ওপর নিয়ন্ত্রণ 
আরোপের দিকে যাচ্ছেন। এটা ঠিক নয়। 

১৯৮৫ সালে তিনি ফ্রি সফটওয়্যার মুভমেন্ট 
শুরু করলেন GNULLinux see জন্য 
একটি সম্পূর্ণ রেছের ফ্রি সফটওয়্যার 
আপ্লিকেশনের লক্ষ্যে । এবং এভাবেই বাক্তি 
মালিকানা নির্ভর সফটওয়্যারকে অপ্রাসঙ্গিক 
করে দিতে চাইলেন তিনি। 

"আমরা যখন সফটওয়ার তৈরি করি 
তখন তার মূল উদ্দেশ্য থাকে এটা মানুষকে 
নানাভাবে সাহায্য করবে। আমরা আরও উন্নত 
একটি পৃথিবীতে বাস করব। কিন্তু বাক্তি 
মালিকানা নির্ভর হলেই এর ক্ষেত্রে সঙ্কুচিত 
হয়ে যায়। এই ধরনের সফটওয়্যার 
অনিবার্ধভাবেই মানুষের দ্বারা মানুষকে 
নিযন্ণের দিকে নিয়ে যাবে আই টি ক্ষেত্রকে। 





অসাম্যের জনাই এই ক্যাপিটালের তারতম্য 
থাকবেই | একদল মানুষ আত্মসাৎ করবে অন্যের 
শ্রমের ফসল। ঠকাবে অপরকে। স্টলম্যানের 
নিজের সঙ্গী সাথীদের অনেকেও তার এতটা 
তাদর্শগত উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিতে 
পারছেন না। এই কারণেই fie সফটওয়্যার 
























এবার এই বিভাগে কমপিউটরের বিভিন্ন যন্ত্রপাতির দামের তালিকা প্রকাশিত হলো | 



































'ত সংখ্যায় এই বিভাগে বিভিন্ন | LG 5950/6650 | LAN 30000) 41695. 
কম্পানির কমপিউটর ‘SAMSUNG 5900/6900 | Genius 
কমপিউটর, প্রিন্টার এবং | 3418 92507800 | 56 KBPS intemal (Genius) 1500 
স্ক্যানারের দামের একটি তালিকা Hayes 
প্রকাশ করা হয়েছিল। এবারের সংখ্যায় একটি AE AS 
কমপিউটর আযাসেম্বল করতে যে সব যন্ত্রপাতি | 0 Kg P-॥৷ 450 56 KBPS Message 7450 
লাগে তার একটি কম্পানিভিন্তিক তালিকা | AMD K6 P-Ii 500 4735 | 56 KBPS with Voice 5990. 
প্রকাশিত হলো। এখানে বলে রাখা ভালো যে | M-I 300 1550 é 
এইসব যন্ত্রপাতির দাম ক্রমাগতই pee £088 Sa 
পরিবর্তনশীল। তাই যখন আপনারা এগুলো | 266Mhz(Celeron) diso, | Senium 6120 
কিনতে যাবেন, তখন এখানে দেও দামের সঙ্গে Yad fea EEE TX-100 3650 
কিছুটা হেরফের ক্ষেত্রে eon Pentium 586 TX-Pro Il 3810 
KEIRA Celeron 466 6065 | Pentum S86TX-100 (Via) 3000 
বিক্রয় করও প্রযোজ্য। খারা কমপিউটর | Celeron 500 6640 | Pentium Celeron intel810 4735 
আসেন্বল করতে চান তারা তাদের কাছাকাছি | 119 ae জারী 9 Pentium Will 9760 
কোথায় কোন কম্পানি কমপিউটর আসেন্বল Pentium P-IVIII 4445 
(কোন, কমপি 6401 550 (Slot) 16745 | Pentium P-lV/ll SIS 620 4560 
Pall SSOE 16455 | Pentium P-IVII/Celeron 5080 





Pull 600E Seagate 
Pentium) 








ইউপিএস 
756. 
APC 500 VA (AVR) 
APC BP 10001 
| APC SU 620 INET 
APC SU 700 INNET 
AVO 1 KVA(22M BACKUP) 
AVO 1 KVA (30M BACKUP) 
| START UPS 3004 
| START UPS 500 
| | START UPS 7004 
| START UPS LITE 


| সিডি-রম 

Acer 

40X 

40X ACER 

50X 

Creative 

52X Creative with Remote 
52X Multimedia Kit 

DVD (12X) CREATIVE 
DVD (12X) LG 

DVD (12X) SAMSUNG 
DVD (6x) 

DVD (8X) SAMSUNG 
Delta 
48x 
LG 


48X LG 








মনিটর 


Acer 
14° Digital Colour 
Compaq 

Presario Monitor MV520 
Presario Monitor MV720 
Presario Monitor MV920 
LG 

14" 45v 

15" 550M 

17" 775N (Non MM) 

17" 77M (MM) 

17° Flatron (775FT) 

21" LG 216 

LG 99T 

Microtek 

14" Mono Monitor 

15" Digital Colour 

15" Digital Colour Monitor 
Samtel 











16T (280 Watt) 750 
25T (360 Watt) 1055 
AT 46 (300 Watt) 1205 
FRONTECH JIL-111 (480W) 460 


FRONTECH JIL-2000 (580W) 600 





FRONTECH JIL-802 (880W) 850. 
FRONTECH JIL-99 (340W) 340 
FRONTECH SP (1000W) 1800 
FRONTECH SP3D 1000W 2250. 
FRONTECH SP 611 (440W) 390 
FRONTECH SP 625 (70W) 1150 
Genius 

SPG-06 (120 Watt) 490 
SPG-10 (200 Watt) 780 
‘SPG-103 (100 Watt) 2805 
SPG-16 (320 Watt) 1495 
Mercury 

MERCURY 360W 320 
MERCURY 440 W 385 
MERCURY 480 W 700 
MERCURY 880 W 1150 
Microtek 

MICROTEK 160 W 425 
MICROTEK 240 W 575 
MICROTEK 580 W 550 
Samsung 

SAMSUNG 100C 350 
SAMSUNG 7841 550 
Westron Digital 

MICROTEK (160 watt) 600 6850 
DVC 300 (WEB CAM) 3250 


Bf ডিস্ক ড্রাইভ 


‘Samsung 
1.2MB PanasoniciTechmedia 480 
1.44MB Samsung/Techmedia 675 








খবরাখবর 


এবারে রইল বিভিন্ন নতুন প্রযুক্তির টুকরো খবর | 


মোবাইল হ্যাকার 


আপনার মোবাইল ফোন কি হারিয়েছে 
কখনও? কিন্তু আপনি যদি আপনার আই 





এম ই আই (ইন্টারন্যাশানাল মোবাইল 
ইকুইমেন্ট আইডেন্টিটি) নাম্বার জানা 












থাকে তাহলে আপনি সহজেই জি এস এম 

আটকাতে পারেন। মোবাইলে *460% 
\, সংখ্যাটি টাইপ করলেই আই এম ই আই 

নাম্বার জানতে পারবেন আপনি। 


এটাই মূল প্রতিপাদা। চ্যাপলিন এবং তার 
গবেষণা সহকারীরা পাঁচটি দুরের afera 





ইদূরগুলির afera একটি ল্যাপটপ 
কমপিউটরের সাহাযো একটি স্পন্দন বা 
কম্পন তৈরি করা যায় যার সাহাযো 
তাদের নির্দিষ্ট কোন জায়গায় পাঠানো 
যাবে॥ গবেষকরা যদি চান কোন একটি 
দিকে ইদুরগুলি যাক। তাহলে তিনি 
অস্তিচ্ের একটি বিশেষ জায়গায় কম্পন 
পাঠাবেন। কোন একটি বাড়ির ব্বংসন্ভুপে 
খোজ চালানোর কাজে এই যন্থমুষিকগুলি 
খুব কাজে আসতে পারে। 


বিবিসি 











এমন কোন Say) SoM এবং বিবিসির ইন 
হাউস টেকনোলজি ব্যবহার করেই নির্মিত 
হবে এই সার্চ ইঞ্জিন। তবে একটা কথা 
বলার আছে যদিও সারা পৃথিবীর সব 
সাইটই এতে আসবে তবুও ব্রিটিশ 
সাইটগুলিকেই sare দেওয়া হবে বেশি। 


হ্যাকার হানা 


সাইবার দুনিয়ার হ্যাকার হানার 
সাম্প্রতিকতম বলি বেস্ট বাই ডট কম। 











ব্রোপে মাইকে 


একটা সুবিধা করতে পারছে না। ই 


















ই সাহায্যে। এর মাধ্যমে আপনি জেনে নিতে 

যায়নি। পারবেন আআপয়েন্টমেন্টস, করণীয় কাজের 
হয় এই খেলাটা যদি টিভি দেখার মতো তালিকা, সময়, তারিখ ইত্যাদি। অন্যান্য 
দেখা যেতো। রোনাল্ডো বা রিভাপ্ডোর পিডিএ-র কাছ থেকে ২০টি বিজনেস 

ভান সুমা শটটা সত্যিই গোল লাইন অতিক্রম কাডও এর সাহাযো পাওয়া যাবে। রিস্ট 


আ্যপল যা করে তা সব সময়েই ভ্রীকজমক করেছিল কিনা তা মাঠে বসে জানার উপায় পিডিএ-তে আছে 190KB মেন মেমরি। 
করে করে। 'জাণ্ডয়ার', 0.5 x 10,2-র সভাই সবসময় থাকে না। কিন্তু টিভি ৩০ মিটার গভীর জলেও এটা সমান 
বাজারে ছাড়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ক্যামেরা নানা আাঙ্গেল থেকে ইতিমধোই  কার্যকর। দি 
হয়নি। জাগুয়ারে আছে আরও বেশ কিছু সেটার রিয্ে দেখিয়ে দেয়। তাই মাঠে a 








শেখা আর আনন্দ 


এবারও এই বিভাগে পাঠককে প্রলুক করার খোরাক 










কমপিউটর ব্যবহার পারবেন 





সংক্রান্ত অধ্যায়টিও দারুন। এক্সপি থেকে 


ডায়লগ বক্স সবকিছুই এখানে 


কিছুই বাপে 











ব্যাখ্যা করা । কমপিউটরের সঙ্গে 





যারা পরিচিত 


চান বইটি তাদের পক্ষে 





নাম : হাউ টু ইউজ কমপিউটরস 
দাম :৯৯ টাকা 
প্রকাশক : টে কমিডিয়া, বিপিকি পাবলিকেশন 


ইউজ কমপিউটর বইটি এদের কথা জাভার বাইবেল 
ভেবেই লেখা। ধরা যাক আপনি স্পেশাল এফেক্ট অথবা ক্লায়েন্ট-সাইড 
কমপিউটরে নতুন, কিভাবে মাউজ ভ্যালিডেশন ছাড়া সব ওয়েব সাইটাকেই 


ব্যবহার করবেন জেনেছেন, জেলেছেন 
ডকুমেন্ট নিয়ে কাজ করার নিয়ম, কিন্ত 
এগুলোর ব্যবহার সম্বন্ধে যদি কেউ 
আপনার কাছে বিস্তারিত জানতে চান 
তাহলেই মাথা চুলকাবেন আপনি। 
আপনার যে জানার ইচ্ছে নেই এমন নয়। 
কিন্তু অত পড়া--টড়া আপনার ধাতে নেই। 


গেছে ath ৬টা পার্টে বিভক্ত। 
নাম : জাভাস্ফি পট বাইবেল 
লেখক : ড্যানি গুডম্যান 





আলোচ্য বইটি আপনার পক্ষে আদর্শ হতে দাম : ৪৯৯ টাকা 

পারে। প্রকাশন : হাংরি মাইন্তস ইনক. 
কোন গুরু গন্ধীর আলোচনা নয়। একটু ইউএসএ, ২০০১ 

“একটু করে তথ্য দিতে দিতে প্রথমে সহজ ভারতীয় প্রকাশক : আই ডি জি বুকস 

ভাষায় জানানোর পর আপনি জানতে ইন্ডিয়া (পি) লিমিটেড, নয়া দিলি 





লাই ২০০২ > 














AI 


তথ্য ও প্রযুক্তি 


বই, জীবিকা ও নিয়োগ সংক্রান্ত 


বিজ্ঞাপনের এক উপযুক্ত মাধ্যম | 














Aan ea জজ 
hae রাজা... 








সাইবার সহায়তা 


এবারে রইল কিছু সহায়ক হদিশ | 


আয পল, আই বি এন, কমপ্যাক এইসব নাম মোটামুটিভাবে আনাদের সবার জানা কিন্তু আক, 
লাক্সর, ঈগল এই নামগুলি এখনও অনেকের কাছেই অপরিচিত। আলোচা সাইটটিতে এলে এই 
ARO এখনও অনেকের কাছেই অপরিচিত। আলোচা সাইটটিতে এলে এই নামগুলি জানতে হাজি, 
'পারবেন। এখন বস্তুত বাতিল এই হার্ডওয়্যারগুলির প্রদর্শনী আমাদের জানিরেছেন গত কয়েক বছরে 
কমপিউটর কতটা এগিয়েছে। Micral দিয়ে শুরু। ১৯৭৩ সালে ফরাসি একটি সংস্থা RIE মাত্র 
১০৮ KH2 প্রসেসর স্পিড এর এই মেশিনটি তৈরি করেছেন । সাইটটির সংগ্রহশালায় আছে ৫০০টি 
পুরনো কমপিউটরের ইতিবৃন্ত। www.oldcomputer.comt7e কমপিউটারের TRANS বলতে পারেন? 


[ঢু ভা. দস, পপ ns. cee mene এ 


বেছে নিয়েছে। সুতরা সবাইকেই সতর্ক থাকতে হবে। কিন্তু এব্যাপারে সং 


কন শি 
T, কাদের কাছে? এর উত্তর হলো www.staysafeonline.info! নানারকম শিক্ষাসূং 
৪ যা নিরাপত্তা বিষয়ক টিপস ইত্যাদি আমেরিকার ন্যাশানাল সাইবার সিকিউরিটি 


SPOT জড়ো করে আপনাকে জানায়। সরকারি বেসরকারি সবরকম তথাই 















s বিষয় 





- = = = পাবেন। আপনার কমপিউটরটি কতটা নিরাপদ তা জানার জন্য এই সাইটটি থেকে আ 
সিকিউরিটি টেস্ট পরিষেবাও পেতেও পারেন। 








ভু ল বা বাজে চিঠি ই-মেইলের ইনবক্সে এক রোজকার বিরক্তিকর অভিজঞতা। এই চিঠি আটকানোর 
টুলসও রয়েছে। কিন্তু এই সাইটটিতে এলে আপনি জানতে পারবেন স্প্যাসারদের উপেক্ষা করার 
এক স্বয়ংক্রিয় পদ্ধতি। স্প্যামণ্ডরমেট জানাবে, একটি ফ্রি এবং ভিজপোজেবল ই-মেইল ঠিকানা, 


না তে এই পরব 
4 থা ee করলে লা জল 














প্রশ্নের উত্তরে 


কমাপিউটরের সমস্যা এবং বিভিন্ন কমপিউটর কোস নিয়ে এবারের এই বিভাগ । 


৩ আমার বিনীত নিবেদন এই যে আমি একটি সংস্থায় দীর্ঘ ৩১ 


বৎসর কর্মরত ছিলাম, কিন্তু দুর্ভাগ্য বসত কম্পানিটি বন্ধ 
থাকায় যতসামান্য অর্থ দিয়ে গত সেপ্টেম্বর ২০০১ সালে 
আমাদের বিদায় করে দেয়। এমতাবস্থায়, আপনাদের 
কমপিউটর তথা ও প্রযুক্তি বর্ষ ৫ সংখ্যা ৬ ২০০২ পত্রিকাটি 
হাতে আসে। এই অবসর সময়ে কমপিউটর এমন কোন কোর্স 
শিখতে ইচ্ছা করি যা আমাকে কর্ম এবং অর্থ দুটিই দিতে 
পারে তাই আপনার কাছে উপদেশ প্রার্থনা করি যাতে আমার 
ইচ্ছা পূরণ হয়। আমার শিক্ষাগত যোগ্যতা হলো বিকম 
তৃতীয় বৰ্ষ, বর্তমানে আমার বয়স ৫৪ বৎসর। 

বিশ্বনাথ নখাজী, বেলঘরিয়া 


উত্তর আপনার চিঠির উত্তরে জানাই যে, কোন একটি কমপিউটর 


(কোর্স সফলভাবে শেষ করা এবং তারপরে আশানুরূপ একটি 
চাকরি পাওয়া, পুরোটাই কিন্তু নির্ভর করবে আপনার 
মানসিকতার ওপরে। এই ব্যাপারে আপনি যদি আত্মবিশ্বাসী 
হোন, তাহলে যেকোন ভাল কমপিউটর শিক্ষাকোন্দে 
যোগাযোগ করতে পারেন। অনাথায সাধোর মধ্যে কোর্সটি 
যদি আপনার ভাল লাগে তবে আপনি আরও উচ্চতর 
কমপিউটর কোর্স করার দিকে এগোতে পারেন। এছাড়াও 
আপনার যদি মার্কোটা-এ আগ্রহ থাকে তাবে আপনি ভিরেই 


লিলি চেষ্টা করে দেখতে পারেন। 


উত্তর মনে হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটিকে অনুপযুক্তভাবে 


ইনস্টল করা হয়েছে বলে আপনার সমস্যাগুলো দেখা দিচ্ছে! 
আরেকবার ভালোভাবে পরীক্ষা করে দেখুন অপারেটিং 
সিন্টেমটি সম্পূর্ণভাবে এবং আইনানুশভাকে ইনস্টল করা 
হয়েছে কিনা। যদি ইনস্টল ঠিকঠাক করা হয়ে থাকে বলে 
মনে হয় তাহলে আপনার কমপিউটরের তথ্যাদি ফ্লুপিতে বা 
সিডিতে সংরক্ষণ করে রেখে উইন্ডোজ অপারেটিং 
সিস্টেমটিকে আবার ইনস্টল করুন। আশা করছি এতে 
আপনার সমস্যার সমাধান হবে। 

আপনার অনা প্রশ্নের উত্তরে জানাই যে আপনার কমলিউটরে 
যদি আভ্যন্তরীণ সাউন্ড কার্ড থেকে থাকে তবে উইন্ডোজ 
অপারেটিং সিস্টেম ইনস্টলের সাথে সাথেই সাউন্ড ড্রাইভার, 
নিজে থেকে ইনস্টল হয়ে যাবে। আপনি যদি আলাদা করে 
সাউন্ড কার্ড আপনার কমপিউটরে লাগাতে চান তাহলে 
সাউন্ড ড্রাইভার আলাদা করে ইনস্টল করতে হবে। 


© আমি গত ২০০০-এর ডিসেম্বর মাস থেকে কমপিউটর তথা 


ও প্রযুক্তির একজন নিয়মিত এবং একনিষ্ট পাঠক। বেশ 
কিছুদিন থেকে আমি আমার কেরিয়ার নিয়ে বেশ চিত্তিত। 
আমি ২০০১ সালে pure science- উচ্চ মাধ্যমিক পাশ 
করি। তারপর ওই বছর বসে থাকি। তবে এবার আমি 








উত্তর আপনার প্রথম প্রশ্নের উত্তরে জানাই সে স্বীকৃত 
ছারা প্রদেয় বিসিএ ডিগ্রিগুলির গ্রহণযোগ্যতা একইরকম 
কেউ যদি কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনের কোনও কলেজ 
থেকে বিসিএ কোর্সটি করেন, সেক্ষেত্রে সিলেবাস একই 
থাকবে, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস বিভিন্ন রকম 
হতেই পারে। আবার একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন 
কলেছের মানও বিভিন্ন রকমের হতে পারে। এটা সব 
বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজা | পশ্চিমবঙ্গ ও কর্নটক এই 
দুই রাজোই বেশ কিছু ভালো বিশ্ববিদ্যালয় আছে। এমসিএ 
কোর্স সফলভাবে শেষ করতে পারলে চাকরির বাজারের 
সুযোগ অবশ্যই বেশি পাওয়া যাবে। এমসিএ পাশ করে 
তথাপ্রযুক্জি শিল্পক্ষোত্রে একটি ভালো কম্পানিতে চাকরি 
পাওয়া যেতেই পারে। 





৩ আমি আপনাদের পত্রিকার এক নতুন গ্রাহক। আমি বি.কম. 
পাশ করে, একটি সরকারী কমপিউটর প্রশিক্ষণ Cece CIT 
কোর্সটি করেছি। এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে ইন্টারনেটের 





কোনও ব্যবস্থা নেই। আমি ইন্টারনেট শিখতে ইচ্ছুক। 
কোনও private computer centre-এ শিখতে যাওয়া 
মানে maximum course fee এবং আমার গ্রাম থেকে 
বহুদূরে অবস্থিত থাকায় সপ্তাহে তিন চার দিন যাওয়া আমার 
পক্ষে অসম্ভব। ঘদি আমাকে এমন কোনও বাংলা বই এর 
নাম ও ঠিকানা দেন, ঘা আমাকে ইন্টারনেট-এর অ-আ-ক- 
শেখাতে পারে, তবে সেই বই ডাকে আসলে আমি খুবই 
উপকৃত হব। 


মহঃ আনোয়ার হোসেন, জলপাইগুড়ি 





কোলকাতার কলেড স্ীটে 
দোকানে পাবেন। এছাড়াও বাংলাদেশ থেকেও কমি 







ওপর অরনেক বাংলা বই বেরোয়। সেগুলো পাওয়ার জজ 
আপনি যোগাযোগ করতে পারেন উজ্জ্বল বুক স্টোর, ৬/এ, 
শ্যামচরণ দে স্ট্রীট, কোলকাতা-৭০০ ০৭৩ এবং রূপসী 
২৬১, আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, কোলকাতা-৭০০ ০০৬-এ 
(দূরভাষ - ০৩৩ ৩৫১ ৫৫১৫, ০৩৩ ৩৬০ ০৩০৯)। O 


A 














5575 


নিচে ET ET ET 








TCG Software Services Pvt Ltd 


a niche S/W Co. in systems & Application Devel- 
opment and works in ERP, E-Com & M-Com 
sphere, in finance, telecom, pharma, media prac- 
tices. requires Programmer - Powerbuilder 8 
Job description: Development experience in 
Powerbuilder 8. 0. 
Candidate profile: BE/B Tech/MCAIMBA (Sys- 
tems) from premier institute with 3-6 years 
experience in development using PB 8. Must 
have good knowledge in Sybase/ Oracle. Must 
have been exposed to Java technologies. 
Compensation: Best as industry standards. 
Location: Kolkata with onsite opportunities 
Please contact: Hemalatha Viswanathan 
Asst. Manager - HR 
TCG Software Services Pvt Ltd 
Block-GP, Plot-G, Sector-V 
Salt Lake Electronics Complex, Kolkata 
Phone: +91 33 357 3557-62 (Extn. 205) 
Fax: +91 33 357 3550 
E-Mail: hemalathav@ teg-software.com 
URL: http://www .tcg-software.com 





| Sema Software India Private 
Limited needs 


Quality Executive. 
Job description: 3-5 years experience out of which 2 
Years in software quality - ISO 9001. development of 
documentation, auditing, etc. , CMM basic knowl- 
edge required with some implementation. Experience 
in Testing required. 
Candidate profile: Graduate (Engineering/ MBA) 
preferred 
Location: Kolkata 
Contact info : Vinay Mishra 
Personnel Manager 
‘Sema Software India Private Limited 
DN - 53, Sector - V 
Salt Lake 
Kolkata-700091 
„Phone: +91 33 367 4346 
Fax: +91 33 367 4353 
| E-Mail: Vinay.Mishra@calcutta.sema.slb.com 






























SSJ Solutions 
sional services in content and commerce. 
B2B, Datawarehousing, ERP, Middleware & Embed- 
ded technologies, requires, Net Senior Developers. 
Job description: Responsible for sofiware develop- 
ment, analysis of subsystem and software require- 
ments, software coding, testing following organization 
defined processes. 

Desired Profile: BE/BTech with 3+ yrs of total 
relevant IT experience, good written/verbal communi- 
cation skills, must have worked on Microsoft technol- 
ogy like VB.SQL server, 11S,biztalk,.NET etc, for last 

2 years as sr. developer in a team, excellent 
communication skills. 

Remuneration: Rs 6 lacs, sation: Mumbai 

Contact Arvind SSJ Solutions 
SRS Business Centre 
112, Vishal Chambers, Sector 18 
Noida 201301 
Telephone: 91 120 4457972, 4511806, 4511330 
Email: ssjsolutions@vsnl.com (pls send resume in 
text format only) 





a leading supplier of profe: 














57518550051 a leader in IT 


needs ABAP/4 Consultants. 


| Company profile: Company having multilocational 
projects in India & Abroad. 

| Job description: Candidates having 3-5 years of total | 
| IT experience with relevant experience in HR/MM/ 
| WWBW Module. 

| Candidate profile: BE/BTectVME/MTech/MBA/MCA. 
Location: Delhi/Noida. 











Please contact: Business Manager 
Sun Soft Solutions 
A-33, lllrd Floor, Pratap Nagar, 
(Behind Indian Bank) 
Mayur Vihar, Phase - | 
Delhi-110091 
Phone: 2759075/77/2752955 
E-Mail; sunsoft@id,eth.net 
URL: http://www.sunsoftsolutions.net 








© Beng English DTP operator(M/ | as soon as possible at 
















F) wanted immediately for part time inet @md3.vsnl.net in. Global Companies 
& full time contract basis. Contact A | @ Data Entry Operators required. 

Das on phone no: 2413725 Kolkata. | Please E-mail: 

© Bengali Data Entry operator | geethsarao12@hotmail.com Or 080 USS EUROPE, 


























knowing Land records LR jobs re- | Tel: 3334384 Bangalore. AUSTRALIA, FAR EAST, 
quired. Contact Dipankar at 63 R. B. | @ Experienced computer account- INDIA 

Avenue, Cal-26. Contact before 10am | ant required at our Howrah office (Bombay, Pune, 

& after 10 p.m. on 4499299 & bet 5 | Contact immediately on 9831043463 Bangalore, Delhi) 





to 9 p.m. on phone no 4640096 | / Tel : 6669259 Kolkata. High pay opportunities for 
Kolkata. © Female Graduate knowing MS 
© Computer Faculty required for | Office, Correspondence for a Book Senior & Meddle Level 
a Computer training centre in | Company. Contact S. Ghosh on Professionals 
Gopalnagar, person with experience | 9830250463/Tel : 2169333 Kolkata. 
in this field is preferred, Contact | @ Female Internet operator re- Ere cippicyarsciui net 
Kunal bet 10 a.m. to 10 p.m. on Tel: | quired, knowing MS office, win 98 & Tel : 5379111/5379112/ 
4483154 Kolkata. internet, for part timelfull time job. 5373742/5374002 

© Computer Faculty required by | Salary negotiable. Contact on 
an Careertech System n Services. | 8860011/856 O119/Tel : 4183100 | | Magana Services () PVT. Ltd. 
Candidate should have the knowledge | Kolkata. Where global employers 
of Dos, Basics, Logo, C, C+, Visual | @ Lady Computerteacher required meet to recruit Indian 
studio, Accounting package, Web | for various ICSE affiliated Schools at 





= professionals 
Designing & Intemet. Contact on Tel | Barrackpore. Contact Mr. S. Ghosh on 
6867965 Kolkata, Tel : 7084253 Chandannagar. >< 
© Gomputer Hardware Engineer. | @ Male/Female (Fresher) Compu- Caught in the IT web? 


1 yr experience seeks suitable job. | ter faculty with knowledge of DOS. | | Want to be a Globetrotter? 
Contact after 5 p.m. on Tel :6301504 | Windows, office, Foxpro & 

Hooghly. GWhasics. Central & North kilkata | | On Our strong wings 
© Computer Operator B.Com, | preferred. Contact on 2364584/Tel : 

should be well conversant with Ms- | 2367952 Kolkata. Your career will soar new 
Office and Excel. Please contact Mr. | @ Male/Female with knowledge of heights! 

Dey between 10.30 am to 12.30 p.m | website surfing. Contact via e-mail at s; > 
A A EE edre reiaton, [51911 Pro with the right 


talent 
© Computer Operator required | Tel : 4534085 Thakurpukur A 
Male/Female both may apply- Send | @ Only For Vrs/Vss Candidates. Cannot afford to miss! 
Rs. 10 along with your application to | Leam Computer free of Cost and carn Rush your resume to : 


lication ee Dr. S.M. Farid | money from Govt, NRF Scheme. If হাতি 

উট টি 
Tel : 3591165 Salt Lake. >< 
© Require Lady Centre Manager | | Our e-mail-id has changed 
‘cum faculty for an authorised Com- 2 
puter Centre of Tata Consultancy itjobs @vsnl.com 
Services. Faculty should be a gradu- SAB 
ate. Contact on Tel : 2434568 Kolkata. Fidelity 1T Jobs 


11 Neelkanth Udyog Bhavan 
২8712 Junction, 





NE a 


| খেলা আর খেলা 


| ভারত কি বিশ্বকাপ ফুটবল খেলবে না কোনও দিন? 


বার আর তথা প্রযুক্তির কোনও 
UE আলোচনা নয়, Sse 

বলে দিলেন প্রথমেই। এবার 
Surat পছন্দ বিশ্বকাপ ফুটবল। 
সীমান্তের উত্তাপ কিছুটা থিতু হতে না 
হতেই এবার উত্তাপ সবার ঘরে ঘরে। 
সবার চোখ টিভির পর্দায়। বিশ্বকাপ 
ফুটবল ২০০২ শুরুও হলো, CES 
হলো। তবে যতটা উত্তাপ ছড়াবে বলে 
আশা করা গিয়েছিল, ততটা কিন্তু 
ছড়াতে পারল না শতাব্দীর প্রথম 
বিশ্বকাপ। তার কারণ অনেক। প্রথম 
বাউন্ডেই বিদ্যায় নিতে হলো 
গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে, 7 
মারদোনার দেশ A ENG বেশি দূর এগোতে পারলো না। 
দ্বিতীয় রাউন্ডে এক এক করে বিদায় নিল ইতালী, পতু গাল- 
এর মতো মহারখীরাও। আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে 











প্রসঙ্গত চলেই আসে ভারতের বিশ্বকাপে যোগদান 
বিষয়ক অহেতুক আলোচনা । অংশগ্রহণকারী ৩২টি দেশের 











VALUE - ADDED 


TOTAL PRINT PRODUCTION 


UNIT 





Tel : (033) 229-0079 TYPOGRAPHICS 
Fax : (033) 229-0429 115, 117 KARNANI MANSION 
Email : visionp!@vsni.in 25A PARK STREET 


vispub@cal2.vsni.net.in KOLKATA - 700 016 











in the way @ducation is imparted. « 





RE 





TRATION NO. 68175/97 


“REGISTERED” REGISTRATION NO. WB/RNP-367 





In a pathbreaking collaboration with the world-renowned IBM, Webel — the nodal agency for development of IT in 
tne State - has labnched tle first-ever Distance Learning project for IT education. With the IT industry growing at 
A tremendous pace, the country and the world needs industry-ready, IT- educated professionals in much larger 
numbers. Distance Learning aims to fulfill this vital noad. 


A high-capacity network will soon link strategically located centres of education throughout the State or remote 
‘online learning. Powerful and modem course contents wili be pumped through this network, using very advanced 
Lotus Leaming Space Technology. A student cari choose his own area ol study trom a range of certified 
courses/curriculum, Strategically located centres will receive distance leaming courses also through Internet access, 
The ‘distributed leaming system’ being set up throughout the State has the potential of bringing about a sea-change 


Wobel's first pilot project is ready 10 take off in December 2000. It has provision for 1000 rené 
Students in the first year. eee ee ee 
7 institutions take advantage of the programme 


+ 
Electronics Industry Development Corporation Limited 
"Webel Bhavan, Block EPAGP, Sector V, Bidhannagar, Calcutta ~ 700 091 
‘Wobsite: wwrn.wabelindta.com 4 





ë 
Leveraging knowledge to reach the top 
ine AS 4 $ 














€ 
5 
m 
F 
K 
a 
k 

















VP 


পত্রিকা 


‘Environ’ 
(on Behalf of Nature Environment & Wildlife Society) 
IR 


“কমপিউটর তথ্য ও প্রযুক্তি" 


বই 
বিপ্লবীর সংকট__জ্যোতি ভট্টাচার্য 
সাপের জগৎ দীপক মিত্র 
Wetlands and Waterbirds of West Bengal 


‘Royal Bengal Tigers in the 2ist Century’ 


o| Rural Development: Panchayat-Volags Interface 
All India Council for Mass Education & Development) 










This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 


A name to remember in PRINTING 
N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
Telegraphic Address : “PRINTEXCEL” Kolkata 
‘Telephones : (P.B.X.) 356-6010, 356-6020, 356-6031 
Direct : 356-3333, 356-6040, 356-6090, 356-6100 
Fax : 91-33-3566780 
E-mail : gossain@vsni.net 
SE 





পদেষ্টা মণ্ডলী. 
o দেবপ্রস্ সিংহ অনির্বাণ মুখোপাধ্যায় 
৪ সুধীর রায় * se 


OIE সেন * অরিন মুযোপাধ্যায় 
৬ শান্তনু ভৌমিক 


মণ্ডলী 
চিন্ময় চট্রোপাধ্যায় o তমাল চাটার 
o বিশ্বজিৎ রায়চৌধুরী বিক্রম সরকার 
সুজাতা সেন 


সম্পাদকীয় 






॥দেখনদারি॥ 


থাপ্রযুক্তির অগ্রগতি সংক্রান্ত অনেক বিষয় নিয়ে আমরা সবিস্তারে 
আলোচনা করেছি বিভিন্ন নিবন্ধের মাধ্যমে ৷ কখনও বিষয়গুলি 
স্থান পেয়েছে বিশেষ নিবন্ধে, কখনও প্রাধান্যের মাপকাঠিতে যে 
বিষয়গুলির চাহিদা বেশি — আমরা বিভিন্ন সংখ্যায় সে বিষয়ে প্রচ্ছদ 
নিবন্ধ প্রকাশ করেছি। কিন্তু শুধুমাত্র বিষয় নয়, তথ্যপ্রযুক্তি পরিবেশন 
বা উপস্থাপনা পদ্ধতিতেও তুলকালাম ওলোট পালোট ঘটিয়ে দিয়েছে। 
তা হয়ে উঠেছে আরও ঝকঝকে ও চিন্তাকর্ষক। কিভাবে এটা ঘটলো 
সেটাই এবারের আমাদের প্রচ্ছদ নিবন্ধের বিষয় | এবারে আমরা বেছেছি 
“কমপিউটর গ্রাফিক্স | 
কমপিউটর গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়ার দৌলতে এখন যেকোনও 
গণমাধ্যমেরই খোলনলচে বদলে গেছে। প্রকাশনা শিল্পেও প্রবল বেগে 
সে হাওয়া ঢুকে পড়ে এমন তুলকালাম বাঁধিয়েছে যে মাত্র কয়েক বছর 
আগের প্রকাশনাগুলিকেও মনে হচ্ছে কবেকার প্রাচীন ব্যাপার। 
মাল্টিমিডিয়া নামক বহুমুখী প্রযুক্তিগত শৈলীকে আমরা কাজে লাগাচ্ছি 
আর সবিস্তারে লেখা এবং ছবি সমেত বিষয়টি পরিবেশন করছি সিডি- 
তে। কত সহজে ডিজিটাল ক্যামেরাকেও কাজে লাগাচ্ছি পরিবেশনা 
আরও নিখুত করার জন্য। কথায় আছে “পহেলে দেখনদারি, পিছারি 
গুণ বিচারী'। প্রকাশনা থেকে ফিল্ম, সবকিছুরই দেখনদারি বেড়ে গেছে 
গ্রাফিক্স আর মাল্টিমিডিয়ার দৌলতে | আমাদের পত্রিকার যারা নিয়মিত 
পাঠক, তারা এতদিনে বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে তথ্য এবং ব্যবহারিক 
প্রযুক্তিগত বিষয়গুলি সম্পর্কে নিশ্চয় কিছুটা ধারণা পেয়ে গেছেন। 
এবারের প্রচ্ছদ কাহিনী আপনাদের এই ধারণার পালে এবার বাতাস 
দেবে। 
এবারের সংখ্যাকে আপনারা অনায়াসে বলতে পারেন নতুন বিষয়ে 
ভরপুর এক সম্পূর্ণ পত্রিকা। দুটি বিশেষ নিবন্ধ “ওপেন সোর্স] 
(সফটওয়্যার "ও ওয়্যারলেস ইন লোকাল লুপ বা সংক্ষেপে উইল এবং 

























aaaea ১০ 


শান্তনু চট্টোপাধ্যায় 










মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স 


Á তমাল চট্টোপাধ্যায় 
রাতে 








QQ অফিসে এলো বিশনৰ ২৩) নজরদারি 
অনিরদ্ধ নাগ জহর সীতরা 
১৪ স্বনর্ভরতা ও গ্রামীণ যোগাযোগ-উইল 
অপরাজিত বন্দ্যোপাধ্যায় 
২৫ দিলিকল ডায়েরি 
১৬ আগতপ্রায় প্রযুক্তি-স্যাটেলাইট টিভি জয়ন্ত গুপ্ত 
অনির্বাণ মুখোপাধ্যায় 
ডিজিটাল 
১৮ আজকের কমপিউটর এবং আমরা ২৬ সিন 
চিন্ময় চট্টোপাধ্যায় সদাশিব দাশগুপ্ত 





৩০ ব্যক্তিত্ব 


৩১ টুকরো খবর 

৩২ বইসিডি 

৩৩ ওয়েবসাইট 

৩৪ চিঠিপত্ 

৩৬ কাজ চাই কাজ আছে 


80 শেষের পাতা 


শান্তনু চট্টোপাধ্যায় 


তা বোধ হয় বুঝতে কারুরই অসুবিধে হবে না। বছর 

৪০/৫০ আগে (বিংশ শতাব্দীর প্রায় মাঝামাঝি পর্যন্ত) 
গ্রাফ (Graph) কথাটা সুপরিচিত হলেও, গ্রাফিক্স (Graphics) কথাটা 
বড়ো একটা শোনা যেত না। স্কুলে ছাত্রছাত্রীরা Graph Bo০k-এর 
Graph paper-9 (লম্বালন্থি এবং আড়াআড়ি বহু সমাস্তরাল রেখা 
ছাপা থাকতো এগুলোতে) Graph (চিত্রলেখ) আৰকত ৷ পরে, যারা 
মহাবিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানভিত্তিক বা অর্থনীতি বা 
পরিসংখ্যান বিদ্যা পড়তো, তাদের (অপেক্ষাকৃত) একটু বেশি মাত্রায় 
গ্রাফং-এর ব্যবহার করতে হতো। অবশ্য স্কুলে জ্যামিতি বা পরে 


ক মপিউটর গ্রাফিক্স (Computer Grafics) কি বা কাকে বলে, 


























আমাদের কমপিউটর থাক বা না থাক, টিভি-র মাধামে, বিশেষ 
করে বিজ্ঞাপনে, আমরা এই প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির পরিচয় 
পাই। Shampoo রা hair oil -এর বিজ্ঞাপনে অভিনেত্রীর দশ- 
হাতি লম্বা এবং ঈর্ধা জাগানো চুলের বহর দেখি, সেটা পুরোপুরি 
কমপিউটরে তৈরি করা। আবার দেখি যে একটা হরিণ একটা গাড়িতে 
(Motor car) ক্দপাস্তরিত হয়ে গেল (Petrol বা engine oil বা 
গাড়ির বিজ্ঞাপন)। অবাক হয়ে যাই। বিদগ্ধ পাঠকেরা বলবেন যে এ 
আর কি বিরাট ব্যাপারে — Dr. Jekyll and Mr. Hyde (দ্বিতীয় 
বিশ্বযুদ্ধের আগের কথা) আমরা এই রকম রূপান্তর দেখেছি। ঠিক 
কথা। তবে সেখানে ওই যে বললাম, চলচ্চিত্রে প্রযুক্তির উত্ত্াবন 
কাজ করেছে। 

মুখবদ্ধের এই খানেই সমাপ্তি। এবারে কাজের কথায় আসা যাক। 
কমীপউটর গ্রাফিক্স একটা বিস্তীর্ণ বিষয় — এ সম্বন্ধে যত সব 
বই/গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে, সেই সব দিয়ে একটা 
_ছোটোথাটো আলমারী ভরে যাবে — অস্তত আমার তাই ধারণা, 
_হয়নি। তাই, অল্প কথায় এ বিষয়ের মূল এবং বুনিয়াদি ব্তবাই 







দেখাতে পারি এর জনো প্রথমত দরকার 





phics user inter- 







face (GUD) অর্থাৎ আ 
বিভিন্ন a 
কথা) নিজের ইচ্ছেমত পরিবর্ত 





মে ব্যবহার কর 


সম্বন্ধে বহু আলোচনা হয়েছে, অনেক লেখাও আছে 
তাই আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। একটা কথা 





বলব যা হয়ত সকলেরই জানা, তবুও পুনরাবৃত্তি 
গ্রাফিক্স-এর সফটওয়্যার তৈরি কর 
এতে অনেক কিছু শিখতে হয়, জানতে হয় (বি 
গণিত ara) | কিন্তু ব্যবহার করতে অতটা পারদর্শী না 
হলেও চলে। 
A প্রথম কয়েকটা সহজ বিষয় সম্বন্ধে বলি। সরলরেখা, 

qa, উপবন্ত, অধিবৃত্ত, বিভিন্ন দ্বিসাত্রিক/ত্রিমাতিক 
(লেখচিত্র তৈরি করা, কোনও জায়গা ফাকা বা ভর্তি দেখানো (Filled 
or unfilled) ইত্যাদি মোটামুটি সহজ | কোনও ত্রিভূজকে OY ভূজ, 
পঞ্চভূজ-এ পরিবর্তিত করা, এ সবও আছে। কোনও চিত্রকে 
ছোটো/বড়ো করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে 
দেওয়া, কোনও ছবির বস্তুকে ঘুরিয়ে বা আবর্তিত করে ছবিতে 
দেখানো বা ছবিটার প্রতিচ্ছবি (আয়নায় যেমন দেখা যায়) তৈরি 
করা — এই সব কাজ এখন বেশ সহজেই করা যায়। রূপান্তরের 
কথা আগে একটু বলা হয়েছে। একটা চলস্ত মোটর গাড়ি আস্তে আস্তে 
একটা ছুটস্ত হরিণে কূপাস্তরিত হয়ে গেল বা একটা Engine oil 
এর কৌটো একটা ধাবমান চিতাবাঘে রূপান্তরিত হলো! এসব এখন 
আকছারই দেখা যায়। আরও অনেক কিছু আছে, যেমন সবাক গতিময় 
চিত্র (Animation with voice) । এইসব অবশ্য আমরা চলচ্চিত্র 
আগেই দেখেছি। এখন, এই সব আমরা নিজেরাই নিজেদের 
কমপিউটরের সাহায্যে তৈরি করতে পারি। আধুনিক সফটওয়্যার 
প্রয়োগ একটু রপ্ত করতে পারলেই, আমরা অনায়াসে চমক লাগানো 
চিত্রমালা বানাতে পারব। 

তবে, এই ধরনের সফটওয়্যার উস্তাবন করা খুব সহজ কাজ 
নয়। এ বিষয়ে পারদর্শিতা লাভ করতে হলে, গণিতে, বিশেষ 
করে বৈশ্লেষিক জ্যামিতি (Coordinate geometry), Vector 
analysis, Numerical methods ইত্যাদি বিষয়ে, জ্ঞান থাকা 








শেষ করে 





দেবদত্ত সিংহ ও দেবপ্রসন্ন সিংহ 


ছবি, চিত্র যে বাড়তি অর্থ বহন করে, সেই গ্রাফ থেকে গ্রাফিক্স 
এবং বিশেষ করে, কমপিউটর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যায় 

'কমপিউটর গ্রাফিক্স" শাখাটি গত কয়েক দশকে জ্ঞানে ও প্রয়োগে 
উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে এক নতুন মাত্রা পেয়েছে। স্বাভাবিকভাবেই, 
বিবিধ প্রয়োগে args উৎকর্ষে ও প্রকরণে কমপিউটর গ্রাফিক্সের আজকে 
যে বিবর্তন ঘটে গেছে, তার সম্যক ইতিহাস এই ক্ষুদ্র প্রবন্ধে আলোচনা 
করা সম্ভব নয়। বস্তুত, কমপিউটর গ্রাফিক্সের ত্রিমাত্রিক বা 3D 
দৃশাকরণ, ভিস্মায়াল রিয়ালিজম বা দৃষ্টিসন্বন্ধীয় বাস্তববাদ এবং 
আনিমেশনের কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। 

অনেকদিন ধরেই কমপিউটর ও কমপিউটর ব্যবহারকারীর মধ্যে 
ব্যবহারের প্রশ্নে পারস্পরিক সংযোগে যে বিভিন্ন কাজের সম্পাদন 
ঘটেছে, তা আস্তে আস্তে কথা-শব্দযুক্তরাজি (টেক্সট) থেকে গ্রাফিকাল 
ইনটারফেসে এসে পৌঁছেছে। আছে পুরো কীবোর্ড, আছে ফাংশন 
কীও - কিন্তু কী ব্যবহার না করেই, মাউস ব্যবহার করে, অনেক 
সময়ে নির্দেশ করে বিবিধ কাজ দ্রুত সম্পাদন করে ফেলা হচ্ছে। 
বাণিজা, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা সব ক্ষেত্রেই ধারনা, তথা, বোঝাতে 
গ্রাফিক্স এক ধরনের মূল প্রযুক্তি হিসেবে এসে দাঁড়িয়েছে। এখন 
ওয়ান-ডে ক্রিকেটে কিভাবে রানের গতিবেগ ধরা, কিভাবে আউট 
হওয়া বা হতে পারতো তা বিভিন্ন চিত্রে দেখানো সন্তব। 'কৃত্তিম 
বাস্তবতা" শব্দটি যতই অবাস্তব হোক না কেন, স্বপ্নের কাছাকাছি 
এমন অনুভূতির প্রকাশ এমনভাবে বাস্তব চিত্রে থাকলে মন খুশী 
হয়, মনেই হয় এই তো চাই, এটাই তো চেয়েছি আর বাকীরাও যদি 
(সেইভাবে সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তাহলে পাওয়াটা আরও 
ভালো লেগে যায়। এতদসন্তেও, কারুর মধ্যে বাস্তবরোধ আরও 
Oe হয়ে ওঠে। বস্তু বা অবজেক্ট ও ঘটনাগুলি নিয়ে স্বাভাবিক 
পরীক্ষানিরীক্ষায় একটা পরীক্ষাগারের জগত কমপিউটর গ্রাফিক্স ] 
তৈরি করে দিয়েছে; যাতে দৃশাগত-নকশার স্বীকৃতি (visual-pat- 
tern recognition) আমাদের আরও উন্নত দক্ষতা গুলিকে 
যথেষ্ঠভাবে প্রয়োগ করার সুযোগ দিচ্ছে। 

আশির দশকের শে পর্যন্ত কমপিউটর গ্রাফিক্স ছি-মাত্রিক ছবিতেই 
সীমাবদ্ধ ছিল। ত্রিমাত্রিক ছবির চলও ছিল না বললেই চলে। তার 


y: থেকে অন্ধনে আসতে কমপিউটরের বেশিদিন লাগেনি; 











কারণও ছিল যথেষ্ঠ। যেমন, এটি তৈরি করা বেশ জটিল আর দুই, 
এতই অপ্ৰকৃত (pseudo) বাস্তব চিত্র, মডেল থেকে RATEI করতে 
কমপিউটরের সব ধরনের শক্তি যথেষ্টই প্রয়োজন কিছুদিন আগে 
পর্যন্ত ত্রিমাত্রিক মডেলের সঙ্গে রিয়াল-টাইম বাবহারকারীর পারস্পরিক 
ক্রিয়া এবং অপ্রকৃত বাস্তব প্রতিকৃতি (pseudorealiste image) 
সম্ভব হতো শুধুমাত্র বড়ো বড়ো এবং দামী উচ্চ-সম্পাদনক্ষম 
ওয়ার্কস্টেশনে, যার সঙ্গে বিশেষ উদ্দেশ্যে নির্মিত গ্রাফিক্স wae 
আছে। VLSI সেমিকনডাকটর টেকনোলজির অগ্রগতিতে কম খরচায় 
মাইক্রোপ্রেসেসর ও মেমরী এসে যায়, যাতে 2D চিত্র আশির দশকের 
গোড়ায় আঁকা সম্ভব হয়। এক দশক পারে, ওই একই প্রযুক্তিতে কয়েকটি 
চিপ নিয়ে, subsystem তৈরি করে, জটিল বস্তুগুলির রঙ-ছায়ার 
প্রতিকৃতি যুক্ত রিয়াল-টাইম আআনিমেশন করা সম্ভব হলো। বস্তু বা 
অবজেক্টের জটিলতা বুঝতে বোঝানো হলো যে তাতে হাজার হাজার 
'পলিগন রয়েছে। এতেই 3D rendering, যা হলো মডেল থেকে ইমেজ 
বা প্রতিকৃতির পদ্ধতি, তা করা সম্ভব হলো। 

দ্বিমাত্ৰিক বা ত্রিমাত্রিক যাই হোক না কেন, দেখতে হবে বস্তুর, 
যার প্রতিকৃতি তৈরি করতে চাইছি, তার মডেলটি ঠিক ঠিক চিত্তাকর্ষক 
এক গ্রফিক্স যোগাযোগ করতে পারছে কিনা । আযাপলিকেশন প্রোগ্রামটি 
মডেল তৈরি করে এবং সময়ে সময়ে তা বদলে আপডেট করতে 
থাকে, ব্যবহারকারীর পারস্পরিক ক্রিয়া অনুযায়ী; কিন্ত গ্রাফিক্স 
পদ্ধতিটি আসল কাজটি করে, যা সম্পূর্ণ বোঝা গেল বা নিজস্ব বোধগম্য 
হলো, তা কতখানি ফুটিয়ে তোলা যায় NIEVES, ধরে ধরে 
ছোটো ছোটো কাজগুলি বারবার চালিয়ে। এতেই বস্তুর দৃষ্টি বা view 
তৈরি হলো এবং আপলিকেশনের কাছে ব্যবহারকারীর ঘটনাগুলি 
প্রেরিত হলো। বস্তুত বিজ্ঞান-এ আজ আর প্রতিকৃতি এবং আনিমেশন 
মতো শুধুমাত্র উদাহরণ বা বিশদীকরণ (illustration) নয়, তা 
বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদ্যায় দৈনন্দিন কাজে কি পরীক্ষাগারে. কি নিতা 
অফিস কাজবষ্টে, তা তাদের সঙ্গী হয়ে উঠছে। 

ত্রিমাত্রিক চিত্রে আবার আসা যাক। স্বাভাবিকই মূল উদ্দেশ্য হলো, 
3D কে কমপিউটরে দেখা (না কি অনুভব করা$)। কারণ দ্বিমাত্রিকবা 
2D কে কমপিউটর পর্দায় বা কাগজে ফেললে (যা কিনা দ্বিমাত্রিক) 
তাতে দুই অক্ষের ভাগ করে সম্পূর্ণ বোঝানো যায়। কিন্ত 3D তে 
ধরতে হবে তার তৃতীয় অক্ষ, যাকে উচ্চতা, বেধ, বা গভীরতা বলে 
__ তা কি রকম দেখাবে। ঘনবস্তু বা গোলক বস্তু, তা সোজাভাবে 
ER 








তৈরি করে আমরা রুপান্তর করে নিচ্ছি। দ্বিমাত্রিক দেখার পদ্ধতি 
থেকে ত্রিমাত্রিক পদ্ধতি দেখা একটু অন্যরকম | 2D তে, 2D জগতে 
একটি উইন্ডো ঠিক করা হয় আর 2D FTE (View Surface) 
একটি View pon ঠিক করা হয়। এই অংশে উইন্ডোতে সমস্ত বস্তু 
সমবেত করা হয়, আর তার পরে প্রদর্শনের জনা View port রূপান্তর 
করা হয়। 3) দেখাটা জটিল হবে কারণ শুধুমাত্র একটা মাত্রা বাড়ছে 
বলে নয়, যেখানে দেখছি সেই প্রদর্শন যন্ুগুলিও (display device) 
দ্বিমাত্রিক বলে। এই সমস্যার সমাধান ভাসে, যখন 3) বস্তু এবং 2D 
প্রদর্শন অভিক্ষেপণ (projection) এসে যায়। অভিক্ষেপণ 3D 
বন্তগুলিকে 2D প্রক্ষেপ তলে রূপান্তর করে। সেই জনা এত ছবি, 





বিবরণ ও চর্চা। সাধারণভাবে, অভিক্ষেপণ কোন একটি বহুমাত্রিক 
Wars পদ্ধতির (coordinate system) বিন্দুগুলিকে তার থেকে কম 
মাত্রার স্থানাঙ্ক মাত্রার বিন্দুগুলিতে MANEI করে। 3D বস্তুর 
'অভিক্ষেপণ এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এটি হলো অভিক্ষেপণের 
কেন্দ্র থেকে নির্গত সোজা শ্রভিক্ষেপণ রশ্মি (যাকে বলে প্রোজেকটর) 
= এই কেন্দ্র বস্তুটির প্রতিটি বিন্দুর মধ্য দিয়ে যাবে এবং অভিক্কেপণ 
“তল (projection place) কে ছেদ করে অভিক্ষেপণ তৈরি করবে। 
অভিক্ষেপণ সমতলের (plane) বদলে যদি চক্র (Curved) তলের 
উপর আপতিত হয়, তাহলে সোজা প্রোজেকটরের বদলে চক্র 
প্রোজেকটর ব্যবহার করবে | অনেক মানচিত্র অঙ্কন বিদ্যায় এই রকম 
অ-তল (non-planer) অ-জ্যামিতিক অভিক্ষেপণ পাওয়া যায়। যেগুলি 
সোজা অভিক্ষেপণ, সেগুলি বলা হয় তলযুক্ত জ্যামিতিক অভিক্ষেপণ 
(planar geometric projection), যাকে সংক্ষেপে অভিক্ষেপণ বলব। 
এটা আবার দুই রকম — পরিপ্রেক্ষিত (perspective) এবং সমান্তরাল 
(Parallel) । অভিক্ষেপণে কেন্দ্র থেকে অভিক্ষেপণ তলের সম্পর্কই 
এই তফাতটি এনে দেয়; যদি একটি থেকে আর একটির দুরত্ব সমীম 
হয়, তবে অভিক্ষেপণ হলো পরিপ্রেক্ষিত, আর যদি দূরত্ব অসীম (in 
finite) হয়, তবে অভিক্ষেপণ হলো সমাস্তরাল। অভিক্ষেপণ তলের 
সমান্তরাল নয় এমন সমান্তরাল রেখাগুলির কোনও একটি সেটের 
পরিপ্রেক্ষিত অভিক্ষেপণগুলি একটি বিনষ্ট বিন্দু (vanishing point) 
মিলে আসে। 3D তে, এই সমান্তরাল রেখাগুলি অসীমে ছেদ করে, 
সেজন্য বিনষ্ট বিন্দুকে ভাবা যেতে পারে অসীমে বিন্দুটির অভিক্ষেপণ। 
যদি রেখাগুলি মূল তিনটি অক্ষের (axis) যে কোনও একটির সঙ্গে 
সমান্তরাল হয়, তা হলে সেই বিন্দুকে আমরা বলছি অক্ষ বিনষ্ট বিন্দু 
{axis vanishing point) পরিপ্রেক্ষিত অভিক্ষেপণ মূল বিনষ্ট বিন্দু 
কতগুলি তা দিয়ে ভাগ করা হয়। কখনও এক বিন্দু পরিপ্রেক্ষিত 





বিন্দু পরিপ্রেক্ষিত খুব ব্যবহার হয়। সমাস্তরাল প্রক্ষেপণ আবার দু- 
রকম এবং তা নির্ভর করে অভিক্ষেপণের গতিপথ আর অভিক্ষেপণ 
তলের উপর লম্বের সম্পর্ক অনুযায়ী | অর্থোগ্রাফিক্স (orthographics) 
সমাস্তরাল অভিক্ষেপণে, এই গতি পথগুলি একই দিকে, যাতে 
অভিক্ষেপণের গতিপথ অভিক্ষেপণের তলের উপর লম্ব। আর 
দ্বিতীয়টি, যেটি হলো তির্যক (oblique) সমান্তরাল গতিপথ, তাতে 
তারা এক দিকে নয়। অর্থোগ্রাফিক্স প্রক্ষেপণের অনেক ভাগ চালু আছে, 
যেমন কয়েকটি হলো সম্মুখীন উত্তোলন (front-clevation) 
উপরিভাগ-উত্তোলন (top-clevation). পার্ম্ম উত্তোলন (Side-cl- 
evation)| এদের প্রতোকটিতে অভিক্ষেপণ তল হলো মূল অক্ষের 
ay এইগুলি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কাজে, যেমন মেশিন যন্ত্রাংশ, বিভিন্ন 
অংশ জুড়ে যে আসেমবলি, বাড়ী তৈরির কাজে বাবহার করা যায়, 
যেহেতু দূর ও কোণ গুলি পরিমাপ করা যায়। যেহেতু বস্তুর প্রতিটি 
দিক (face) আলাদাভাবে বর্ণিত হয়, একই বস্তুর বিবিধ প্রক্ষেপণ 
একসঙ্গে দেখলে বা অধ্যায়ন করলে তা বোধগমা হয়, যদিও এখান 
থেকে অভিক্ষেপিত বস্তুর 31) রূপ বার করা কঠিন, এছাড়াও রয়েছে 
axonometric orthographic projection, যার মধো সবচেয়ে 
বেশি চালু isometric (সমপরিমাপ বিশিষ্ট) অভিক্ষেপণ। মূল কথা, 
বিভিন্ন স্থানাঙ্ক পদ্ধতি তৈরী হয়, যাতে বস্তু বিশেষভাবে প্রতীয়মান 
হয়। প্রথমত মডেল রূপান্তরের মাধামে বস্তুর সম্পূর্ণ বা অন্য কোনও 
একটি অংশ বা দৃশ্য World coordinate system-এ রূপান্তরিত 
হয়। আবার পুরো দৃশ্য দেখার জন্য এক ধরনের সিস্টেম আসে, তাকে 
বলা হয় view reference coordinate system) ভিত্তি যদি 
অভিক্ষেপণের কেন্দ্রে এবং are যদি রেখার সমান্তরাল হয়, তবে তাকে 
eye-coordinate system বলা হয় | কেউ কেউ বলছেন Camera- 
coordinate system | কোন স্থাপক থেকে আমরা চলে যাই nor- 
malised projection coordinate system অথবা 3D sereen 
coordinats যেখানে সমান্তরাল অভিক্ষেপণের এক বড়ো নির্দেশিত 
দৃষ্টি দেখা যাবে। কেউ একে বলছেন, 3D nomalised device 
coordinats, আবার কেউ কা 3D logical device coordinates | 
normalized বলতে বোঝাচ্ছে সমস্ত স্থানাঙ্ক মানগুলি একটি আকাশের 
মধ্যে আছে যখন (0.1) বা (-1.1) আর logical বলতে বোকাচ্ছে 
তা একটি পূরবনির্দেশিত সীমা করে দেওয়া হয়েছে, যেমন (0. 1023) 
13D থেকে 2D তে অভিক্ষেপিত করাকে বলা হচ্ছে ID device 
coordinate system বা normalised device coordinate sys- 
tem বা এমনকি system coordinate | 

আগেই এমন প্রশ্ন তুলেছি, কে বলে দেবে এই ছবি সর্বসম্মতভাগে 





আঁধারি খেলা বং বেরং থেকে কতখানি প্রতিফলন হয়েছে তা দেখার 
চেষ্টা করতে পারি যেমন বলতে পারি একটা ছবি হলো তাই যা 
বাস্তব পার্থিব বস্তুর সঙ্গে পারস্পরিক ক্রিয়ায় আলোর বিভিন্ন এফেক্ট 
নিতে পারে। ফটোবাস্তবতা (photorealism) শব্দ এসে যায় যেখানে 
ছবিগুলি সেই আলোর শ্রাবল্যগুলি সংশ্লেয করার চেষ্টা করে, যা বস্তুর 
দিকে ক্যামেরার ফিল্ম তলের প্রতি ফোকাস করা হবে। তবে সবসময় 
বাস্তবসম্মত ছবি Dime বা প্রয়োজনীয় নাও হতে পারে। 
অনুকরণীয় Ty বা পদ্ধতি (simulation), ডিজাইন, বিনোদন, 
বিজ্ঞাপন, গবেষণা ও উন্নয়ন বিভাগে, নির্দেশ ও নিয়ন্ত্রণে এই বাস্তব 
চিত্রের বাবহার। প্লেনের ফ্লাইট সিমিউলেটর থেকে শুরু করে 
অটোমোবাইল. এরোপ্রেন, বাড়ি তৈরির চিত্র শিখিয়ে দেয় বা জানিয়ে 
দেয় কি রকমভাবে তা দেখাবে বা কাজ করবে আর যদি ডিজাইন বা 
নকশা করার কাজ পুরোটাই কমপিউটরে হয়, অর্থাৎ অঙ্ক কযা মডেলিং, 
এমন কি aes হিসেব রাখা, তাহলে প্রতিটি বস্তুর ডিজিটাল বর্ণনা 
সঙ্গে সঙ্গে এসে যেতে পারে। সবচেয়ে বড় কথা যিনি ডিজাইন করছেন 
তিনি প্রদর্শিত প্রতিবিশ্ব তার ডিজাইন বদল সাপেক্ষে কমপিউটরের 
সঙ্গে পারস্পরিক ক্রিয়া করতে পারছেন। কমপিউটর তৈরি সর্বত্রকার 
প্রতিমূর্তি (Computer genereted imagery) বিনোদনে খুবই 
ব্যাবহার হয়। এদের মধ্যে লোগো, বিজ্ঞাপন, কল্প-বিজ্ঞানমিশ্রিত 
ছায়াছবি পড়ে। গবেষণা ও শিক্ষা বিভাগে বাস্তব প্রতিবিশ্ব ere 
প্রয়োজনীয় ব্যবহার্য হয়ে পড়েছে। প্রথমত মাল্টিমিডিয়ার মডেলিং-এ 
শ্বাফিক্সের ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসল আ্যাটম বা পরমাণু 
নয়, বল আর ছড়ি নিয়ে নতুন কায়দায় আয়তনে বাড়িয়ে বড়ো বড়ো 
কাঠামো তৈরি, যাতে পরে মডেল তৈরী হয়। আরও বড়ো উদাহরণ, 
NASA মহাশূন্যে পরিভ্রমগের মিশন কিভাবে হয়, তাও বর্ণিত করা 
যায়। নির্দেশ ও নিয়ন্ত্রণের ছবি অত্যস্ত জটিল পদ্ধতিকে কি কি করতে 
হবে তা আগে ভাগে বাবহারকারী জানিয়ে দেয়, তা সে দেখতে পায় 
এবং সেইভাবে তথ্য অনুযায়ী গুরুত্ব বুঝে বায়, যা তাকে সিদ্ধান্ত 
নিতে সাহায্য করে | Rendering বা তরজমার কথা এই ক্ষেত্রে আগেই 
বলেছি। তার অনেক ধারার টেকনিক বা শৈলী আছে। যেমন লাইন 
ভুয়িং-এ রয়েছে — বহু গুণিত অর্থোগ্রাফিন্স ভিউ, আক্সোনোমেট্রিক 
আর অবলিক (oblique — fete) অভিক্ষেপণ, পরিপ্রেক্ষিত 
অভিক্ষেপন। এ ছাড়াও কিছু effect বা ফলাফলের কথা বলতেই 
হবে। যেমন depth cueing (গভীরতা বা দূরত্ব ইঙ্গিতকরণ) কোন 
বস্তুর গভীরতা (বাদুরত) প্রতিবিদ্বর প্রাবলা কমানো বাড়ানো আবার 
Depth 01ম18-এ আরও বেশি depih-aa খবর পাওয়া যায়। 
টেকসচার (texture) যা কিনা সরল ভেক্টর টেকসচার তাও বস্তুর 
আকারে বদলে দেওয়া যায়, যেমন cross-hatching | এই 
(টেকসচারগুলি বস্তুর আকারকে আরও পুথ্বনুপুষ্খভাবে ব্যাখ্যা করতে 
পারে। প্রতীকী হিসেবে রং এক বস্তু থেকে অন্য বস্তুতে লাগানো যায়। 








শেষ রেখা-অঙ্কন টেকনিক (lastline drawing technque) বলতে 
আমরা বুঝি visible-line নির্ণয় বা hidden-line অপসারণ 
এতে শুধুমাত্র দৃশ্যত রেখাগুলি দেখা যাবে | Sheded বা আচ্ছাদিত 
প্রতিবিস্বর rendering ও অনেক ভাবে করা যায় | Visible-line 
নির্ণয়ের মত visible-surface নির্ণয় বা hidden-surface 
অপসারণ, সেখানে খুশীমত ছবি দেখা সম্ভব হচ্ছে। আলোকতিকরণ 
ও ছায়াদান (illimuation and shading) এতেও তালের প্রতিটি 
দিকের আলো কতটা পড়বে, তার অন্যান্য ধর্ম যেমন রং, বুনট 
প্রতিফলনতা, তারপর তার স্থান এবং অভিমুখীনতা (orienta- 
tion) দেখে আলোর তারতম্য করা হয় ব্যবহারকারীর দিকে চেয়ে 
প্রক্ষেপিত ছায়াদান (Interpolated shading) হচ্ছে আর এক 
ধরনের টেকনিক যাতে প্রতিটি পলিগন শীর্ষর জন্য ছায়াদান তথা 
কষে ফেলা হয় এবং প্রতি পিক্সেলে কত ছায়াদান আছে তা নির্ণয়ের 
জন্য আড়াআড়িভাবে প্রতিটি পলিগণে প্রক্ষেপিত করা হয়। এই 
পদ্ধতি খুবই কার্যকরী হয় যখন একটি বক্র তল (curved sur- 
face) কে প্রায় কাছাকাছি (approximate) করা হয় কোনও একটি 
পলিগণীয় বস্তুর তথ্য দিয়ে। এই সব ক্ষেত্রে, প্রতি শীর্ষে ছায়াদান 
তথা কষে ফেলা হয় সেই বিন্দুতে তলের আসল অভিমুখনতার 
উপর ভিত্তি করে। ওই শীর্ষবিন্দু যে সমস্ত পলিগণের ভাগে পড়ছে, 
তার প্রতিটিতে তা ব্যবহার করা হয়। বাস্তবতা আরও বেশি প্রকট 
হয় যখন প্রতিটি বস্তুর পার্থিব ধর্ম (material property) কে ধরা 
হয়, ওই ছায়াদান বার করার জন্য। আরো উন্নত আলোকীকরণ ও 
ছায়াদান, টেকসচার বা বুনট. ছায়া, স্বচ্ছতা, আরো উন্নত ক্যামেরা 
মডেল সবই কলাকৌশলের মধ্যে পড়ে আরও বেশি আচ্ছাদিত 
প্রতিবিস্ব বা ইমেজের তৈরি বা তরজমায়। 

এই প্রসঙ্গে গতিবিদ্যা সম্বন্ধে বলে শেষ করা যাক। এক্ষেত্রে 4১- 
namics বলতে আমরা ছবির যে ক্রম তার মধ্যে যে পরিবর্তন সেইটাই 
বুঝি তা সে স্থান, আকৃতি, পার্থিব ধর্ম, আলো এমন কি দৃশ্যগত 
নিরদষ্টকরণ (viewing specification) যাই হোক না কেন। বস্তুত 
area স্থির (static) ইমেজের অগ্রগতির থেকে আলাদাভাবে এই 
লক্ষ্য করা হয়। জটিল আনিমেশন তৈরি ও নিয়ন্ত্রণ 





রং, স্বচ্ছতা, বুনট, কাঠামো বদল, আলোচা ক্যামেরার স্থান, 
অভিনুযীনতা (orientation), ফোকাস এমনকি 7৩7617-এর 
অনুবাদ সব এই আযানিমেশনের মধ্যে পড়ে | সনাতনী আআনিমেশন 
থেকে যা গল্পকথা (storyboad) থেকে শুরু হয়ে আসত, সাউন্ড 
ট্রাক রেকর্ড হয়ে, লেআউটতৈরি করে পরপর এনে তারপর ঠিকমত 
সম্পর্ক স্থাপন করে; মাঝের ফ্রেমগুলি পরে ভর্তি হয়, যাকে বলে 
inbetweening এবং একটি পরীক্ষামূলক (trial) ফিল্ম তৈরি হয় । 
ছায়াছবি তোলার অনেক ধাপ পেরিয়ে এই জ্যানিমেশন তৈরি হত, 
তাকে key-frame animation বলা হয় | কমপিউটবের ব্যবহার 
আনিমেশনের বিবিধ পর্যায়ে এসে যায় । আগে ভুইং বা চিত্রগুলি 
অপটিক্যাল স্ক্যানার দিয়ে ডিজিটাইজ করা হয়। কোনও রকম 
অস্পষ্টতা থাকলে তা ঠিক করে তা মসৃণ করা হয়। সামনের ও 
পিছনের ছবিগুলি শেষে কম্পোজিশন পর্যায়ে একত্র করে image- 
composition কলাকৌশল ব্যবহার করে চূড়ান্ত আনিমেশনের 
প্রতিটি ফ্রেম তৈরি হয়। ফ্রেম বাফার (frame buffer), যা কোনও 
একটি ইমেজের বিশেষ অংশ, তা পর্দার কেন্দ্রে টেনে আনা যেতে 
পারে (প্যানিং — panning), তারপর পুরো পর্দায় ছড়িয়ে দেওয়া 
|, হয় (জুমিং — zooming) এই পদ্ধতি আযানিমেশনের বিবিধ ফ্রেমে 
বারংবার করা হয় এবং তা যদি খুবই দ্রুত হয়, তা হলে একধরনের 
অবিচ্ছিন্নতার এফেক্ট পাওয়া যায় । ্যানিমেশন বর্ণনার জন্য বিভিন্ন 
রকমের ভাষার বাবহার দেখা গেছে। তা মোটামুটি তিনরকম ভাবে 
ভাগ করা যায়। প্রথমটি রৈথিক-তালিকা অন্ধপাতন (linear-list 
notations), দ্বিতীয়টি সর্বসাধারণের উদ্দেশ্যে ভাষা যার মধ্যে 
আনিমেশন নির্দেশগুলি আছে আর তৃতীয়টি গ্রাফিকাল ভাষা। 
দ্বিতীয়টির একটি উদাহরণ ASAS, যা LISP থেকেই Sge জটিল 
এফেব্টগুলি একটি সংক্ষিপ্ত রুটিন বা প্রোগ্রাম অংশে তৈরি করাই 
এর উদ্দেশ্য। গ্রাফিকাল ভাষার একটি উদাহরণ DIAL 
(Diagramatic Animation Language) | আনিমেনশনে প্রদর্শনে 
fresh rate এর ব্যবহার ছবিগুলি সতেজ করে আনে, তারজন্য 
সময়জ্ঞান ও স্থান ব্যবহার জানা দরকার | শেষে, একথাই বলতে হয় 
কমপিউটর সৃষ্ট আ্যানিমেশন যতটা না বিজ্ঞান তার থেকে বেশি 
হচ্ছে আর্ট বা কলাকৌশল এবং আ্যানিমেটরের 'চোখ' যতদিন সচল 
ও নতুন উত্তাবনের জন্য তৈরি থাকবে ছবির গুণের দিকে চেয়ে, 



























মাণ্টিমিডিয়া এবং গ্রাফিক্স 


তমাল চট্টোপাধ্যায় 


কোন মাল্টিমিডিয়া আ্যাপলকিশনে গ্রাফিক্স একটি গুরুত্বপূর্ণ 
ভূমিকা পালন করে | এমনিতেই ইংরাজিতে একটি প্রবাদ আছে 
(যে, “A picture is worth thousand words” | যেকোন 


মাল্টিমিডিয়া presentation- text এর সাথে যদি গ্রাফিক্সের উপযুক্ত 
সমন্বয় ঘটানো যায় তাহলে সেই presentation এর উৎকর্যতা বহুগুণ 
বৃদ্ধি পায়। 
মাল্টিমিডিয়া Application এ যেসব গ্রাফিক্স বাবহাত হয় তাদের 

উৎস মূলও চারটি। 

(1) Scan করা ছবি 

Q) Clip ant 

(3) Photo - CD কিংবা Digital Still Photo, 

(4) তৈরি করা ছবি। 


Clip An সাধারণত কিছু ছবির সমন্বয়। এই ফাইলগুলি হল 
নিঙ্গলিখিত 19771-এর : 
(1) EPS — Encapsulated postscript format 
(2) PIC ~ Macintosh pictures 
(3) BMP - Bitmapped graphics 


বর্তমানে মাল্টিমিডিয়া technology 4 প্রভৃত উন্নত হয়েছে এখন 
| উন্নত ধরনের Digital camera পাওয়া যায় যার সাহায্যে দ্বারা Real 
A ই Computer hard dise- বন্দি করা যায়, 


বিভিন্ন ধরনের 








Software গুলির মধ্যে বিখ্যাত হল Paint Shop Pro, Adobe 
PhotoShop ইত্যাদি 
সাধারণত 





TAA Computer graphics হয়। Raster 





vectors. Raster image কে সাধারণভাবে Bitmap image বলা 
হয়। Bitmap অথবা Raster Image Pixel এর সমন্ধয়ে 
Vector graphics এর প্রত্যেকটি point এর মধো একটি Math- 
ematical relation থাকে 











Bitmap Image-% Jagged appearance কিছুটা কমানো যায় 
Anti-aliasing করে | একটি Vector Image সবসময় smooth. 


মভলক ভুল 


A_A 


আমরা সকলেই জানি যে ছবিতে রঙের ব্যবহার খুবই শুরুত্বপূর্ণ। 
Multimediag® Colour Model বলে একটি কথা আছে। Colour 
Model হল একটি system যার সাহাযো সমস্ত রকম colour পাওয়া 
যাবে সামান্য কিছু ০1০৫ থেকে। দু রকমের colour model বিখ্যাত 

(1) RGB Model _ Red-Green-Blue, এই colour 
model প্রধানত Computer display এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। 

(2) CMYK Model — cyan-magenta-yellow-black. 
এটি সাধারণত printing এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। 

RGB Model এ যেখানে সবগুলি Colour একসাথে মিলিত হয় 
সেই ক্ষেত্রটি AMI ICMYK model 9 যখন সব ০০!০খ গুলি একসাথে 
মিলিত হয় সেই cea’ কালো। RGB model এর colour গুলি 
অপেক্ষাকৃত উচ্জ্বলতর কারণ RGB ব্যবহার করে transmitted light, 
উল্টোদিকে CMYK model ব্যবহার করে reflected light! 





























বে কোন colour dis- 


play unit একটি 





ক ০০1০-কে দেখা 
পারে 
অস্ততঃপক্ষে ১৬টি 


একটি 


colour দেখা 





sysiem® higher con 
figuration 
16 million colour পর্যন্ত 


্যালো C 





colour দেখানোর ক্ষমত! 


নির্ভর করে Video con- 





troller card-6 কতটা memory আছে তার উপর এই memory 
কে বলা হয় VRAM (video random access memory) 


নিচের সরণীতে Pixels 





৩০/০এ.-এর সম্পর্ক দে 





T — bit per pixel — 2 colours 
4- d 16 
8 - : ১২633 
16 - d - 65,536 
24 - f — 16.7 million colours 








24 bit colour কে true colour বলা হয়। নিচের HA 


বহল প্রচলিত কিছু graphics format এর সূচী দে 








‘Type of Image File | 











Format Name | File Extention 








Windows BMP Bitmap 

Bitmap 

Drawing 1১৮ Vector 

Exchange file 

Encapsulated | EPS, EPSF Vector 

Post Seript 

GIF GIF Bitmap 

GEM File IMG imap 
IMG, IGES | Vector 

















JPG, JPEG | Compressed bitmap 
MPG, MPEG | Compressed bitmap 
PLT Vector 
Photo CD PCD Bitmap 
PICT/PICT2 | .PCT. PICT Bitmap 
TGA Bitmap 
WMF Bitmap 
WPG Bitmap 
TIF Bitma 
p 








2 তমাল চট্টোপাধ্যায় সিএমসি লিমিটেডের একজন ফ্যাকাল্টি 
সদস্য৷ Qa 


আগ ২০০২ EE 





অফিসে এল বিপ্লব 


অনিরুদ্ধ নাগ 
ওপেন সোস সফটওয়্যার দিচ্ছে মাইক্রোসফট অফিসস্যুটের মতো প্যাকেজ — বিনামূল্যে! 



















AA হার্ভওয়্যারের দাম কমলেও | সফটওয়্যারগুলোর নতুন 
যারা সফটওয়্যারের দামের জনা | নামকরণ হল ওপেন সোর্স 
পার্সোনাল কমপিউটর বা সংক্ষেপে | সফটওয়্যার । 
পিসি (PC) কিনতে দ্বিধাদ্ধিত অথবা যারা | এবার আসা যাক 
বাড়িতে অফিস গড়তে চলেছেন (SOHO), | "SSS" থুড়ি ওপেন 
তাদের জন্য ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে | অফিসের আলোচনায় যদি 
এল সুসংবাদ। নয়া শতকের নয়া চমক ওপেন | এই প্যাকেজটি “eee! 
সোর্স সফটওয়্যার আর এরই উজ্জ্ুলতম | নামেই বিশ্বব্যাপী পরিচিত। 
জ্যোতি হল ওপেন অফিস। পিসিতে যারা | ese” কথাটি এসেছে 
কাজ করেন, কমবেশী সবাই মাইক্রোসফটের | openoffice.org থেকে। 
জনপ্রিয় অফিস স্যুট ব্যবহার করেন। মজার | ওয়ার্ড প্রসেসর থেকে প্রেজেন্টেশন প্রতিটি 
কথা হল এই যে, মাইক্রোসফট অফিস (MS | গুরুত্বপূর্ণ প্যাকেজই আমর! পাব এই | উপরস্ত, কিছু টুল বাদ দিলে ওয়ার্ডের সঙ্গে 
Office) দ্বারা যা যা করতে পারি তার প্রায় | অফিসস্যুটে। এর ওয়ার্ড প্রসেসরের নাম | রাইটারের অনেক মিল। রাইটার বাবহার করতে 
সবটাই সুচারুভাবে করা সম্ভব ওপেন অফিসের | “রাইটার, স্প্রডশিট আরপ্রিকেশনের নাম | গিয়ে মাঝে মাঝে ভুলেই যাবেন যে আপনি 
মাধ্যামে। “ক্যালক এবং প্রেজেন্টেশন প্যাকেজের নাম | ওয়ার্ড ব্যবহার করছেন না। আর সেটা মনে 
স্বভাবতই আপনি প্রশ্ন তুলবেন তাহলে এর | Pacer’ এছাড়াও এতে আছে আরো! কিছু | করানোর জন্য রাইটারে আছে কিছু মনকাড়া 
বিশেষত্ব কি? আমার উত্তর হল এর প্রথম এবং | দরকারী ত্যাপ্লিকেশন-_যার মাধ্যমে আমরা | ফিচার যেমন, ডাইরেক্ট কার্সর অন/অফ, টাগেট 
প্রধান বিশ্যেত্ব হল এটা সম্পূর্ণ A চমকে | ছবি আঁকা থেকে ওয়েব ডিজাইন সবই করতে | ফ্রেস, নেভিগেটর, সাউন্ড, গাম eraf 
উঠলেন তো? তাহলে বলি এটা শুধুই | পারি। আরেকটা বড় সুবিধা হল যে এই | যে কোন CHORD প্যাকেজে যে সমস্ত 
অফিসস্যুটটা সম্পূর্ণভাবে মাইক্রোসফট অফিস | ফিচার থাকে ক্যালকে তার সবকটি তো আছেই, 
কম্প্াটিবল অর্থাৎ মাইক্রোসফট অফিসের যে | সাথে আছে আরও কিছু বিশেষ সুবিধা। 


hr nls ligne 

































বাতাস। যদিও উন্নত ভার্সানের পাওয়ার 
পয়েন্টের মত এতে অসংখ্য টেমপ্লেট বা ক্লিপ 
আর্ট GR Fre কোন স্রাইডকে আকর্ষণীয় করতে 
হলে যে সব ফিচার থাকা প্রয়োজন, যেমন 
ওরিয়েন্টশন, বর্ডার, ফন্টস্টাইল__সবই মজুদ 
আছে এখানে। 

যারা ডিজাইন বা ছবি আঁকতে ভালবাসেন, 
তাদের জন্য রয়েছে এক নতুন ধরনের 
আাপ্লিকেশন — ডু। এছাড়াও জটিল অঙ্কের 
জট খোলার জনা রয়েছে একটি আকর্ষণীয় 
প্যাকেজ, যার নাম ম্যাথ। ওয়েবপ্রেমীদের জন্য 
আছে একটি সুন্দর ইনবিল্ট এডিটর, যার 
সাহায্যে তারা ইচ্ছামতো স্বপ্পের ওয়েবপেজ 
করতে সক্ষম। 


Co ল্যাঙ্গুয়েজে লেখা এই অসাধারণ 
সফটওয়্যার প্যাকেন্রটি বর্তমানে ২৭টা ভাষায় 
পাওয়া যায়। অবাক হলেন! তাহলে আরও 
বলি, যেহেতু এই স্যুটটার সোর্স কোড সবার 
জন্য উন্মুক্ত, তাই বিশেবভ্ঞদের ধারণা ভবিষ্যতে 
সংখ্যাটা আরও বাড়বে। শুধু তাই-ই নয়, 
পৃথিবীব্যাপি দক্ষ প্রোগ্রামাররা এই প্যাকেজের 
উন্নতিসাধনে খুবই সচেষ্ট। 

যদিও ওপেন অফিসের পিছনে নেই কোনও 
সফটওয়্যার জায়েন্ট বা প্রচারের বাড়াবাড়ি, 
কিন্তু আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন, 
এই ফ্রি (আক্ষরিক অর্থেই) সফটওয়্যারটা কেন 
এত we জনপ্রিয় হয়ে উঠছে। প্রচলিত 
বাণিজ্যিক সফটওয়্যার ছাড়াও যে ফ্রিতে ভাল 


এবং উপযোগী সফটওয়্যার পাওয়া যায়, তার 
ধারণা আমাদের মধ্যে বেশীরভাগ লোকেরই 
ছিল না। সেই ধারণার জন্ম দেয় লিনাক্স আর 
একেই সুদৃঢ় করল এবার ওপেন অফিস। 
কিছুদিন আগেই সফটওয়্যার শুরু এরিক 
Gre ভবিষ্যদ্বাণী করেছেন, সফটওয়্যারের 
ক্ষেত্রে মাইক্রোসফটের একচেটিয়াত্ের দিন 
শেষ। তাই বিশেষজ্ঞদের মতে "আই টি ফর 
দ্যা যাসেস” — এই আপ্তবাকাটা স্মরণ করে 
আপামর জনসাধারণের কাছে আই টিকে 
পৌছতে হলে ওপেন সোর্স সফটওয়্যারের কোন 
বিকল্প নেই। 
E অনিরুদ্ধ নাগ একজন সিস্টেম আনালিস্ট 
এবং টেকনিকাল রাইটার | a 








Tee ye 





কম্বপিটটর Computer Tothyo O Projukti 


Presents 


Short-term course on DTP and Web design (including practicals) 


Overview of Internet 
Concept of HTML 
Concept of web editors 



















্বনির্ভরতা ও গ্রামীণ যোগাযোগে আশা জাগিয়েছে উইল 


ধারণ টেলিফোন পরিষেবার 
পাশাপাশি কলকাতা টেলিফোনস- 
এর নয়া প্রযুক্তি উ পলৰ্ী ওয়ারলেস 
ইন লোকাল লুপ বা উইল এই মাসে তার 
এক বছরের মাত্রা অতিক্রম করবে। শুধুমাত্র 
এই রাজোই নয়, দিল্লি, মুস্বাই, হায়দ্রাবাদ, 
পাটনা ও বাঙ্গালোরের মতো অত্যন্ত 
শুরুত্বপূর্ণ সতেরোটি শহরে বেশ সক্ষমতার 
সঙ্গে কাজ করে চলেছে এই পরিযেবা। সারা 
ভারতে এরই মধ্যে উইলে যোগ দিয়েছে এক 
লক্ষের মতো গ্রাহক । আমাদের রাজোর 
মালদা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ইতিমধোই 
এই পরিষেবা পেতে শুরু করেছে। এছাড়াও 
আগামী বছরের মধো বাঁকুড়া, মুশির্দাবাদ, 
দার্জিলিংসহ অন্যানা জেলাতে ছড়িয়ে দেওয়া 
হবে এই যোগাযোগের নয়া সংকলনকে। 
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এই অনন্য 
পরিষেবার মাধ্যমে ্রামবাংলায় টেলিফোন 
ব্যবস্থা পৌঁছে দিতে তৎপর। নানা ধরনের 
প্রচলিত স্বনিযুক্ত প্রকল্পের পাশাপাশি উইলকেও 
ব্যবহার করা হবে কর্মসংস্থানের ক্ষেত্রে। এই 













অপরাজিত বন্দ্যোপাধ্যায় 
রাজ্যের সাথে সাথে সারা দেশে কাজের সুযোগ বাড়াবে এই পরিষেবা । 












দিকটা তুলে ধরা বিশেষ জরুরী। সাধারণ 
টেলিফোন ব্যবস্থার সঙ্গে এই উইল পরিষেবার 
যথেষ্ট পার্থকা রয়েছে। অনেকেই জানেন প্রচলিত 
টেলিফোন প্রযুক্তির মূল কাঠামোটা তৈরি হয়েছে 
পিএসটিএন (পার্ক সুইচড টেলিফোন 
নেটওয়ার্ক) দিয়ে। এখানে দুটো তারের মাধ্যমে 
গ্রাহককে সংশ্লিষ্ট টেলিফোন এক্সচেঞ্জের সঙ্গে 
যোগ করা হয়।কিন্তু উইলের ক্ষেত্রে এধরনের 
(কোনও পরিষেবাতে এক্সচেঞ্জের সঙ্গে গ্রাহকের 
যোগাযোগ ঘটে তরঙ্গ মারফত। একাজের জনা 
গ্রাহককে দেওয়া হয় একটা ছোটো আন্টেনাসহ 
বিশেষভাবে নির্মিত এক যন্থাংশ। একে ফিকসড 
ওয়ারলেস টারমিনাল বা এফডব্লিউটি বলে। 
একে দেখতে অনেকটা চৌকো বাক্সের মতো। 
বিশেষ ক্ষমতাসম্পন্ন এই যন্ত্রটিকে মূলত 
চালানো হয় বৈদ্যুতিক যোগাযোগের মাধামে। 
তবে কোনও ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে 
গেলে যন্ত্রাংশ মধ্যস্থ ১২ ভোল্টের একটি 
ব্যাটারি কিছু সময়ের জন্য টেলিফোন 
সংবোগকে বজায় রাখতে পারে। 

উইল পরিষেবার যাবতীয় কৃতিত্বই বা 
কুশলতা সবটাই নির্ভর করে বৈদ্যুতিন বাক্স 
একডব্লিউটি-র Sora এই যন্ত্রাংশের উপরে 


সিগন্যালে লাইটটি সবুজের বদলে হয়ে যায় 
কমলা। এক্ষেত্রে চিন্তার কিছু নেই, পূর্ণান্ধ 
মাত্রার টেলিফোন পরিষেবা পেতে সেক্ষেত্রে 
গ্রাহককে আর একটা এক্সটারনাল আন্টেনা 
যোগ করতে হবে। ডক্লিউটি-র শক্তিশালী 
তরঙ্গ গ্রহণ ও প্রেরণের ক্ষমতার জোরেই 
উইল পরিষেবায় ব্যবহৃত হ্যান্ডসেটকে বাড়ির 
যেকোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। তা 
সে একতলাই হোক কিংবা চারতলা । উইল - 
পরিষেবা পেতে গ্রাহককে কোনওরকম বাড়তি 
অসুবিধা ভোগ করতে হয় না। প্রচলিত 
টেলিফোন সংযোগে কিন্ত কিছু বাড়তি সমস্যা 
থেকেই যায়। হঠাৎ কেবল ফল্ট কিংবা ড্রপ 
ওয়ার ছিড়ে যাওয়ার ঘটনা প্রায়শই 
যোগাযোগ fates করে দেয় প্রচলিত 
পরিষেবাতে। উইল কিন্তু যাবতীয় নেটওয়ার্ক- 
জনিত সমস্যা থেকে পুরোপুরি মুক্ত। 
সেইসঙ্গে যৎসামান্য খরচের বিনিময়ে আপনি 
মডেম ছাড়াই প্রতি সেকেন্ডে ১৪.৪ 
কিলোবাইট হারে ইন্টারনেট পরিষেবাকে পেয়ে 
যাবেন উইল মারফত। 

এবার আলোচনা করা যাক উইলের 
প্রযুক্তিগত পরিকাঠামো নিয়ে। উইল 



















দুটো আ্ান্টেনাকে লাগানো হয়। এই আন্টেনাকে 
কোনও টেলিফোন এক্সচেগ্রের বিস্ডিং-এর 
ট্রান্সমিশন টাওয়ারের উপরের দিকেও লাগানো 
যেতে পারে | এবারে বিএসসি ও বিটিএস-এর 
মধ্যে অপটিকাল ফাইবার কেবলের মাধ্যমে গড়ে 
(তোলা হয় নিরবিচ্ছিন্ন যোগাযোগ। এই সংযোগ 
পালস কোড মডিউলেশান নামে পরিচিত। 
গ্রাহক মূলত বিটিএস-এর মাধ্যমে উইল 
পরিষেবাটি পেয়ে থাকেন। বর্তমানে যোগাযোগে 
উপগ্রহের ভূমিকা অগ্রগণ্য বলেই উভয় বেস 
স্টেশনে একটা করে জিপিএস (গ্লোবাল 
পজিশনিং সিস্টেম) আযান্টেনা যোগ করা 
হয়েছে। এই জিপিএস-কে ব্যবহার করা হয়েছে 
শুধুমাত্র সময় জানানোর জন্য৷ উইল সেট চালু 
থাকলেই এই ত্যান্টেনা উপগ্রহ থেকে সেই 
সময়কার ভারতীয় সময়কে গ্রাহকের সেটে 
পাঠিয়ে দেয়। এখানে অবশাই যে বিষয়টা বলা 
অত্যন্ত জরুরী তা হল, পুরোমাত্রার উইল 
পরিষেবাকে পেতে গ্রাহককে অবশাই বিটিএস 
কেন্দ্রিয় ৫-২০ কিমি বৃত্তীয় অর্ধে থাকতে হবে। 
এর বাইরে চলে গেলেই গেলেই সিগনাল দুর্বল 
হয়ে পড়ে। 
প্রয়োজনের খাতিরে এই মুহূর্তে বেস 
Ginter স্টেশনগুলোকে আরও 
শক্তিশালী করার প্রচেষ্টা চলছে। এখনও পর্যস্ত 
দু প্রকারের (কম ও অধিক ক্ষমতাসম্পন্ন) 
বিটিএসকে যথাক্রমে গ্রাম এবং শহরাঞ্চলে 
ব্যবহার করা হচ্ছে। দেখা গেছে অধিক 
ক্ষমতাসম্পন্ন আযন্টেনার ক্ষেত্রে সাধারণত 
২০ কিমি বৃত্তের মধ্যে কোনও গ্রাহক থাকলেই 
ওই বেস স্টেশনের মাধামে সে পরিষেবা 
পেতে পারে। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় 
কিংবা অত্যাধুনিক, কমান ধরা শহবে 










দূরত্বে বসানো হয়। এরফলে এক একটি বেস 
স্টেশন তার ১২০ ডিগ্রি অঞ্চলের যাবতীয় 
বার্তাকে আদান প্রদান করতে পারে। এই 
কৌলিক মাপের বৃত্তাংশ অঞ্চলকে সেক্টর বলে। 
আন্টেনাই যাবতীয় নেটওয়ার্কের 
প্রাণভোমরা। সেক্টরের আন্টেনার সঙ্গে মূল 
[বিএসসি এক্সচেক্ষের যোগাযোগ গড়ে উঠে 
৮২০-৮৯০ মেগাহাডর্জ কম্পাক্ষের তরঙ্গ 
মারফত। প্রযুক্তির দিক দিয়ে এই সংযোগ 
যথেষ্ট আধুনিক সন্দেহ নেই। 

গত ২৫শে ডিসেম্বর ২০০১ সালে 
কোলকাতার বিভিন্ন প্রান্তে ১৩টি বিটিএস চালু 
করেছে কোলকাতা টেলিফোনস। এর ফলে 
বর্তমানে বিধাননগরের উইল এক্সচেঞ্জটি 
৬৫০০-র মতো গ্রাহককে এক্ষুণি উইল 
পরিষেবাকে তুলে দিতে সক্ষম। কোলকাতা 
টেলিফোনসের মোট উইল গ্রাহক আজ 
৯৫০০-এ পৌঁছেছে। গত বছর ৩১শে অগস্ট 
মাত্র ৫ হাজার গ্রাহক নিয়ে উইলের মাত্রা শুরু 
কবে বর্তমানের এই সংখ্যা যথেষ্ট, 
আশাবাপ্রক। এতক্ষণ প্রযুক্তি অভিজ্ঞানে পুষ্ট 
পাঠক হয়তো এবার জানতে চাইবেন উইল 
পেতে কি কি করতে হবেঃ 

আসলে পরিষেবাটি যেহেতু আপনার 













ব্যক্তিগত ক্ষেত্রের সেহেতু প্রথমেই আপনার 
এলাকার cate কিংবা কমার্শিয়াল 
ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে জানতে 
হবে আপনি উইলের পরিমন্ডলে আছেন কিনা। 
তারপর যন্ত্রাংশে কেনাকাটির প্রসঙ্গ । আসলে 
উইল আদপে যেহেতু একটা স্বদ্জ দৈর্ঘ্যের 
মোবাইল ব্যবস্থা সেজনা সাধারণ হ্যান্ডসেট 
এবং ফিক্সড ওয়ারলেস টার্মিনাল বক্সের 
পাশাপাশি আপনি নিতে পারেন একটা 


















যাব উইল সেটর | সেটাই তো কথা! আসলে 
উইলের যাবতীয় কেরামতি তার মাসুল 
সমীকরণে। উইল মোবাইল সেটে ইনকামিং 
কোনও কলচার্জ নেই। সাধারণ পার্ক 
ফোনের মতো আউট গোয়িং-এর ক্ষেত্রে 
আপনাকে শুধুমাত্র দিতে হবে মিনিটে ১ টা 
২৬ পয়সা | ব্যাস! সব শেষ | এর মধ্যে নেই 
কোনও সার্ভিস ট্যাক্স কিংবা সেলুলাব 
মোবাইলের আধিভৌতিক সব সারচার্জের 
হ্যাপা। তবে একথা মনে রাখতে হবে আপনি 
যদি উইল মোবাইল পরিষেবাটি প্রথাগত 
হ্যান্ডসেটের সঙ্গে নেন তাহলে প্রতিমাসে ফ্রি 
কল ছাড়াই আপনাকে ৪০০ টাকা গুনতে হবে। 
এরপর যুক্ত হবে আপনার করা ১.২৬ টাকার 
প্রতি মিনিট মোবাইল চার্জ । ইতিমধো উইলের 
জনপ্রিয়তার নিরিখে বিএসএনএল মোবাইল 
সংযোগের ভাড়া ৪০০ টাকা থেকে কমিয়ে 
২০০ টাকা করার কথা চিন্তা করছে। এই লেখা 
আপনার হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে মুস্বইয়ে 
চালু হয়ে যাবে ২০০ টাকার সার্ভিস চার্জ | 

এবার পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন 
উইল সেলুলারকে মারছে ভাতে | তবে একথা 
স্বীকার করে নেওয়া ভালো যে উইল সে অর্থে 
এখনই জিএসএম মোবাইলের সমকক্ষ হতে 
পারেনি। তা বলে বসে নেই দেশীয় 
প্রযুক্তিবিদরা। তারা চেষ্টা চালাচ্ছে এই 
পরিষেবাকে উন্নতর করার। 

পরিশেষে পাঠকরা জেনে রাখুন উইল 
পরিষেবায় ব্যবহৃত নম্বরগুলো সাত (৭) দিয়ে 
শুরু হয়। গ্রামীণ অঞ্চলে যেখানে প্রচলিত 
টেলিফোনই পৌঁছাতে পারেনি সেখানকার সঙ্গে 
যোগাযোগ দুরভাষ মন্ত্রকের প্রাথমিক লক্ষা। 
এরপর থাকছে ters প্রতিযোগিতা । তবে 














আগতগ্রায় প্রযুক্তি _ স্যাটেলাইট টিভি 


অনির্বাণ মুখোপাধ্যায় 


নতুন প্রযুক্তিতে উচ্চমানের ছবি টেলিভিশনে আসবে ঠিকই, কিন্তু খরচা পড়বে একটু বেশিই। 


কাল স্যাটেলাইট টিভি ও তার 
বাবহার নিয়ে খুবই আলোচনা চলছে 
সংসদে বছর খানেক আগে একটা 
fre গৃহীত হয়েছে এ নিয়ে।এ দেশে 
একে DTH বা ‘Direct To Home” টিভিও 
বলা হয়। ওই বিলে সম্পর্কেই লেখা আছে 
শুনেছি মুম্বাই, দিল্লীর কোনও কোনও বহুতল 
বাড়ির ছাদে এই টিভির antennae বসানো 
হয়েছে। কবে দেখবেন কলকাতাতেও হৈ হৈ করে 
বাপারটা এসে পড়বে। এই নিবন্ধে এই প্রযুক্তি 
নিয়েই একটু লিখছি। 
টিভি-র সিগন্যাল আমাদের বাড়িতে বাড়িতে 
কিভাবে আসতো বা এখনও আসে একটু দেখা 
যাক। প্রথম দিকে আমরা বাড়ির ছাদে টিভি 
antenna লাগাতাম, কোনও কোনও বাড়িতে 
এখনও আছে। antenna দূরদর্শনের বিভিন্ন 
চ্যানেলের সিগন্যাল ধরে আমাদের টিভিতে 
পাঠাতো। পরবর্তী সময়ে আমরা কেবল টিভিতে 
চলে গেছি অনেকে। এখন কেবল অপরেটরের 
বিছানো কেবলের মাধামে আমরা অনেকে 
বাড়িতে বাড়িতে টিভির বিভিন্ন চ্যানেল পাই। 
এর পরে সংগতি থাকলে এখন আমরা পেতে 
পারি স্যাটেলাইট টিভি। 
একটু সুবিধা অসুবিধাশুলো দেখা যাক। 
অতীতে নিজের বাড়ির antenna- সাহামো 
আমরা দুরদর্শনের দু-তিনটি চ্যানেলই শুধু দেখতে 
পেতাম; এখন কেবলের মাধ্যমে ৬০/৭০টি টিভি 
চ্যানেল দেখতে পাই। অসুবিধা দু-রকমের। 
প্রথমত আমাদের উৎসাহ বা ইচ্ছা নেই এরকন 
অনেক চ্যানেল না চাইলেও আমাদের টিভিতে 
(কেবল অপরেটরের কাছ থেকে আসে। অনেক 
সময় এই সব চ্যানেলের জনা বেকার টাকাও 
দিতে হয়।যদি'অপছন্দের চ্যানেল-গুলোকে বাদ 





দেওয়া যেত, তা হলে এই মাসিক টাকার 
পরিমাণটা বেশ কমে। দ্বিতীয় অসুবিধাটি আরও 
যন্থুনাদায়ক | এখন দিনের বেশির ভাগ সময়েই 
তে বিভিন্ন চ্যানেলে এত বাজে মানের 
যে টিভি দেখার আনন্দটাই মাটি 
এই গত মাসে ফুটবলের বিশ্বকাপ চলার সময়ে 
এত বার ঠিক গোল হওয়ার সময়ে টিভি হঠাৎই 
অন্ধকার হয়েগেছে যে তার কোনও গুণতি হয় 





সিগন্যাল' 








সম্প্রচারণ করে, তার কল্যানে চ্যানেল নং ৫০ 
এর ওপরে কোনও চ্যানেলই দেখা যাচ্ছেনা গত 





প্রায় মাস দুয়েক ধরে, প্রথমে বিশ্বকাপের অজুহাত 
ছিল এখনও মেন লাইনে 'কাজ' হওয়ার 
অজুহাত। স্যাটেলাইট টিভি থাকলে এই দুই ধরনের 
সমস্যা থেকেই মুক্তি পাওয়া যায়। 

দেখা যাক, স্যাট টিভি (স্যাটেলাইট টিভির 
চলতি ছোটো নাম) কিএবং কিভাবে কাজ করে। 
প্রথমেই কি রকম দেখতে এর সিগন্যাল গ্রহণ 





করার antenna তার একটা ছবি দেখা যাক। 
স্যাটেলাইট টিভির সম্প্রচারণ ব্যবস্থা অনেকটাই 
প্রথম দিকের টিভির মতো বেতার ব্যবস্থা । সোজা 
সাটেলাইটের মাধানে আপনার বাড়ির মাথায় 
বসানো ছোটো antenna-A সাহায্যে আপনার 
টিভিতে এসে পৌঁছতে পারে। 








হয়াতো বলতে পারেন যে তাহলে পুরোনো 
টিভি টাওয়ার থেকে পাঠানো বাবস্থার সঙ্গে এই 
পরিবাবস্থার ফারাক কি? প্রথম ও প্রধান ফারাক 
হচ্ছে যে ধরুন গল্ফ্রীনের (কোলকাতায়) টিভি 
টাওয়ার থেকে আপনার বাড়ির antenna% 
যে টিভি সিগন্যাল আসে, তা স্বল্প শক্তির এবং 
কমজোরী মাইক্রোওয়েভ প্রচার তরঙ্গ ব্যবহার 
করে। টাওয়ার থেকে আপনার antenna- T 
আসার পথটা সরল রেখায়। পথে বড়ো বাড়ি, 
অনেক গাছ ইত্যাদি বাধা পড়লে কিন্তু আপনার 
কাছে পৌঁছানো তরঙ্গের গুণমান কমে যায়, ফলে 
যে সিগন্যাল আপনি পান, তা বিকৃতভাবে 
পৌঁছাতে পারে। 

এই সব সমস্যা স্যাট টিভির সাহায্যে 
সমাধান করা যায়, টিভিটা আপনার একই থাকতে 
পারে (অন্য ধরনেরও হতে পারে)। আগে 
স্যাটেলাইট সম্প্রচারণ বাবস্থাটা একটু বোঝা 
যাক। এই ধরনের স্যাটেলাইট ভূ-পৃষ্ঠ থেকে 
অনেক হাজার কিমি ওপরে থেকে পৃথিবীর চার 
দিকে ঘোরে, এই ধরনের স্যাটেলাইটকে বলে 
geostationery satellite এবং যে বৃত্তাকার 
অক্ষপথে এই ধরনের স্যাটেলাইট ঘোরে, তাকে 
বলে geosynchronous orbit! যার ভূপৃষ্ঠ 
থেকে উচ্চতা প্রায় ২২,২০০ মাইল (৩৫,৭০০ 
কিমি) হয়। এই ধরনের 5৫!৫-এর বৈশিষ্ট 
হচ্ছে যে পৃথিবীর চারি দিকে এটি দিনে একবার 
ঘোরে এমন গতিবেগে যে কোনও বিশেষ 
জায়গার নিরিখে কোনও বিশেষ স্যাটেলাইটকে 
নে হয় যেন মহাকাশে এক জায়গায় দাঁড়িয়ে 
আছে। বিভিন্ন কম্পানি (যেমন Star TY, Sony, 
Ten Spons. ইত্যাদি) তাদের প্রোগ্াগুলিকে 
হংকং বা আরও অন্য জায়গা থেকে কোলকাতায় 
পাঠাতে গেলে, ধরুন, একটি বিশেষ 





স্যাটেলাইটকে ব্যবহার করতে চায়। ওই 
স্যাটেলাইটটিকে কোলকাতার তুলনায় আকাশে 
একটি বিশেষ জায়গায় অবস্থান করতে হবে এবং 
তার ডিশটিকে এমন ভাবে ঘুরিয়ে রাখতে হবে 
যে বিভিন্ন জায়গা থেকে ওই ডিশের উদ্দেশ্য 
প্রেরিত সিগন্যালগুলি ওই ডিশের প্রতিফলিত 
হয় এমনভাবে যে ওই প্রতিফলিত 51871-এর 
সিংহভাগ কোলকাতায় আসে। এইবার ওই 
প্রতিফলিত সিগন্যালটিকে কেবল কম্পানি 
তাদের antenna ধরে নিয়ে কেবলের মাধ্যমে 
পাঠালেই হলো। এই হচ্ছে স্যাট টিভি-র 
সম্প্রচারণ ব্যবস্থার মোদ্দা বাপার। 
এবারে ভালো করে দেখা যাক যে এই DTH: 
ব্যবস্থার কি কি জিনিস জানার আছে। যে রকম 
ইন্টারনেট পরিষেবা CNS SP-A সাহাযা লাগে, 
(কেবল টিভি পেতে ওই ধরনের পরিষেবা দেয় 
এমন স্বংস্থার সাহায্য লাগে (siti বা RPG 
Netcom ইত্যাদি), বিদেশে DTH পরিষেবা 
পেতে ওই ধরনের Direct Broadcast 
Satallite Provider-এর সাহায্য লাগে (যেমন 
আমেরিকার Direct TV বা Dish Network 
ইত্যাদি কম্পানি)। এই পরিষেবার আরও একটি 
(বিশেষত্ব হলো যে এদের সম্প্রচারণ সম্পূর্ণভাবে 
ডিজিটাল, ফলে ছবি এবং শব্দের মান আজ যে 
ধরনের ছবি বা ধ্বনি পেতে আমরা অত্যন্ত, 
তার থেকে অনেক ভালো। অতীতে মাইক্রো- 
ওয়েভের C-band এই কাজে ব্যবহার করা হতো 
(৩-৪ GHz থেকে ৭ GHz) এখন Ku Band 
(SA GHz থেকে ১৪ GHz) ব্যবহার করা হয়। 
এই DTH পরিষেবার পাঁচটি অংশ আছে: 
(১) প্রোগ্তামিং-এর মূল জায়গাগুলি 
(২) সম্প্রচারণ কেন্দ্র (৩) স্যাটেলাইটগুলি (৪) 
আমাদের বাড়িতে লাগানো যাবে এমন সব ডিশ 
আন্টিনা এবং (৫) গ্রাহক যন্ত্র বা receiver! 













করে না, A HBO, ESPN, TNT 
ইত্যাদি চ্যানেল নিজের বা নিজের ভাড়া 
করা স্যাটেলাইট-এর মাধামে কোনও 
অঞ্চলে সম্প্রসারণ করার স্বত্ত কিনে 
রাখে এবং সত্যি করে যে প্রোগ্রাম তৈরি 
করছে এবং দর্শকের মধো এক সস 
মোখসুতকারী বা দালালের কাজ কবে। 
এই পরিষেবার সবচেয়ে বড়ো অঙ্গ হচ্ছে 
সম্প্রচারণ SH) এখানেই DTH 
পরিবেবক বিভিন্ন প্রোগ্রামের সিগন্যালগুলি এক 
বা একাধিক স্যাটেলাইটের থেকে গ্রহণ করে 
বিভিন্ন চ্যানেলগুলিকে এক সঙ্গে করে একটা 
প্যাকেজ হিসাবে পুনঃসন্প্রচারণ করবে। এই 
প্যাকেজ একটি না হয়ে একাধিক হতে পারে। 
যেমন খেলা পাগলদের জন্য ESPN, Starts, 
‘Ten Sports DD Sports ইত্যাদি চ্যানেলের 
সমাহার নিয়ে একটা প্যাকেজ, খবর পাগলাদের 
জনা আজ তক, Zee News, Star News, 
CNN. BBC মিশিয়ে একটা প্যাকেজ ইত্যাদি। 
আপনি যে প্যাকেজের মানিক ভাড়া দেবেন, 
আপনার টিভির পাশে বা ওপরে বসানো 
receiver সেই চ্যানেলগুলির সিগন্যালকেই 
আপনার টিভিতে ঢুকতে দেবে। ব্যাস, এবার 
আপনি আরামে দেখতে থাকুন। 

এখানে কিছু কিছু ছোটোখাটো সমস্যা এবং 
তার সমাধান ঝালিয়ে নেওয়া দরকার। যেমন 
অনেক স্থানীয় চ্যানেল থাকে — তাদের কি হবে 
এই পরিষেবায়ঃ স্থানীয় প্রোগ্রামিং যারা করছেন, 
তারা ফাইবার অপটিক কেবলের সাহাযো একটা 
স্থানীয় যোগাযোগ কেন্দ্রকে পাঠাচ্ছে, যে 
আন্টেনার সাহায্যে পরিষেবকের সম্প্রচারণ 
কেন্দ্রে পাঠাচ্ছে। ওই সম্প্রচারক আবার আর 
দশটা চ্যানেলের সঙ্গে মিশিয়ে ওই স্থানীয় 
চ্যানেলগুলিকে আবার ওই অঞ্চলেই ফেরত 
পাঠাবে। যে ধরনের সম্প্রচারণ বাবস্থা ব্যবহার 
করা হয় তা প্রায়শই ২৭০ Mbps বেগে প্রতিটি 
চ্যানেলকে সম্প্রচারণ করে। এটা একটি বিপুল 
গতির কথা। তাই একে লব্ধ করতে গেলে 
Broadcast centre~s এই প্রোগ্রাগুলিকে 
compress করে নিতে হয় যাতে সময় বা 















ব্যবহার করা হয়। এতে করে compress না 


করলে যেখানে ২৭০ Mbps জায়গা লাগত, 
এখন ৫ থেকে ১০ Mbps এ কাজ হয়ে যায় 
ফলে একটা DTH পরিষেবায় সে 
২০০টি অতো চ্যানেল একটি স্যাটেলাইটের 
সাহায্যে পাঠাতে পারে। 

এই সিগন্যাল যাতে মাঝ 
নিয়ে বিনি পয়সায় সুবিধা না 
দেখার জন্য সিগন্যালগুলিকে সাং ৰে 
দিতে হয় পাঠানোর আগে, খালি receiver at 
ক্ষমতা আছে এই সাংকেতিক সিগন্যালকে ছেঁকে 
ফেলে সত্যিকারের সিগন্যালগুলি বার করে 
নেওয়ার । এই কাজ করতে তাই receiver -এ 
বিশেষ chip লাগানো থাকে যার সাহায্যে 
পরিবেবক নিয়ন্ত্রণ করতে পারে যাতে আপনি 
যে যে চ্যানেলের জন্যে ভাড়া দেন — শুধু 
সেগুলো সাংকেতহীন (decode) করে আপনার 
টিভি সেটটিকে দেবে। 

আরও কিছু লেখা বাকি ছিল, কিন্ত 
সময়াভাবে হলো না, তবে শেষ করার আগে 
বলে রাখি একটি DTH Antenna-র দাম 
এদেশে এখনও ২৫ থেকে ৩০ হাজার টাকার 
মতো এবং এক একটি রিসিভারের খরচ প্রায় 
হাজার তিন থেকে ছয় অবধি হয়ে যাবে। দামের 
জনাই শ্রযুক্তিটি আটকে আছে। তাই কোনও 
স্বাস্থাও পরিষেবক হতে বড়ো একটা এগিয়ে 
আসছেন না। 
জী অনিবর্ণি মুখোপাধ্যায় কমপিউটর ও 













আজকের কমগিউটর ও আমরা 


চিন্ময় চট্টোপাধ্যায় 


আগামী দিনে ছোট শহর ও গ্রামণ্ডলিতে কমপিউটরের ব্যবহার বাড়বে । 


'মেরিকার শেয়ার বাজার বিগত পাচ বছরের মধ সর্বনিস্ন। 
Worldcom-sa বিপর্যয় feu শেয়ার বাজারে বিরূপ 
প্রতিক্রিয়া নিয়ে এসেছে। এন 
ক বহুজাতিক কম্পানিগুলির বিপর্যয় অর্থনৈতিক মহলে 
লেছে। কোনও একটি কেলেদ্কারী — এই ধরনের 
কল্পনারও বাইরে ছিল 





মতোই একের 










২০০২ সালের, 
প্রথমদিকে যেমন ভাবা হয়েছিল তা হচ্ছে না। ক্রম উন্নতির ধারা 
বার বার বাহত হচ্ছে 

ভবিষাতের 


হচ্ছিল — বাস্তা 


পিউটরের পাতায় পাতায় যে আশার কথা বলা 
তার mores ঠিক সেই পর্যায়ে সম্ভব হয়নি 
Xerox কম্পানির বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ এসেছে দিন কয়েক 
আগে। একদিকে আস্তর্জাতিক সন্থাস ও উগ্রপদ্থীদের তৎপরতা বাড়ছে 
— অন্যদিকে ‘Scam’ অথবা অর্থনৈতিক কেলেষ্কারী ৷ এই সবকিছু 
সত্তেও গবেষণা ও জ্রমউন্নতি থেমে নেই। দুর্বার গতিতে তথা প্রযুক্তি 
গবেষণা ও আরও উন্নত ধরনের কমপিউটর তৈরি অব্যহত আছে। 
গত দু'মাস ভবিষাতের কমপিউটর এর প্রকাশ অনিবার্য কারণে 
সন্তব হয়নি। আজকের কমপিউটর নাম দিয়ে বাজারে এবং বিশেষ 
করে কোলকাতার বাজারে পাওয়া যায় এমন — অতি আধুনিক 
কমপিউটর ও কমপিউটর যন্ত্রাংশের নাম-দাম দেওয়া হয়েছে। 
পাঠকদের অবশাই সুবিধা হবে। বিশেষ করে যারা নতুন করে 
তথ্যপ্রযুক্তির দুনিয়াতে ঢুকতে চাইছেন। 

কমপিউটর ও তথ্যপ্রযুক্তির জগতে নতুন কি ঘটছে, নতুন কি 
গবেষণা চলছে তার মোটামুটি একটা বিবরণ আমাদের পত্রিকার 
টুকরো খবরেও অনেকটা ধরা যায়। ভবিষ্যতের কমপিউটরের 
বিভাগে আমাদের উদ্দেশ্য খবরের মধ্যে থেকে খবরটা বের করে 
নিয়ে আসা। সাম্প্রতিক কালে খবর প্রকাশিত হয়েছে — অনলাইনে 
বেল টিকিটের প্রস্তুতি চলছে। অনলাইন মানেই no line! রেল 
ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ক্রেডিট কার্ড পাওয়া যাবে ব্যাঙ্ক 
থেকে, ফর্ম ভর্তি করা যাবে কমপিউটরে বসেই। গন্তব্য স্থান, দিনক্ষণ, 
নাম ঠিকানা দিয়ে ই-মেইলে পাঠিয়ে দিতে হবে Main 5erver-এ। 
কিছুক্ষণের মধ্যেই Seat পাওয়া যাবে কিনা তার খবর আসবে। 
এরপর দিতে হবে ক্রেডিট কার্ডের তথ্য। তারপর ব্যা্ক হয়ে ঠিক 





ছি ছি 
ke 

















ঠিক টাকা পেলেই টিকিট চলে আসবে courier অথবা Password 
দিয়ে কোন নির্দিষ্ট কাউন্টার থেকে নিয়ে আসতে হবে ক্রেতাকে। 
প্রতি পদক্ষেপেই কিন্তু পরবর্তী পদক্ষেপের ঠিকানা থাকে । একটিতে 
আটকে গেলেই পরেরটিতে যাওয়া সম্ভব নয়। তথাপ্রযুক্তি নির্ভর 
ব্যবস্থার এটাই বোধহয় সবচেয়ে বড়ো অস্তরায়। তাছাড়া একটি 
কমপিউটর, নেটওয়ার্ক অথবা ইন্টারনেট সংযোগ সবকিছু ঠিক 
থাকলেও Courier এর দক্ষতার উপর নির্ভর করতে হচ্ছে। অথবা 
(কোনও একটি জায়গা থেকে Password দিয়ে টিকিট সংগ্রহ করলেও 
সেই যাওয়া আসার ব্যাপারটা থেকেই যাচ্ছে। মূল লাভ বোধহয় 
লাইনে দাঁড়ানোর প্রাথমিক পদ্ধতিটা থাকছে না। কিন্তু তাও ঠিক 
নয়। যে মানুষটি লাইনে দাঁড়াচ্ছে তার প্রতি ঘন্টার দাম খুব কম। 
অথচ অনলাইনে নিজে নিজে সংরক্ষণ করতে হবে । একটি অপেক্ষাকৃত 
দামী মানুষের আরও দানী সময় নষ্ট হবে। তার ওপর আছে টিকিট 
সংগ্রহের ঝামেলা। মধ্যবিস্ত বুদ্ধিজীবি কিছু মানুষ ছাড়া কেউ এই 
বিষয়ে আগ্রহী হবেন কিনা বলা মুশকিল। 

একই ঘটনা ঘটছে ব্যাক্ষের ইলেকট্রনিক ব্যান্ধিং প্রযুক্তির বাড়িতে 
বসে টাকা একটি আাকাউন্ট থেকে অন্য আযাকাউন্টে জমা করা অতি 
সহজ। কিন্ত যতটা দ্ৰুত প্রচলন হবে ভাবা হয়েছিল তা হয়নি একটু 
তলিয়ে দেখলেই আবিষ্কার করা ATCA logistics | কেনন করে টাকাটা 








বাড়িতে আসবে? মনে হতেই পারে আধুনিক জীবনযাপনে তবে 
তথ্যপ্রযুক্তির অবদান কি বাড়বে না? হয়তো সফলভাবে তথাপ্রযুক্তির 
বাবহার শুরু হবে তখনই যখন সমাজের প্রতিটি স্তরের লোকেদের 
কাছে তথ্যপ্রযুক্তির ধারনা পরিদ্ধার হবে এবং জীবনের প্রতি স্্রেই 
তথ্যপ্রযুক্তিকে পেতে পারবো আমরা 





অর্থনৈতিক মন্দার বাজারে যখন সবকিছুই নেতিবাচক — 
কমপিউটর হার্ডওয়্যার প্রযুক্তিকে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে আসছে 
ভারতের ছোট্ট শহর ও গ্রামণ্ডলি। এতদিন পর্যন্ত তথা প্রযুক্তি ছিল 
শহরে সভ্যতার নবতম সংযোজন। বিক্রির পরিধি ছিল খুবই কম 
দিন বদলে গিয়েছে। কমপিউটর এখন পৌঁছেছে গ্রাম পঞ্চায়েতে 
২০০১-২০০২ সালে মোট শহরে কমপিউটর বিক্রির পরিমাণ 
১০৬% বেড়েছে। ২০০০-২০০১-এ শহরগুলোতে পি সি বিক্রির 
পরিমাণ ছিল ২.৪ লাখ আর ২০০১-২০০২-এ বিক্রি হয়েছে ৪.৯৬ 
লাখ ইউনিট | MAIT 08 সমীক্ষা অনুযায়ী ছোট শহর অথবা বর্ধিষুঃ 
গ্রামে ক্রমশ কমপিউটর বিক্রি আরও বাড়বে MAIT এর প্রেসিডেন্ট 
শ্রীযুক্ত এস ডেভরাজনের মতে ২০০৩-এর মার্চ মাসের মধো পিসি- 
র সামগ্রিক বিক্রি বাড়বে প্রায় ১২ শতাংশ মোট বিক্রির পরিমাণ 
দাড়াতে পারে প্রায় ১.৯ মিলিয়ান MAIT এর ভবিষাদ্থাণী অনুযায়ী 
২০০৩-এর মার্চ নাগাদ ছোট শহরগুলি মোট বিক্রির ৩০ শতাংশ 
দখল করবে। ২৫ থেকে ৫০ হাজারে পাওয়া যায় এমন একটি 
কমপিউটর বিক্রি নিয়ে এত যুক্তি আর আলোচনার কারণ অনেক 
ছোট শহরগুলোতে যত বেশি কমপিউটর প্রচলন হবে — আরও 
বেশি কমপিউটর পেরিফেরাল অর্থাৎ সিডিরম ড্রাইভ, প্রিন্টার, স্ক্যানার 
ইত্যাদি বিক্রি, হবে। বিক্রয় করা জিনিসগুলির মেরামত ও 
রক্ষণাবেক্ষণের জনা হার্ডওয়্যার বিশেষজ্ঞ আরও বেশি দরকার হবে। 
হিসেব করলে দেখা যাবে একটি কমপিউটর ঠিক ঠিক ভাবে ব্যবহার 
করলে — দামের শতকরা ২০ ভাগ প্রায় এর দেখভাল ও আরও 
নতুন যন্ত্রাংশের জন্য খরচ হয় বছরে। ছোট শহরের লোকেরা 





প্রাথমিক চমক কাটিয়ে ওঠার পরই, আরও বেশি করে তথ্যপ্রযুক্তি 
বিষয়ে উৎসুক হয়ে পড়বেন এবং আরও বেশি semi-skilled 
কমপিউটর 
ity service’ এখনও ছোট শহরগুলিতে 
শহরগুলিতে NIIT, APTECH-এর ট্রেনিং সেন্টার 
গুণগত মান ও সুযোগ সুবিধা সাধারণত কোলকাতার থেকে অনেক 
কম। আরও ছোট শহরগুলোতে স্থানীয় কমপিউ 
ট্রেনিং সেন্টার খুলবে। আপাত দৃষ্টি 























কমপিউটরের দুনিয়াতে আসলেও গুণ 


হবে এমন আশা করা যায় না 


mobile হয়ে যাবে। সেলফোনের 
একই সাথে জরুরী হয়ে 
কমপিউটরের যেভাবে দাম কমছে _ নিন্ম আ 
ডেস্কটপ কিনতে পারেন অথচ ল্যাপটপের 
হয়তো চাহিদা বাড়লে দাম আরও কিছুটা 
চলছে প্রচলিত ধারনার বাই! 
তৈরির জনা। প্রায়শই ১০,০০০ টাকা 





বেরিয়ে নতুন 
কমপিউটর পাওয়া যাবে 
বলে খবর প্রকাশ হচ্ছে আবার সব চুপচাপ। সম্ভবত বড় 
কমপিউটর কম্পানির নজর এই অল্প দামে 
কমপিউটরের দিকে না পড়লে বাজারের প্রচলন হবে না 

অর্থনৈতিক মন্দা ভারতীয়দের Body shopping-« 
থেকে সরিয়ে আনছে। ক্রমশ আমরা দেশে থেকে কাজ করাতেই 
আগ্রহী হয়ে পড়ছি। আগামী সংখ্যাতে কমপিউটর পেশাদারের নতুন 
ধারা নিয়ে আলোচনা করা যাবে। 











চিন্ময় চট্রোপাব্যায় হংকং ব্যাঙ্কের রেকর্ডস একজিকিউটিভ। 0] 




















WwW. 
fal 


ah 


মপিউটর তথা ও প্রযুক্তিতে গাণিতিক 
যুক্তিবিদ্যা (Mathematical Logic), 
সংখ্যাতান্ত (Statistics), সমবায় ও 


বিন্যাস (Permutation and Combi 





উত্তর দিতে পারে না। ভুলটা ধরা পড়লে 





আমরা চিন্তা করে, অন্ধ করে বুঝতে পারি 
ব্যাপারটা কি 

ধরা যাক E এব! 
টাকার পুঞ্জীভূত বাজির (Jackpot) খেলা 
খেলছে। একটা ধাতুর টাকা শূন্য ঘুরিয়ে ফেলা 
হবে, মাটিতে পড়লে কোন দিকটা দেখা যাজে, 
সেটা সঠিক বলতে হবে (Tossing of a coin 
— ছেলেবেলার Head/Tail খেলা)। যে 
প্রথমে ছ'বার সঠিক বলতে পারবে, সেই 
'জিতবে। ধরা যাক, আটবার খেলা হয়েছে 
এবং ক পাঁচবার ও 'খ' তিনবার ঠিক বলতে 
পেরেছে__এমন সময়ে কোনো কারণে খেলা 
বন্ধ করে দিতে হল। এবারে, বাজির টাকাটা 
দু'জনের মধ্যে কিভাবে ভাগ করা হবে। 'ক' 
হয়ত বলবে যে সেই জিতছিল (5-3) তাই 
পুরোটা তারই প্রাপ্য। 'খ' বলবে খেলা 
অসম্পূর্ণ, তাই আধাআধি ভাগ হওয়া উচিৎ। 
একজন বিচারক (Referee বা গাগা) হয়ত 
বলবেন, 'ক' আটভাগের পাঁচভাগ ও “x” 


একটা 10 লক্ষ 





রে দণ্ড ২০০, 






FG Bae অঙ্ক 


শান্তনু চট্টোপাধ্যায় 
নানাভাবে চিন্তা করলে একটি অঙ্কের অনেক উত্তর পাওয়া স্ব । 














খেলাটা আবার শুরু হলে 'খ'-এর খেলাটা 
জেতার একমাত্র উপায় ছিল পরপর তিনবার 
সঠিক উত্তর দেওয়া। যাব সম্ভাব্যতা 
আট ভাগের একভাগ (0.5x0.5x0.5) 
সুতরাং, “ক পাবে আটভাগের সাতভাগ ও 
“খ' পাবে একভাগ। আপনাদের কি মনে হয়? 





ধরা যাক একটা শহরে ২ লক্ষ লোক বাস 
করে। এখানে একটা খুন হল এবং খুনীর 
আংশিক হাতের ছাপ পাওয়া গেল এবং সেটা 
মিলিয়ে দেখা গেল যে শহরের তিনজন 
বাসিন্দার হাতের ছাপের সাথে এই আংশিক 
ছাপ মিলে যাচ্ছে — এই তিনজনের মধ্যে 
একজন হত্যাকারী। তা হলে, এক নির্দোষ 


তিনভাগ পাবে। Pascal কিন্তু বলেছেন যে | মানুষের এই রকম আংশিক হাতের ছাপ মিলে 


যাবার সম্ভাব্যতা দু'লক্ষের মধ্যে দুই, মানে 
এক লক্ষের মধ্যে এক (1-+1,00,000) | অনা 
দিক থেকে দেখলে, হাতের ছাপ মিলে গেলেও, 
মানুষটি নির্দোষ__এর সম্ভাবাতা তিনজন 
লোকের মধো দুই জনের, অর্থাৎ দুই- 
তৃতীয়াংশ । কোনটা ঠিক? গণিত বলছে, 
শেষেরটা। 

এবারে এত গরম পড়েছে যে আমি বেশ 
কয়েকটা তরমুজ কিনে খাবার জনা রেখে 
ছিলাম। কেনার সময়ে ওজন ছিল10কিলো। 
আমার অধ্যাপক বন্ধু কেনার সময়ে বললেন 
যে, ওর 99% জল এবং 1% তরমুজের 
সারাংশ আজকে, দিন তিনেক বাদে, অধ্যাপক 

















তাই "খাই জয়ী এবং 
এটাই নিয়ম করতে হবে। 





























Can you do it 
another way? 






না-_যিনি 
প্রথম 


'ভ'), তার নাম কেটে দিয়ে, তারপরে 
বাকী সকলের প্রথম মনোনয়ন নতুন করে 
হিসেব করতে হবে। তাহলে 'ক' 18 খানা, 
‘a’ 16. 'গ' 1261 এবং 'ঘ' 9-টা প্রথম 
মনোনয়ন পাবেন এবং এবারে এদের মধ্যে 
সবচেয়ে কম যিনি পেয়েছেন (এখানে `T’), 
তার নাম এবারে বাদ দিয়ে আবার নতুন করে 
প্রথম মনোনয়ন গুণতে হবে। এইভাবে যদি 
আমরা চলতে থাকি, দেখব 'গ'-ই জয়ী 
হবেন। এটাই 'গ'-এর দলের লোকেদের দাবী। 
ow এতক্ষণ চুপ করে সব দেখছিলেন, 
শুনছিলেন এবং মনে মনে অন্ধ করছিলেন। 
এবারে তিনি উঠে বললেন যে সত্য গণতান্ত্রিক 
প্রক্রিয়া হল প্রথম অনোনয়নকে পাঁচ নম্র, 
a| দ্বিতীয়কে চার নম্বর, এইভাবে পঞ্চম 
পরিমাণ কমেছে। যখন কিনেছিলাম 10 মনোনয়নকে এক নম্বর দিয়ে, সব প্রার্থীর 
কিলোর 1% অর্থাৎ 100-গ্রাম হয়েছিল | হল এবং অনেকেই বললেন যে ক্লাবের | ভোটের মূল্যায়ন করে জয় ঠিক করতে হবে। 
সারাংশ। এখনকার ওজন ধরা যাক **' | নিয়মাবলী খুবই পুরোনো, বস্তাপচা__ও সব এইভাবে হিসেব করলে, দেখা যাবে "ঘ'-এর 
কিলো। তাহলে .২"-কিলোর 98% হল জল, | আর মানা যাবে না এবং নিয়মাবলীতে বলাই | প্রাপ্ত ভোটের মুলা সবচেয়ে বেশি — (৯) 
আর 2% হল সারাংশ । অর্থাৎ,0.02%= 100 | আছে যে সদস্যদের দুই-তৃতীয়াংশ চাইলে যে | নম্বর এবারে কে তার গণিতের অধ্যাপক 
গ্রাম, এবং x = 5,000 গ্রাম বা 5 কিলো। | কোনও নিয়মকে পরিবর্তন করা যায়। সিদ্ধান্ত | বন্ধ কানে কানে ফিসফিস করে কি সব 

হল যে ভোটের নিয়ম বদলানো হবে। 'ক'- | বললেন। S দাড়িয়ে পরে বললেন এই সব 
এর সমর্থকরা জযোল্লাসে বললেন যে 'ক'-ই | হিসেবের কোনোটাই সঠিক নয়। প্রত্যেক 
সবচেয়ে বেশি প্রথম মনোনয়ন পেয়ে | প্রার্থীকে অন্য একজনের সাথে সরাসরি তুলনা 
জিতেছেন এবং এটাই নিয়ম করতে হবে। W- করে, জয়ীকে আরেক জনের সাতে সরাসরি 
তুলনা করে এবারে যে জয়ী তাকে 
তৃতীয়জনের সাথে তুলনা করে, এইভাবে 
| চলতে হবে। বলা বাহুল্য, 'ঙ' “ঘ'-কে ২৮- 
২৭ ভোটে হারাবেন, 'খ'-কে ৩৩-২২ ভোটে 
| হারাবেন Rent) অতএব, “ভাই জয়ী। 
আপনাদের কি মনে হয়? কোন পদ্ধতিটা 


মহাশয় আমার বাড়িতে এসে দেখেন যে 
তরমুজগুলো পড়ে থেকে শুকিয়ে উঠছে, 
খাওয়া আর হয়ে ওঠেনি। উনি বললেন, 
তরমুজগুলো শুকিয়ে এখন 98% জল আর 
2% তরমুজের সারাংশ তরমুজগুলোর এখন 
ওজন কত? উত্তর:5 কিলো।কি করে সম্ভব? 
তরমুজের সারাংশ রয়েই গেছে, কেবল জলের 



























সবচেয়ে বেশি 'গণতান্ত্িক'₹ আমার মত? 
সেটা এখন বলব না? 

ভোট নিয়ে অঙ্কের বহু 'খেলা" আছে। 
ধরা যাক গড় মানিকপুর বিধান সভায় 
১০০ সদস্য — এদের মধ্যে ৪৭ জন ‘ক’ 
দলের, ৪৪ জন 'খ' দলের, ৩৯ জন 'গ" 
দলের | দেখা যাবে, তিনটি দলেরই শক্তি 
সমান! কারণ, যে কোনও দুটি দল একমত 
হলেই বিধানসভায় জিতে যাবেন হ্যা, এই 
সব অঙ্কে দল ভাঙা-ভাঙি, একদল থেকে 
অনা একটি যাওয়া, এই সব একেবারে 
নিষিদ্ধ। 

এক আগে, ওই বিধানসভায় চারটি দলের 
সদস্য ছিল — ২৭ জন ‘ক’ দলের, ২৬ জন 
শখ, ২৫ জন 'গ' ও ২২ জন "ঘ' দলের। 
দেখা গেল “ঘ' দলের কোনও মূলাই নেই, 
যদিও তাদের সদসা সংখ্যা ২২ আর সবচেয়ে 
বড় দলের ২৭। ২২ জন সদস্য নিয়েও 'ঘ' 
কিছু করতে পারেননি, যা নাকি আজ মোটে 
৯ জন সদসা নিয়ে 'গ' পারছেন। কারণ, 
তখন 'ক', “খা ও "গা" তিনটি দলের দুইটি 
দল মিলেই সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যেতেন — 
ওঁদের তিন দলেরই সমান দাপট ছিল — 
কে কেউ পাত্তাই দিত না! 
রাজনীতি-বিশারদ পণ্ডিতরা জানেন যে 
খুব কম সদসা নিয়েও (ভাগো থাকলে) 






















এবারে দেখা যাক ৯ সদসোর একটা পর্যদে 
(8০আ-এ) কি করে যে কোনও দুই জন 
মিলে একটা অতি garam সিদ্ধান্ত নিরূপণ 
করতে পারে ‘ক’ ও “খ" একটা বুদ্ধি বার 
করলেন। পরে 'ক’, “খ' ও 'গ' তিনজনে 
গোপনে বৈঠক করে ঠিক করলেন যে তাদের 
তিনজনের মধ্যে যে (সংখ্যা-গরিষ্ঠ) সিদ্ধান্ত 
হবে, সেটাকে তিনজনেই মেনে নেবেন এবং 
পরবর্তীকালে সবসময়েই ওই সিদ্ধান্ত থেকে 
বিচ্যুত হবেন না। এবারে ওরা একটা সিদ্ধান্ত 
নিলেন॥ এর পরেই, ওরা 'ঘ' এবং 'ঙ'-র 
সাথে অনুরূপ গোপন বৈঠক করে ঠিক করলেন 
যে ওদের পাঁচ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা 
ওপর ভিন্তি করে যে সিদ্ধান্ত নেবেন, সেটা 
সবাই মেনে নেবেন ও সর্বদাই সমর্থন 
করবেন। দেখা যাবে যে “কা, 'খ' ও 'গ' যে 
সিদ্ধাড নিয়েছিলেন, সেটাই পাচ জনের 
সিদ্ধান্ত হলো | পর্যদের বৈঠকে পাঁচ জনই ওই 
সিদ্ধান্তকে সমর্থন করলেন — সেটাই পর্যদের 
সিদ্ধান্ত হলো। বাকী চারজন সদস্য কি বললেন 
বা কি করলেন জানার প্রয়োজন নেই। 

আরও বহু ধরনের অন্ধ আছে। এবারে 





অপ্রত্যাশিত এবং 'কাকতলীয়' ঘটনার উদাহরণ 
দিয়ে শেক করি। Kennedy-3 হত্যার পরই 
বহু পত্র-পত্রিকায় Lincoln ও Kennedy-3 
মধ্যে আশ্চর্যজনক সম্বন্ধ আবিদ্ধার করেন। 
Lincoln ১৮৬০ সালে ও Kennedy 
















শিয়েছিল। Oswald একটা পণ্যাগার থেকে 
Kennedy © গুলি করে একটা থিয়েটারে 
পালিয়ে যায়। আরও বহু কিছু সাদৃশ্য ছিল __ 
সব ভুলে গিয়েছি। 

এইসব পড়ে এক কমপিউট র বিজ্ঞানী 
মার্কিন যুক্তরাষ্ট্রের সব সভাপতির সম্বন্ধে 
বহু তথ্য সংগ্রহ করে একটা কমপিউটর 
প্রোগ্রাম চালিয়ে দিয়েছিলেন।উনি দেখলেন 
যে কোনও দুই জন সভাপতির মধ্যে ওই 
ধরনের যোগাযোগ বা সাদৃশ্য পাওয়া যায় 
— যেমন William Mckinley এবং 
James Garfield | মনেই Republican 
দলের সদসা ছিলেন এবং 0॥০-তে জন্ম 
ও শৈশবকাল কাটিয়েছিলেন। দু'জনই 
মার্কিন গৃহযুদ্ধে লড়াই করেছিলেন এবং 
Gold Standard-এব সমর্থক ছিলেন। 
পদবী আট অক্ষরের দু'জনই নিহত হবার 
পরে, তাদের Vice President-31 
(agma Theodore Roosevelt ও. 
Chester Alan Arthur) সভা পতি 
হয়েছিলেন, এই দুই জনেই New York 
শহরের বাসিন্দা ছিলেন এবং নামে AAO 
১৭টি অক্ষর ছিল। দুই জনেই তাদের 
সভাপতি হবার পরে প্রথম যে সেপ্টেম্বর 
মাস আসে, সেই মাসে নিহত হয়ে ছিলেন। 
আততায়ীদের (Charles Guiteau ও 
Leon Czolgosz) নাম বিদেশীয় ইত্যাদি। 


























নজরদারি 


জহর সাঁতরা 
আপনি জানতে পারছেন না, কিভাবে আপনার কমাপিউটরে নজরদারি চলছে। 


কটি কিন্ট্রোক রেকর্ডার নিঃশব্দে রেকর্ড 
করে চলেছে আপনার কমপিউটরের সব 
চিঠি, সব নথি। বস্তুত কিস্টোক রেকর্ডার 
একটা বেশ গোলমেলে প্রোগ্রাম এদের 
বিজ্ঞাপন থেকেই বিপদটি বোঝা যাবে:আপনার 
কমপিউটরের সব কাজ আপনি রিয়াল টাইমেই | স্প্যাম মেলে যে বিজ্ঞাপন আপনি পান _ 
দেখতে পাবেন। কিস্ট্রোক রেকর্ডার একটি | কমপিউটরে কে কি করছে সব জেনে নিন ঠিক 
কমপিউটরে একজনের করা সব কাছই রেকর্ড | সেই রকমই ঘটবে। 
করে রাখতে পারে। এবং তা জানিয়ে দিতে প্রতিটি প্রোগ্রামের কর্মপদ্ধতি প্রায় 
পারে অনাদেরও। তা তারা পৃথিবীর যে প্রান্তেই | একইবকম। এগুলি ইনস্টল করা হয় 
থাকুন না কেন। ভাবা যায়, আপনার শত্রু, মিত্র, | গোপনভাবে। চালু করা হয় উইনডোজের 
প্রিয়জন বা কর্মচারী সংক্রান্ত সব তথাই এমন | সাহাযো। বেশ কিছু প্রোগ্রাম এমন আছে যেগুলি 
(কোন লোকের কাছে পৌছে যাচ্ছে যা আপনার | কেউ কমপিউটরে লগ করলেই চালু হয়ে যায়। 
পক্ষে বিপজ্জনক। এটা যদি সাধারণভাবে কারও কথা রেকর্ড করে | আর কিছুই মনে হয় না। আদতে এটা 
যদি কোন বস এই রেকর্ডার ব্যবহার করেন | রাখার মত ব্যাপার হত তাহলে এতটা সমস্যা | তুলনামূলকভাবে বড় আর এক ধরনের 
তাহলে অচিরেই তার কর্মীদের কাছ থেকে শ্রদ্ধা | হত না। কারণ এখানে রেকর্ড করা হচ্ছে প্রোগ্রাম। 374KB অস্ট্রেলিয়ান প্রাইভেসি 
হারাবেন তিনি। যেভাবে কোন মহিলার ঘরে | ডিজিটাল কমপিউটর croft: প্রক্রিয়ায় বস্তুত 
যদি কেউ কোন ভিডিও ক্যামেরা রাখলে | এটা হয়ে দাঁড়াচ্ছে কমপিউটর স্তনে এক ধরনের 
অভিযুক্ত হবেন। বাবা কিংবা ছেলে যে কেউ 
এই কাজ করলে অপরাধ দাঁড়াবে একই রকম। ওপর নজরদারি করার কাজ শুরু করে লগ 
অনের খুটিনাটি জেনে নিয়ে। এরপর এটি 
চমৎকার একটি ধারাবাহিক তালিকা তৈরি করে 
ফেলে যে কমপিউটরটি কখন কি করছে। আঘাত 
হানা শেষ হওয়ার পর নজরদার লগটি পড়ে 
নেয়। ক্যানারি প্রতিটি কিস্ট্রোক রেকর্ড করে না, 
কিন্তু প্রতিটি কাজকর্ম জেনে নেয়। গোয়েন্দা 
জেনে নেন বউ ই-মেইল করেছে অথবা মেয়ে 
| বাপের সঙ্গে গল্প করেছে। XLog একটি মুছে 






প্রোগ্রাম আছে। এটি সন্দেহভাজন লোক বা 
কোন উচ্চপর্যায়ের অপরাধীদের ক্ষেত্রেই 
বাবহার করা হয়। কিন্তু এখন এমন কোন 
সফটওয়্যার ব্যবহার করে যে কেউই অন্যের 
ব্যক্তিগত এলাকাতে নজরদারি চালাতে পারে। 


এবং কি কি ছবি দেখা হয়েছে IS | বহু স্পাই 
প্রোগ্রামেই গোয়েন্দা একটি কমপিউটরকেই লক্ষ্য 
হিসেবে ব্যবহার করেন।কিন্তু XLog কাজ করে 
অন্যভাবে | এতে আপনি যে কোন কমপিউটরেই 
কাজ করতে পারেন। বলতে গেলে পৃথিবীর 
যে কোন কমপিউটরেই গিয়েই লক্ষ্যবস্তু কি 
করছে তা জেনে নেওয়া যায়। যে কোন সময়েই 
দুটো কমপিউটরকে ইন্টারনেটে সংযুক্ত করা 
যায়। মোদ্দা কথা হল XLog টাগেটের সব 
কাজকর্মই রেকর্ড করে এবং গোয়েন্দার চাহিদা 
অনুযায়ী তা সবই সরবরাহ করে। 

ক্যানারি হল একগুচ্ছ চমৎকার দেখতে 
হলুদ বাটন আপাতদৃষ্টিতে যাকে ডেটাবেস ছাড়া 

















































পাশা গোয়েন্দা মশাই এর | হয় না। বস্তুত এটিই সবচাইতে ক্ষতিকর এবং 
-- কাছে পৌঁছেও যাবে। | বিপজ্জনক 
* এই প্রোগ্রামণ্ডলি যে এই প্রোগ্রামণ্ডলির সাহায্য বিয়ে থেকে 
বিরাট জটিল একটা | বন্ধুত্ব সব কিছু ভেঙে দেওয়া যায়। এই 
কিছু তা মোটেই aa) | প্রোগ্রামশুলির ক্ষতিকর দিক সম্পর্কে জানতে 
অনেকটা ব্যাঙ্কের | হলে বিশদে জেনে নেওয়া ভাল। 
স্প্রে শিটের মতই | www.gmegdesign.com এ গিয়ে XLog 
দেখতে। ডাউনলোড করে নিতে পারেন। ক্যানারি নিয়ে 
স্পাই সফটওয়্যারে | জানতে হলে যেতে হবে canary.p3.nn a} 
সর্বশেষ সংযোজন | যদিও সম্প্রতি এটা কাজ করছে না। এই 
Ispynow কাজ করে | প্রোগ্রামটা c-net download.com এ এখনও 
চস , আরও রিয়্যাল টাইমে। | পাওয়া যায় I NETObserve da নিজস্ব ওয়েব 
শশা আজ em ০০০ এটা প্রতিটি প্রক্রিয়া | সাইট হল www.exploreanywhere.com 
করতে আধঘন্টা সময়ও পাবেন। এর একটি | দেখার এবং টার্গেট কমপিউটরটির উইন্ডো | এবং 191০৬ সম্পর্কে জানতে গেলে যেতে 
আকর্ষণীয় বৈশিষ্টা হল এটা একটা ওয়েবক্যাম | ওপেন করে। এরপর যে কোন লিঙ্কে ক্লিক করে | হবে www.spypatrol.coms 1 
চালু করতে পারে, যার সাহায্যে ব্যবহারকারী | দিতে পারে যে কোন ডিটেইল। এটি টার্গেট 
এবং তার পাশের প্রতিবেশের গোপনে ছবি | কমপিউটরে মেইল করেও গোপনেইনস্টলকরা | শ্রী জহর Hea] একজন কমলিউটর বিবয়ক 


তুলে নেওয়া যায়। সেই ছবি যথাসময়ে | যায়। এরজন্য কোন হোস্ট মেশিনেরও দরকার | লেখক। a 


কমপ্উটর 


কমপিউটর 


l 
| 
| 
তথ্য ও প্রযুক্তি | তথ্য ও প্রযুক্তি 
| 


1 would like to subscribe to ‘Computer Tothyo O Projukti’ 


‘Computer Tothyo O 2৩11 
A Monthy Bengali Magazine on Computer টিন 











সিলিকন ডায়েরি 














জয়ন্ত গুপ্ত 

ওয়েবসাইটে কমিউনিটি আ্যার্টিভিজমের সুচনা | 
ত কয়েক বছর ধরে নানা বিচিত্র বিষয়ের | মানুষ দূরেই রয়ে যাবে। এরকম যদি ঘটে তাহলে | স্বাধীনতা দিবস এখানে বিশেষ বিশেষ ডীবিকার 
ওপর ওয়েবসাইটের খবর শুনে শুনে | বিশ্বায়নের এত ঢাক পিটিয়ে লাভ কি হল। (লোকদের জন্যও বিশেষ পরিষেবার ব্যবস্থা রয়েছে 


আমরা ক্লান্ত হয়ে গেছি। তাবে সবাইকে 
চমকে দিয়েছেন ক্রিমন্টের বাসিন্দারা নিজেদের 
এলাকার নানা সমস্যা ও সন্তাবনাকে তুলে ধরার 
জন্য তারা তৈরি করেছেন www.fremont- এ পারে তার দ্কেটবোর্ড বা এমপির প্লেয়ারটি। 
online.org নামে একটি ওয়েব সাইট । সঙ্গে যোগাযোগ না রাখাই একটা রেওয়াজ হয়ে আক্ষরিকভাবেই জাল জগতাজোড়া, বললেন 
উদ্যোক্তাদের দাবি সাইট স্থাপন করবে কমিউনিটি | দীড়িয়েছে। সাইটটির মাধ্যামে আমরা প্রতোককে areca, যিনি সিটি লাইব্রেরি আডভাইসরি 
জ্যান্টিভিজমের একটি নতুন দৃষ্টান্ত। একমুঠোয় বাঁধতে চাইছি। গড়ে তুলতে চাইছি বোর্ডের কমিশনারও বটে | তার মতে, বিশ্বায়নের 
নিজেদের মধ্যে যোগাযোগ" । পাশাপাশি একথাও মনে রাখতে হবে প্রতিটি মানুষ 
এই ওয়েবসাইটের মাধমে নির্দিষ্ট কোন | একটা নির্দিষ্ট এলাকায় থাকে। বাস করে একটি 
যোগাযোগ স্থাপন করতে পারবেন। আদানপ্রদান | বলকভিত্তিকপার্টিরও পরিকল্পনা করা যায়। কোনও নির্দিষ্ট পরিবেশে, নির্দিষ্ট প্রতিবেশীদের সঙ্গেই। 
করতে পারবেন বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের | প্রতিবেশীর গ্যারাজ বিক্রি হচ্ছে কিনা জেনে | এর মানে কিন্তু কৃপমন্ডুকতা নয়। সুতরাং 
মতামত | বিভিন্ন রিসোর্সের সাহাযো | নেওয়া যায় সেই খবরও এলাকার পানীয় জল, কমিউনিটি ওয়েবসাইটকে কোন আগ্চলিকতা বলে 
বিদ্যুৎ, আইনশৃঙ্খলা সব সমস্যা সমাধানের উড়িয়ে দেওয়া ঠিক হবে না। 
ক্ষেত্রেই এই উদ্যোগ একটি কার্যকর ভূমিকা নিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তায় 
পারে ।এভাবে ওয়েব হয়ে উঠতে পারে সবাইকে হাত দেওয়ার কোন BORE এই সাইটের নেই। 
এক জায়গায় জড়ো করার একটা কার্যকর টুল। ব্যবহারকারীরা কতক্ষণ সাইটে থাকছেন, থেকে 
কি করছেন তা জানার কোন চেষ্টাই নির্মাতারা 
করবেন না। এখানে অবশ্য কোন চ্যাটরুম নেই। 
সন্ভবত শিশুদের কথা ভেবে এবং একবার শুরু 
হলে চ্যাটের রাশ টানা যাবে না একথা ভেবেই 


ফ্রিমন্টের এক বাসিন্দা জযন্ডি ম্যাকরে,যিনি | Ae, মসজিদ, মন্দিরে ধর্মীয় আচারের সময় জেনে 
এই ওয়েবসাইটের কাজকর্ম তদারক করছেন | নেওয়া যাবে এখান থেকে। এরই পাশাপাশি 




























ডিজিটাল প্রযুক্তির খুঁটিনাটি-১ 


সদাশিব দাশগুপ্ত 


এই ধারাবাহিকের প্রথম পর্বে ডিজিটাল প্রযুক্তির প্রাথমিক ধ্যানধারনা নিয়ে আলোচনা | 


করছি একটা ডিজিটাল পৃথিবীতে । তার প্রমাণও রয়েছে 
ada কমপিউটরের ব্যবহারের ফলে অফিসগুলিতে 
কমীসংখা হাস পেয়েছে, এখন প্রায় সবারই একটা 
"ওয়েবসাইট ' আছে, কেউই এখন আরও খুব বেশি টাকা নিয়ে 
চলাফেরা করেন না, তাদের কাছে থাকে ক্রেডিট কার্ড অথবা 
এটিএম কার্ড, ইত্যাদি ইত্যাদি। দৈনন্দিন কথোপকথনে 
“bitslag’, “jitterati’, "NIMQ' এবং *CGUoe’ ইত্যাদি 
শব্দগুলিও আমর! প্রায়শই শুনে থাকি। পৃথিবীর সমস্ত স্থাবর 
অস্থাবর জিনিসের 'ডিজিটাল' চাবিকাঠি এখন প্রযুক্তিবিদদের 
নখদর্পণে। প্রতিটি খ্রস্থাগার ও সংগ্রহশালায় এখন একটি 
অনাতম আলোচনার বিষয় হলো : যদি আমরা “ডিজিটাল' না 
হই, বা যদি “ডিজিটাল: au না দেখি, তাহলে আমরা 
নিজেদেরকে কাগজের পৃথিবীতে 'নির্বাসিত" করবো । 
তবুও, ডিজিটাল প্রযুক্তিকে আকড়ে ধরাই হয়তো মানুষের 
কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটি সাধারণ ভাষার 
জন্ম দেওয়া দৈনন্দিন জীবনের কার্যকলাপে যার একটা সুদুর প্রসারী 
ভুমিকা থাকবে। এই ধরনের সাধারণ ভাবাই হলো একটি সম্প্রদায় 


(রন সাল কা তর 


words matter more than in our view of the place of 


preservation in the digital world in which we live" | 


ডিজিটাল প্রযুক্তির প্রাথমিক ধারণা 
প্রাথমিকভাবে, আবহমান কাল ধরে চলে আসা সংযোগবাবস্থার 
একটি প্রসারিত ক্ষেত্র হিসেবে বর্তমান ডিজিটাল প্রযুক্তিকে বর্ণনা 
করা যায়। পারষ্পরিক সংযোগ স্থাপন এবং তথ্য আদান প্রদানের 
ইচ্ছে থেকেই কিন্তু প্রযুক্তিগত উন্নতির পরিকাঠামো গড়ে ওঠে। 
আজকের ডিজিটাল পৃথিবীও ডিজিটাল ফরমাটে তথ্য তৈরিতে, 
রক্ষণাবেক্ষণে এবং আদান প্রদানে বেশি বান্ত | ডিজিটাল তথা হলো 
এক বিশেষভাবে বানানো তথ্য যা সহজেই কাজের সুবিধা অনুযায়ী 
সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে বিক্রি ও করা যায়। 

তথ) বিভিন্ন আকার নিতে পারে। প্রধানত তথ্যের আকারকে 
দু'ভাগে ভাগ করা যায়, প্রতীকী তথা (symbolic informa- 
tion) এবং (coded information)! এবার আসুন আমরা দেখি 
যে রোমান হরফের সবচেয়ে প্রচলিত অক্ষর 'চ' কে প্রাথমিক 
পর্যায় থেকে কি কি আকারে বর্ণনা করা যায়। আমরা শুরু করবো 
এতিহাসিক যুগের মুদ্রিত (printed) অক্ষর থেকে। 








পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি থেকে, যখন গুটেনবার্গ 
মুদ্রণ প্রণালী আবিষ্কার করেন, ১৫০০ শ্রীষ্টাব্দে পর্যন্ত সময়কে 
সাধারণত period of incunabula বলা হয়। ওই সময় থেকেই 
তখনকার মুদ্রক ও বই-এর ডিজ্ঞাইনাররা তাদের কর্মশৈলীকে এক 
নতুন মাত্রা দিতে শুরু করেন। তখনকার বইগুলি আকারে ও 
প্রকারে অনেকটা পূর্ববর্তী শতাব্দীর পান্ডুলিপির মতো ছিল। 
পরবর্তীকালে Geoffrey Tory-4 রোমান শক্ষরবিন্যাসের নীতি 
আবিষ্কারের পর থেকে মুদ্রক ও প্রকাশকরা গুটেনবার্গের আবিদ্ধার 
পুরোমাত্রায় বাবহার করতে শুরু করেন। 

নীচের ছবিটি হলো ১৫২৯ সালে 707-র লেখা Champ 
Feury থেকে নেওয়া বড় অক্ষরের 'চ'-এর একটি সচিত্র 
উদাহরণ | এখানে অক্ষরের নীতিকে 54০14-এর সুত্র মেনে একটি 
মানুষের দেহের অনুপাতের সঙ্গে তুলনা করা হয়েছে। এই ক্ষেত্রে 
16" হলো কাগজের ওপর কালির একটি নকশা। 

শূন্য (০) ও এক (১)-এর সমাহারে বিভিন্ন অক্ষরকে বর্ণনা 
করার পদ্ধতি অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল সেই সুত্র, 
অর্থাৎ বাইনারি সুত্র ধরে ডিজিটাল কমপিউটর তৈরির পরিকল্পনা 
প্রথম জার্মান গণিতজ্ঞ Gottfried Wilhelm von Leibnitz-43 


মাথায় আসে আজ থেকে প্রায় ৩০০ বছর আগে। ১৬৭৯ সালে 


Leibnitz এমন একটি যন্তের কল্পনা করেন যাতে বাইনারি 
সংখ্যাগুলি এক একটি গোলাকার বলের মাধ্যমে বর্ণিত হবে। ওই 
বলগুলি একটি পিনবল মেশিনের মধ্যে চক্রাকারে ঘুরবে এবং 






| প্রাথমিক লেভেলের পাঞ্চ কার্ড 
| Leibnitz-এর মতে, একটি 


গাণিতিক সূত্রে সবরকম গণনকার্য 
ও ১-এর বিভিন্ন সমন্বয়ে বর্ণনা 


1Leibnitz-এর এই সুত্রই 


| এই ঘূর্ণন পরিচালনা করবে কিছু 


আবিদ্ধারের ফলাফল পুরোমাত্রায় 

























ব্যবহার করতে পারবো। 

ওপবের ছবিটিও আবেকটি 
প্রতীকী নকশা-ব্রেইলি । এখানে অক্ষর 
*€' একটি fare কয়েকটি ছোটো ও 
বড়ো ফুটকির সাধামে দেখানো হয়েছে। 
এখানে লক্ষণীয় যে, এই নকশা যেমন 
tet অক্ষরকে বোঝায়, তেননি সংখ্যা 





‘see বোঝায়। পাৰ্থক্য বোঝায় যায় নকশাটি কোন ক্ষেত্রে 
(context) ব্যবহৃত হচ্ছে তার ওপর । এই ক্ষেত্রটি হলো ডিজিটাল 
আকারে তখোর বিবরণ দেওয়ার আরও একটি উপায় ৷ ব্রেইলিতে 
এই ক্ষেত্র এবং নকশাটি সন্বদ্ধে ধারনা থাকলে তথ্যের আদান প্রদান 
তাড়াতাড়ি ও সুষ্ঠুভাবে হয়। 
আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ হল, এমন এক ভাষা যাতে 
হাতের বিভিন্ন বিন্যাস ও ভঙ্গির উপর নির্ভর করে বিভিন্ন 
জিনিষেব 
বোঝানো হয়। 


মানে 

তবে 
শুধুমাত্র বিন্যাস বা 
ভঙ্গি দিয়ে সম্পূর্ণ অর্থ 
বোঝানো যায় না।তথ্য 
আদান-প্রদানের জন্য 
ওই দুটি উ পাদানই 
প্রয়োজন। উপরের 
ছবিটি এই ধবনের 
ভাষায় অক্ষর Et 
একটি প্রতি-রূপ। 

E অন্যদিকে, sema- 
| phore ভাষায় কোন 
ভঙ্গির প্রতীক একরকম পতাকা এবং হাতের ভঙ্গি থেকে 
অন্যরকম ভঙ্গিতে গেলে সংযোগ স্থাপন কার্যকরী হয়। ওপরের 

“চ'-এর এরকমই একটি উদাহরণ । ডিজিটাল 





= 
=: 
Java 
চলুন জাভায় 
অরিন্দম মুখোপাধ্যায় 
এবারের আলোচনার বিষয় মাল্টিকালার শ্যাডো টিকার । 
মান্টিকালার শ্যাডো হরাইজন্টাল টিকার SA / বত সত মৰন A 


(MultiClrShdwHorizontalTicker) 
এই টিকার আপলেটে এক বা একাধিক অ 
পাশাপাশি চলতে পারে। এক্ষে! 
(shadow) মতো দেখায় এবং লেখা, 







colour) দেখা যায় 
অনুচ্ছেদটি একটানা চলতে পার 


একসাথে মাত্র একটি অনুচ্ছেদই 





আগে এটিকে নে 


কাত দে coa si a rasom 
শা ote! On cm ot Pa rec 





মাল্টিকালার শ্যাডো ভারটিকাল টিকার 
(MultiCirShdwVerticalTicker) 

এই টিকার আ্যাপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি উপর 
থেকে নীচে বা নীচ থেকে উপরে চলাচল করতে পারে। এক্ষেত্রে 
অনুচ্ছেদের লেখাগুলি প্রতিচ্ছবির মতো দেখায় এবং লেখাগুলিতে 
নানারকমের রং-ও দেখা যায়। এক্ষেত্রেও একসাথে মাত্র একটি 
অনুচ্ছেদই দেখা যায় এবং অনুচ্ছেদটি একটানা চলতে পারে অথবা 
পরবর্তী অনুচ্ছেদে যাবার আগে এটিকে কোনও একটি নির্দিষ্ট জায়গায় 
থামানো যেতে পারে। 


ক শন 





18:81. ‘ae Manta 


i a'ia BR a d. a 


oe ৪-৫১ : মাল্টিকালার শ্যাডো ভারটিকাল টিকার বিন্যাস। 





আপ পপ পপ জল Poste 
সপ De সা পাপা On cat এল বশ 








(MultiCIrShdwAdjHoriz Ticker) 

এই টিকার আ্যাপলেটে এব বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি 
পাশাপাশি চলতে পারে। এক্ষেত্রে প্রতিচ্ছবির মতো লেখাগুলি 
অনুচ্ছেদে নানারকমের রং-এ দেখা যায়। এক্ষেত্রে একসাথে একাধিক 
অনুচ্ছেদ দেখা যেতে পারে। অনুচ্ছেদটি একটানা চলতে পারে অথবা 
কোনও একটি নির্দিষ্ট জায়গায় এটিকে থামানো যেতে পারে। 





p 
ut. ০১ Roa’ Roe 


বৈশিষ্ট্য 


টেবিল ৪-৫২: মাল্টিকালার শ্যাডো ্যাডজাসেন্ট হরাইজন্টাল টিকার 
বিন্যাস। 




















(MultiCirShdwAdjVertiTicker) 

এই টিকার আপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি উপর 
থেকে নীচে বা নীচ থেকে উপরে চলাচল করতে পারে | এক্ষেত্রে 
অনুচ্ছেদের লেখাগুলি প্রতিচ্ছবির মতো দেখার এবং লেখাগুলিতে 
নানারকমের রং-ও দেখা যায়। অনুচ্ছেদটি একটানা চলতে পারে অথবা 
পরবর্তী অনুচ্ছেদে যাবার আগে এটিকে কোনও একটি নির্দিষ্ট জায়গায় 
থামানো যেতে পারে। 





মান্টিকালার শ্যাডো র্যানডম টিকার 
(MultiClrShdwRandomTicker) 

এই টিকার আপলেটের মধ্যে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি 
পাশাপাশি এবং এক্ষেত্রে প্রতিচ্ছবির মতো লেখাগুলি অনুচ্ছেদে 
নানারকমের রং-এ দেখা যায়। তবে এক্ষেত্রে অনুচ্ছেদগুলি আপলেটের 
যে কোনও জায়গা নিয়ে প্রবেশ করতে পারে এবং বেরোতে পারে। 
একসাথে মাত্র একটি অনুচ্ছেদই দেখা যায় এবং অনুচ্ছেদটি একটানা 











মান্টিকালার শ্যাডো সাকসেসিভ টেক্সট 
(MultiClrShdwSuccessiveText) 
এই টিকার আপলেটের সাহাযো এক বা একাধিক 







দেখা যায়। এক্ষেত্রে একসময় মাত্র একটি অনুচ্ছেদই 


আপলেটের মতো এক্ষেত্রেও অনুচ্ছেদের লেখাগুলি 





লেখাগুলি সচল থাকে না, কিন্তু পজ লোকেশনে 


(Pause loca- 





Fisiion 
টি)9015 
Coris 


v 









বৈশিষ্ট্য 


টেবিল ৪-৫৫ - যাল্টিকালার শ্যাডো সাকসেসিভ টেক্সট বিন্যাস। 














'ত ১৩ বছর ধরে রিচার্ড পারেন এশিয়া 

প্যাসিফিকে কমপিটিটিভ পে প্রাকটিস, 

কমপেনসেশন পলিসি এবং প্রশাসনিক 
ব্যাপারে বিশেষজ্ঞ হিসেবে কাজ করে 
চলেছেন। এই বিষয়ের ওপর তার লেখা একটি 
বই “The Asian Expatriate: Strategis 
for Recruitment, Training and Re-en: 
17৮"-তে মন্দার বাজারে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে 
এইচ আর পেশাদাররা যে চ্যালেঞ্জের মধো 
পড়েছেন তা নিয়ে তার নিজস্ব ভাবনাচিন্তাও 
আছে। তার মতে মন্দার বাজারেও তথ্যপ্রযুক্তি 
ক্ষেত্রে মানবসম্পদের ব্যবহার ও প্রয়োজনীয়তা 
নিয়ে যারা সমালোচনা করেন তারা বদলাননি। 
কিন্তু এখন সমস্যা আসছে অন্যদিক দিয়ে। যারা 
এইচ আর এর পক্ষে তারাও বায় সঙ্কোচের 
জনা এক্ষেত্রে ব্যাপকহারে খরচ কমাতে বাধা 
হয়েছেন। এককথায় এখন এইচ আর বিভাগকে 
কাজ করতে হচ্ছে অনেক বেশি প্রেসারের 
মধো। 
বাজারের বিভিন্ন ধরনের চাহিদা তারতম্য 
বিবেচনা করেই এখন বিভিন্ন সংস্থাকে বিভিন্ন 
সময় নানা ধরনের নীতি নির্ধারণ করতে হচ্ছে। 








ares নিরাপত্তা নেই; এইচ আর 
পেশাদাররা এই চাকরি হারানোর 
ব্যাপারটায় বড়ই স্পর্শকাতর। অবশ্য 
এশিয়ার সব দেশেই অবস্থাটা একরকম 
নয়। যেমন সিঙ্গাপুরেও এইচ আর 
পেশাদারদের চাকরির নিরাপত্তা কম। 
কিন্তু কমীটি নিশ্চিত যে চাকরি চলে 
যাওয়ার কিছুদিনের মধোই নতুন কোন 
চাকরি পেয়ে যাবেন। 

এই স্থানিক বৈশিষ্্াটি এই পেশায় 
একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভূগোল 
ছাড়াও আর একটা বড় ব্যাপার হল 
সংবেদনশীলতা । তাছাড়া ইন্ডাস্ট্রির 
চরিত্র কাজের বিষয়ের ওপরও, 
সফটওয়্যার পেশাদারদের চরিত্র নির্ভর 
করে। এমনকি ভারতেও একজন মানুষ 














সফটওয়্যার পেশাদার ও সাধারণ একটি নির্মাণ | সথায়িত্ের মাপকাঠি। 360 ডিগ্রি মেথড তাই 
সংস্থার কর্মচারীদের মধ্যে তফাৎ করেন। 
এটা মনে রাখতে প্রতিষ্ঠানগুলি ক্রমশই | মূল্যায়নের ক্ষেত্রে" | অবশ্য স্পষ্টভাবেই তিনি 
আধুনিক থেকে আরও আধুনিক হচ্ছে। 









দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কোন ব্যক্তির 






জানান মার্কিন ধাচের কোন ম্যানেজমেন্ট 
মডেল এখানেও যে খুব বিরাট একটা সফল 








টুকরো ছবি 


সাইবার দুনিয়ার টুকরো খবরগুলি এবারও বিষয় বৈচিত্রো অনন্য 


বাড়বাড়ন্ত 

এই আর্থিক মন্দার বাজারেও কিন্তু রেডিফ 
ডট কমের বাড়বাড়ন্ত খুব একটা খারাপ 
নয়। ভারতের এই অগ্রণী নেট 


কমিউনিকেশন এবং মিডিয়া ফার্মটির গত 

আর্থিক বছরে আয় বেড়েছে ৩৪৩ শতাংশ। 
টাকার wre যা হিসেব করলে দাঁড়াবে ১২১ 
কোটি | অন্যদিকে কমেছে বায়ও। রেডিফের 
নথিভুক্ত গ্রাহকের সংখ্যাও বাড়ছে। 













ইনটেল কমপিউটর ক্লাব হাউস এর মধোই 


ওরা শিখে ফেলেছে অনলাইন ম্যাগাজিন 
তৈরি এবং ডিজিটাল আর্টওয়ার্ক ইত্যাদি। 
একটি ছেলে তার বস্তিতে পানীয় জলের 
অবস্থা কেমন তা বোকাতে তৈরি করে 
ফেলেছে একটি ভিডিও প্রেজেন্টেশন 
এইসব ছেলেমেয়েদের চোখে এখন দুনিয়া 
জয় করার স্বপ্ন। 


২০,৯২,৭১২টি পিসি জাহাজ বোঝাই হয়ে 
বিদেশে পাড়ি দিয়েছে। ২০০০ সালের 


তুলনায় ২০০১-এ বাজার বেড়েছে ১৮ 





শতাংশ | বিশেষ করে গত বছরে প্রথম 





প্রথম পছন্দ 

গোটা দেশের ১১৬টি সাস্থায় সমীক্ষা চালিয়ে 
দেখা গেছে নিয়োগকর্তারা NIIT- 
সবচেয়ে বেশি পছন্দ করছেন। এই সমীক্ষা 
চালিয়েছিল তথ্যপ্রযুক্তি বিযয়ক পত্রিকা 
'ডেটাকোয়েস্ট | সমীক্ষায় ধরা পড়েছে 
'নিয়োগকর্তারা যোগ্যতার বিচারে NIIT-# 
ছেলেমেয়েদেরই সবথেকে আগে রাখছেন। 
আযাপোলো টায়ার, কিপলা, ভিই ক্যাপিটাল, 
পেপসি, আইকিএম, এইচসিএল ইনফো- 
সিস্টেম, পোলারিস, উইপ্রো ইত্যাদি সংস্থা 
গুলিকে এই সমীক্ষার আওতায় আনা হয়েছে। 


নিয়ন্ত্রণ 

টিভিতে ডিজিটাল সম্প্রচারের অগ্রগতির 
সঙ্গে সঙ্গে কিন্তু কপির বিপদ বেড়োছে। 
চিত্র ও সংগীত নির্মাতারা তাই তাদের 
প্রযোজনাগুলির বিনামূল্যে বিতরণ রুখতে 
উদ্যোগী হয়েছেন। মার্কিন মুলুকের TEST 
প্রোটেকশন ডিসকাসন গ্রুপ নেটে ডিজিটাল 
মাধ্যমে সম্প্রচারিত অনুষ্ঠান রুখতে এবং তা 
বিনামূল্যে বিতরণ বন্ধ করার জন্য উদ্যোগ 
নিয়েছেন। এরজন্য ডিমড়ুলেটর নামে একটি 
উদ্ভাবনের সাহায্য নেবেন তারা। এর 
সাহাযো আ্যানালগ এবং ডিজিটাল 
'সিগন্যালের পার্থক্য করা যাবে। ডিজিটাল 
'সিগন্যালগুলি চিহ্নিত করা হবে ব্রডকাস্ট 
ফ্লাস মে একটি ওয়াটার মার্কের সাহাযো। 








সহজে ওরাকল 
আলোচ্য বইটিকে এককথায় বলা যেতে পারে 
ওরাকল 9-এর সহজ পাঠ। ওরাকল সম্পর্কে 
চালু ভয় ভাঙানোর কাজে বইটি খুবই সাহাযা 
করবে। ওরাকল 9।-এর সব কাজকর্ম 
ভালভাবে বুঝতে হলে কিছু বিষয় সম্পর্কে 
ভাল ধারণা থাকা দরকার। 
নানা ধরনের প্রযুক্তি থেকে 
এই ধারণাগুলি আহরণ 
করে ওরাকল 9-এ 
ঢোকানো হয়েছে। এই 
বইটিতে আলোচনা করা হয়েছে সবচাইতে 
জরুরি ও প্রয়োজনীয় বিষয়গুলিকে নিয়ে। 
যাদের স্ট্রাকচার কোয়্যারি MITE 
সম্পর্কে কোন ধারণা নেই, জানা নেই এর 





সহজ শেখা 


ওরাকল, শরীর রহস্য আর নেটের সহজ পাঠ। 


পরিচিত হতে হতে তার পথ চলা। কিন্ত 
মানুষের রহসাই কি কম! বডিওয়ার্কস 5.0 
নামক সিডিটিতে উকি দেওয়ার চেষ্টা করা 
হয়েছে এই রহসোর গভীরে | আলোচ্য সিডিটি 
নানা অংশে বিভক্ত। যেমন লেমনস, ডক্টর 
বডিওয়ার্কস ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে ডক্টর 
বডিওয়ার্কস বিভাগটিই সবচাইতে বেশি 
আকর্ষণীয়। বিষয়টির সম্পর্কে আগ্রহীদের 
উৎসুক করে তোলা এবং একটি গভীর ধারণা 
গড়ে দেওয়ার জন্য এখানে মাল্টিনিডিয়ার 
সাহাযা নেওয়া হয়েছে। 


হিসেবে উল্লেখ্য ভুমিকা নিতে পারে। 
নাম: বডিওয়ার্ক 5.0 
নির্মাতা; ৰিপিৰি মাল্টিমিডিয়া 

দাম: ৪৯৯ টাকা 

ফোন - 011-3272329 


আপনার কাছে আর কোন 





প্রফেসনাল নেট ফ্রেমওয়ার্ক। ~ 
ডট নেট ফ্রেমওয়ার্কের বিটা টু রিলিজ এর 
ওপর ভিন্তি করেই বইটি লেখা। এই ফ্রেম কি 
এবং ওয়ার্ক কাদের জন্য ও কি কি কাজে এটা 
ব্যবহার করা যায় এসব বিষয় প্রাগ্লভাবে 


বইটিতে জানানো হয়েছে। বিশেয করে 
মধ্যবর্তী এবং অগ্রসর পর্যায়ের শিক্ষার্থীরা 
এতে বিশেষভাবে উপকৃত হবেন। CH, 
VB.NET ASPNET যাদের জানা আছে 
তারা এই বইটি ধরে আরও অনেক বেশি 
তাড়াতাড়ি এগোতে পারবেন। বইটি কেনার 
আগে এই বিষয়টি মাথায় রাখলে ভাল হয়। 














ওয়েব নির্মাণ 


এবারে রইল ওয়েব নিমাতাদের জন্য কয়েকটি সাইটের ঝবর | 


(পেশাদার ওয়েব নির্মাতাদের জনা এসে গেছে একটি নতুন পত্রিকা নাম নিউ আকিটেকট। যেসব 
ওয়েব নির্মাতা ই-বিজ্ঞনেসের এক মজবুত ভিন্তি গড়ে তুলতে চান তাদের এই পত্রিকা খুবই সাহায্য Jonia Gunso 

করবে। মূল ব্যবসা পদ্ধতির সঙ্গে আধুনিক প্রযুক্তি মেশানো, কার্যকরী সাইট বাছাই, ইনটারনেটকে 
আরও সংহত করা ইত্যাদি ব্যাপারে বেশ কিছু প্রয়োজনীয় প্রবন্ধ রয়েছে এখানে। রিসোর্স বিভাগে new.architect 


আলোচনা করা হয়েছে ওয়েব নির্মাণের স্ট্যাটেজি, ডিজাইন এবং পরিকল্পনা নিয়ে। পাদ সি kor Technology Lasderi 





এ টির নির্মাতারা দাবী করেছেন এই সাইটটি সব ওয়েব নির্মাতাদের একটি কমপ্লিট রিসোর্স 
| হতে পারে। এখানে এলে পাওয়া যাবে ফ্রি সিজিআই RAG, চাট স্কিপট, এইচটিএমএল এডিটর 


এবং টিউটোরিয়াল, গরাফিপ্স টুলস, জাভা রিসোর্সেস, হিট কাউনটারস, আডভাটাইডিং টুলস, লগ 
০৮১১০ ভিলা বটি আলাদা ঢযাদেলে 
| The Resource FOr AN Web Bulders | ভাগ করা হয়েছে। ওয়েব নির্মাতাদের জনা এ এক মহাভোজ এ ব্যাপারে সত্যিই কোন সন্দেহ নেই 


re এই পহযাত এলে 
একাজে অনেকটাই এগোনো যাবে। 














(এটি তৈরি করেছেন সি-নেট। আলোচা সাইটটিতে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে ওয়েব নির্মাণ 
সংক্রান্ত প্রযুক্তিগত দিকটির ওপর | এই সাইটে এলে প্রোগ্রামিং, আর্কিটেকচার থেকে ম্যানেজমেন্ট 
| পর্যস্ত বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতগুলি একটি নতুন আলোকে বিচার করতে পারবেন 
আগামীদিনের ওয়েব নির্মাতারা এছাড়াও হোয়াইট পেপারস, অনলাইন কোর্স, বুক লাইব্রেরি, 

ý DE ereman 














ডাকবাঝ্স 


আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে এবারের প্রশ্নোত্তরের আসর | 


৩ আমি আপনাদের পত্রিকার নিয়মিত গ্রাহক এবং এই পত্রিকার 
দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি ও আমার বন্ধ দুজনে মিলে একটি 
ছোটোখাটো কমপিউটর ট্রেনিং সেন্টার খুলেছি। আমার 
জিজ্ঞাসা হলো ওই প্রশিক্ষণ কেন্দ্রটিকে পশ্চিমবঙ্গ সরকারের 
অধীন রেজিস্ট্রি করতে গেলে তা কিভাবে করবো? কোথায় 
যোগাযোগ করতে হবে? আনুমানিক কতদিন সময় লাগবে 
এবং কত টাকা খরচ হবে? 
আমার আরও একটি প্রশ্ন হলো __ আপনাদের পত্রিকা 


মারফৎ যদি কোন ‘Faculty Requirement’-93 
বিজ্ঞাপন দিতে চাই তা কিভাবে সম্ভব? 

প্রশ্নের উত্তরগুলির দ্বারা আমার সমস্যার সমাধান হলে 
একান্তভাবে বাধিত থাকবো। 


শেখ ফারুক বখতিয়ার, কোলকাতা 


উত্তর আপনার চিঠির উত্তরে জানাই যে, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে 
আপনার কমপিউটর ট্রেনিং সেন্টারের রেজিস্ট্রেশন সংক্রান্ত 
প্রশ্নটি ঠিক বোধগম্য হলো না। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর 





এক্কেবারে না জানা মানুষদের বন্ধু হয়ে SHS | আমার একটি 
কমপিউট র আছে। ডি.টি.পি-র কাজ করি। কিন্তু ডি.টি.পি- 
র কোনও official training নিইনি। কাজ করতে করতে 
শেখা। তাই ডি.টি.পি-র বিভিন্ন বিষয় নিয়ে একটি নিয়মিত 
লেখা চাইছি। প্রশ্নোত্তর বিভাগটি আরও বাড়ালে সহজেই, 
অনেকে অনেক প্রশ্নের উত্তর পাবে। প্রয়োজনে কাগজের 
মান একটু কমিয়ে পৃষ্ঠা সংখ্যা বাড়ানো যায়। 
আমার প্রশ্ন হলো — (i) একটি ছবিকে scan করে ব্যবহার 
করবো অর্থাৎ BMP বা tilt ফাইলের পার্থক্য কি? (ii) 
Corel 10 এ কাজ করলে একটি command কাজ করতে 
অনেক সময় নেয়। এক্ষেত্রে RAM বাড়ালে কি সমাধান 
হবে? বৰ্তমান RAM 64 MBI 
মলয়কুমার দাস, কেশিবাড়ী, মেদিনীপুর 


উত্তর আপনার প্রস্তাবগুলির অসংখা ধন্যবাদ। আমরা আপনার 
প্রস্তাবগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। 
আপনার প্রথম প্রশ্নের উত্তরে জানাই আপনি যখন কোনও 





_ উত্তর আপনার প্রথম প্রশ্নের উত্তরে জানাই সাধারণত কোনও 





বা চিপসেট আপনি ব্যবহার করছেন, তার ওপরে আপনার 
কমপিউটরের গতি নির্ভর করবে। 


আমি আপনাদের পত্রিকার একজন নতুন পাঠক। আপনার 
দপ্তরে আগেও একটি চিঠি পাঠিয়ে খুব ভালো তথা পেয়েছি। 
তাই এই দ্বিতীয় চিঠির অবতারনা। প্রথমত আমি কোনও 
নামী সরকারী বা স্বীকৃত বেসরকারী সংস্থা থেকে BCA করতে 
চাই। তাই আপনাদের কাছে আমি জানতে চাই যে _ 
(i) IGNOU এবং AITCE অনুমোদিত কোনও প্রতিষ্ঠান, 
এই দুটির মধ্যে কোনটি থেকে BCA করলে ভবিষ্যতে 
ভালো চাকুরি পাওয়া যাবে, এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা 
শেখানো কোর্সগুলির মধ্যে কোনটির মূল্য বেশি। 
(ii) এদের syllebus কি একই ? 
(iii) BCA কোর্স পাশ করলে কি বর্তমানে স্থল সাভি্স 
কমিশনের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের জন্য নিযুক্ত 
কমপিউটর শিক্ষক পদে আবেদন করা যাবে? অথবা এর 
জন্য প্রয়োজনীয় যোগ্যতা কি কিঃ আশাকরি এই নৰ 
পাঠককে নিরাশ করবেন না। বর্তমান দিনে আপনারাই 
আমাদের মতো অজ্ঞদের সঠিক পথের দিশারী। 

সুদেক ওঝা, সাতমাইল, কোচবিহার 












উত্তর আপনার প্রশ্নের উত্তরে জানাই আপনাকে মাদারবোর্ডটি 
পাল্টাতেই হবে। আগের স্রটের Celeron এবং P1|-এর সঙ্গে 
এখনকার Celeron-23 অমিল রয়েছে। এখনকার Celeron 
সকেটে 370 নামে একটি ফ্ল্যাট চিপ ফরম্যাট ব্যবহৃত হয়। 
একমাত্র পুরোনো 300A সেলেরনই আপনার বোর্ডের সঙ্গে 
লাগানো যেতে পারে। তবে এটি পাওয়া এখন বেশ কঠিন 
আপনার আরো দ্রুত গতিসম্পন্ন PI চিপ লাগানোই ভালো | 


৩ ডেস্কটপ থেকে মাউসে রাইট ক্রিক করে মনিটরের Video 
mode-a গিয়ে resolution বাড়াতে গিয়ে কমপিউট রর hang 
করে যাচ্ছে। মনিটরেও কিছু দেখা যাচ্ছে | পিসি restart 
করেও কিছু ফল হচ্ছে না। এর প্রতিকারের উপায় কি? 

তপন বেরা, মুশিদাবাদ 


উত্তর মেশিন বন্ধ করে reboot sata সময় কিবোর্ডে 8 বোতাম 
টিপে মেশিনটিকে safe mode-9 চালু করুন। এতেই 
মেশিনটি আবার আগের resolutions ফিরে যাবে। 
এরপর দেখতে হবে আপনার মেশিনের ভিডিও কার্ড 
বর্তমান resolution-43 বেশি resolution নিতে সমর্থ 
'কিনা। যদি তা না হয় তাহলে আপনি আর resolution 
বাড়াতে পারবেন না। 


e আমি আপনাদের পত্রিকার নতুন পাঠক। গত জুন মাসের 
পত্রিকাটি ক্রয় করে চিঠিপত্রের বিভাগ পড়ে আমি বেশ উৎসাহী 
হয়েছি এবং আমার বিভিন্ন সমস্যারও সমাধান সূত্র পেয়েছি। 
কিন্তু কয়েক দিন ধরে আমি কমপিউটরে একটা সমস্যা দেখা 
যাচ্ছে। আমার কমপিউটরটা সিস্টেম বুট করতে গেলেই একটা 
মেসেজ পাচ্ছি “primary mastered harddise failure” 
হার্ডডিস্কে আমার কিছু দরকারি ডেটা আছে। এই অবস্থায় 
আমি কি করব জানাবেন। 








EI El is Ef 


A world leader in EDA Software, R & D centre of a Fortune 500 US Corpora- 
tion which focuses on Critical and mainstream technology products across entire spec- 
trum of Electronic and System design automation requires Digital IC Designs 


Job Description 


Carry out Static Timing Analysis, Delay calculations and Signal integrity, Digital IC 
Designs and issues in DSM/ nano designs. A Graduate engineer (CS or EE) with 3-7 
years pf experience in the above technologies. 



























Location : NOIDA 


Please contact : Colonel Anil Sachdev 
Chief Executive, Astra Consultants 
316, Vishal Towers, Distt. Centre 
Janakpuri, New Delhi-110058 
Phone: 011-5590744, 9810162404 
E-Mail: astracons@vsni.com 





Pipal Solutions (1) Pvt Ltd, a Microsoft 
Certified Partner having development centre in 
Delhi & Mumbai and offices in USA & Europe | 
needs Business Analyst | 
Job Description : To work with the develop- 
ment team as a business/systems analyst. Prefer- | 
ably an MBA with 3-5 years of experience and | 
complete SDLC knowledge, ability to understand 
and document user requirement, ability of con- | 
ceiving technical solution to business problems, 
understanding of quality processes and testing 
methodologies 





A world Leader in IT, having multi- 
locational projects in India & Abroad 
needs Analyst/Project Lead _ AS/400 


Job Description : 



























Candidates having 3-5 yrs experience in 
AS/400 Platform. They should be BE/ 
BTech/ME/MTech/MBA/MCA. 
Location : Delhi/Noida/Gurgaon 
Contact: Business Manager 
Sun Soft Solutions 









Ph tact Suvralina Mohant: 
A-33, 3rd Floor , Pratap Nagar, anche en 4 
(Behind Indian Bank) Pipal Solutions (1) Pvt Lid 
Mayur Vihar, Phase -I Pin-110091 C 28-29, Qutab Inst! Area 
Phone: 2759077/775 New Delhi -110016, Phone: 6525970-73 


E-Mail: sunsoft13 @eth.net 
URL: http://www.sunsoftsolutions.net 


E-Mail: careers@pipalsolutions.com 

















A telecom software development company which is head-quartered in 
US requires Head- Quality Assurance. The company has development 
centre at Bangalore. 


Job Description : Strong knowled 





of SDLC, particularly as it pertains to testing 
and QA in the areas of Wireless and telecom domain. Experience in testin: 
able QA test plans, experience building a test frame and harnesses for telco grade plat 
form. 8-10 years of experience of mobile communications technology (GPRS, GSM 
UMTS) and testing with protocol analysers and n/w tools. Knowled 
Win, PDAs and mobile communications systems. 








of testing on 





Location : Bangalore 


Please conta 


Omam Consultants Pvt Ltd 
234, Sth Cross 
Domlur Layout, E lore-56007 1 
Phone: 080-5354891-95, Fax: 080-5354890 
E-Mail: pvn.blr@omamconsultants.com 














URL: http://www.omamconsultants.com 





GREAT © Male/Female computer operator. experienced 
JOBS for private firm. Send bio-data with expected 
salary and experience at Hind Global Security 

Limited, 24, Hemant Basu Sarani, 401 


Mangalam, Kolkata-1 


office, DTP, C, 
C++, FA, Java 
& fluent in Eng- 
lish, Hindi, 
Bengali 


© Female, DTP operator cum office assistant, for 
accredited advertising agency, walk in with 
resume and photograph at Press Media, 95 Park 
Street, Kolkata 16. 





© Smart and good looking lady counsellor 
(fresher) fora computer centre with a knowledge 
of computer and fluent in Bengali, Hindi and 
English. Working hours 10-6. Contact S Dutta 
on 2364584/2367952 Kolkata. 


Age below 30 
years 


Contact With Us 
on 5545201 
Shyambazar 


© Male/Female, smart, capable to work under 
challenging environment, for DSA of reputed 
bank. Contact Sanjay Das on 3527091 North 
Kolkata. 











আগস্ট ২০০২ E> 

















| An MNC engaged in wireless technology 
and services and a client of Omam Con- 
sultants requires C++ Designer 
Candidate profile: Very strong C++ and OO 
designer/ developer preferably with billing 
system experience. Role involves 2-5 years 
of experience accessing Oracle DB from 
C++, any modelling is advantageous in 
Corba and Unix 
Location: Europe 

Please contact: Soumya, Consultant, 

Omam Consultants Pvt Ltd 
4, Sth Cross, (Behind New Shanti Sagar) 

Domlur Layout 
Bangalore-560071 
Phone: 080-5354891-95 

Fax: 080 5354890 

E-Mail: omambIr@ysnl.net 










































Sun Soft Solutions 
needs C++/ Unix Professionals. 

Job Description: Candidates having 2- 6 yrs. 

Total exp. In C/ C++/ Unix. Should be BE/ 

BTech/ME/MTech/MBA/MCA. Compensation 

will be best in the industry. 


Location: US 


Contact: Business Manager, 
Sun Soft Solutions 
A-33, 3rd Floor , Pratap Nagar, 
(Behind Indian Bank) 
Mayur Vihar, Phase -I 
New Delhi -110091 
Phone: 011-2759077/75 
E-Mail: sunsoft!3@ eth.net 
URL: http://www.sunsoftsolutions.net 







































| eSols is a global end to end IT solutions provider 
with offices in India (Mumbai , Bangalore)and in 

UK (eSols UK Ltd., London). eSols also operates 
a Navision Solution Centre at Bangalore. The 

| company is looking for Java - Broad Vision 


Infotec Network Systems, A multi crore & multi 
locational IT service organization with a global pres- 
ence requires ICL Mainframe VME OS Engineers 
JOB Description : The candidate should have 6 
7 yrs, of total experience in ICL Mainframe especially 
‘on VME operating System and should have good com- 
‘munication skills, valid passport and should be able 
10 join on a short notice, 


Location : UK 


Please Contact Pooja Gulati 
Executive-Resourcing 

















Developers. 
Desired Profile: Must have 3 years Broad vision & 
Java & Web Server architecture Experience. The 
‘candidates should be B.E / MCA. Incumbents have 
the right attitude and interpersonal skills to work in 
large teams and should have good communication 


Infotec Network Systems skills. 
2/1 Nem Chand Complex, Opp. Surya Sofitel, Location : UK 
Escorts Heart Institute Road k 
New Friends Colony 505 
০ 59015 worldwide Limited, 
Phone: 011-6849579, 6845718, 6916494, 6924199, Ainaa Building, 14th Floor, Nariman Point 
6324757 4 i 
Mumbai 
Fax: 6911761 
নিল Telephone 022-2023897/41 
লস Email cv@esolsworldwide.com 
০০০০১ com 














Jobs! Jobs! Jobs! 





৬ Computer operator, prefer- 
ably male, required on part-time 
basis at Burrabazar area. Con- 
tact G L Saraf at 2424982 be- 
tween 12-4 pm. Kolkata. 


© Experienced Foxpro pro- 
grammer required with accom- 
modation and salary Rs 5000/- 
Email your bio-data to 
sh_labs@hotmail.com. 


© Faculty required for a com- 
puter academy, knowing com- 
puter fundamentals, Windows 
98, MS-Office 2000, Internet, 
email and PhotoShop etc and 
with the ability to handle chil- 
dren. Contact between 9 am to 
10.30 am or after 7.30 pm on 
4660925/4663666, Southern 
Avenue. 


৬ Female computer operator 
required with office assistant 
for a reputed company. Contact 
Mayur Shah on 2361604, 
Kolkata. 


@ Female computer operator 
cum office secretary required 
fora CA firm. Contact between 
Gpm-10pm on 6607675, 
Kolkata. 


@ Female computer operator 
required fora DTP unit. Candi- 
date must be experienced and 
have knowledge of PageMaker, 
Corel, Excel, WordStar (both 
English and Bengali). Contact 





on 3540155, Kolkata. 





© Male/Female computer op- 
erator required for accounting 
package near Howrah AC mar- 
ket, starting salary Rs 1000- 
1200. Contact Mr Divedi be- 
tween 10am to 6 pm on 
6752642, Howrah 


© Male/Female computer fac- 
ulty required knowing DOS, 
Windows, office, Tall: ‘act, 
CorelDraw, PageMaker and 
C++. Contact immediately Mr 
Chandra on 2706699 Kolkata. 











© Male/Female text entry op- 
tor knowing Bengali, Hindi, 
Marathi, Tamil, Telegu and 
Gujarati required. Should be 
conversant in 11500). Contact on 
9830265712/4110121 Kolkata. 


e 








© Male/Female person re- 
quired for a newly opened 
computer education centre and 
cyber cafe with computer 
background to work on full or 
part-time basis in South 
Kolkata. Contact between 
10am-2 pm or 7pm-9pm on 
4217422 Kolkata. 


৬ Part or full-time lady com- 
puter operator with Internet 
knowledge preferably from 
South Kolkata. Contact B Das 
or Ms Jayaraman on 
9830062965 or 4463750/ 
4783869 Kolkata. 





IT PROFESSIONALS 
REQUIRED 
for 


Overseas & Domestic 
Placement 


e-mail : 
placewel@vsni.com 






For 
C & Overs: 






eas | 


ngs 


www.clickITjobs.com | 
Email : 
| cyberjobs@vsnl. 








Contact 
rozgaar@ yahoo.com 
(7) 0172-705431, 722788, 
781795, 774148 


Cought in the IT Web? 








Want to be a Globetrotter? 
On our strong wingS 
You career will soar new heights | 
Bright IT Pro with the right talent 
Cannot afford to miss | 
Rush yout resume to 

kali@vsni.com 








OOO "+ 








য় নয় করে বর্ধা। গরম গরম চা আর নিছক আভ্ডা। ঝালমুড়ি 

তো আছেই। বিশ্বকাপ শেষ। মন্কামনা পূর্ণ। ব্রাজিল 

ছিতেছে। লর্ডসের মাঠে সাহেবদের মুখে কামা ঘসে দিয়েছে 

ভারত। পাশের বাড়ির সৌরভ আবার ক্যাপ্টে ন। সব মিলিয়ে সবাই 

এখন খুশি। সুতরাং শ্রগণকের আড্ডার চিরদ্ণ বিষয়বস্তু আবার 

ফিরে এসেছে। সেই কমপিউটর। সেই ইন্টারনেট । কমপিউটর-এর 

কথা শুরু করলেই যাঁর কথা এসে যায় — তিনি শ্রীযুক্ত বিল গেটস। 

কথায় কথায় তাকে ঘিরেই জমে উঠল আভ্ডা। এক গলা জলে 

দাড়িয়ে ডুবে যাওয়ার ভয়ে লোকটা চিৎকার 

করছে 'এফ ওয়ান এফ ওয়ান'। নদীর ধারে 

Í দাড়িয়ে থাকা লোকেরা বুঝতে পারছে না কি 
বলতে চাইছে লোকটা। হঠাৎ একজন ঝাপিয়ে 
পড়ে উদ্ধার করল ডুবস্ত লোকটাকে। পরে জানা 
গেল দুজনেই শয়নে-স্থপনে FI Key তে Help 
পেতে পেতে 'বাঁচাও বাঁচাও" বলার বদলে ‘এফ 














বিলবাবুর সংসার 


“বিল গেটস-এর রামায়ণ'”-এ আসর জমজমাট! 


Peripheral IC! RAM এর বয়স যখন সবে 16MB, তিনি বিয়ে 
করলেন রাজকুমারী COL বৃদ্ধ DOS- একসময় ঠিক 
করলেন RAM কে 1/0-01১4-র সিংহাসনে install করবেন। বাদ 
সাধলেন রানী CIEICAE (কৈকেয়ী)। দাসী BIOS এর প্ররোচনাতে 
একদা 190$-44-এর অসুস্থ অবস্থা থেকে help command দিয়ে 
বাচানোর বিনিময়ে প্রতিশ্রুত বর চাইলেন। BUG-rat কে NO- 
dhya-t সিংহাসনে install করতে হবে এবং RAM-কে অরণ্য 
System-£ ১৪ বছরের জন্য boot করতে WA | এই ধরনের নিষ্ঠুর 
ও ঘৃণা দাবীতে DOS-rat এর ভিতরে surge হয়ে 
যায় এবং system failure হয়ে যায়।1২/ কিন্তু 
পিতার প্রতিশ্রুতি রক্ষায় বন্ধপরিকর। কোনও 
command লা নে অরণ্য systema log-in 
করলেন RAM | '0টা এবং LSI-man ছাড়লেন 
না RAM-কে। তিনজন একই সাথে অরণ্য sys- 
tem-9 log-in করলেন। DOS-rat সম্পূর্ণ shut 
down এবং system failure হয়ে যাওয়ায় 
BUG-rat সিংহাসনে install করলেন RAM-এর 
PAD-uka! - - ~~ 








VALUE - ADDED 


TOTAL PRINT PRODUCTION 


UNIT 





REGISTRATION NO. 68175/97 
“REGISTERED” REGISTRATION NO. WB/RNP-367 





“WEBEL ANDSIBM 


GET TOGETHER, 


ete e me mn 












| 
| 
In a pathbreaking collaboration with the worid-renowned IBM, Webel — the nodal agency for development of IT In 
tho State — has launched the first-ever Distance Learning project for IT education. With the IT industry growing at | 
a tremendous pace, the country and the world needs industry-ready, IT: educated professionals in mch larger ৬3 
numbors. Distance Learning aims to fulfil this vitat need 1 $ 


‘A high-capacity network will soon link strategically located centres of education throughout the State tor Temote 

online learning. Powertul and modem course contents will be pumped through this network, using very advanced 

Lotus Learning Space Technology. A student can choose his own area of study from a range ot certified: 

courses/curriculum. Strategically located centres wit receive distance learning courses aiso through (01101802555. 4 
The 'istibuted learning system being set up Throughout the State has the potential of bringing about a sea-change™ fr 
In the way education is imparted. 


Weber's first pilot project is ready to take off in Decerber 2000. it has provision for 1000 seta 
students in the first year. This is expected to grow exponentially as more incividuais and 
Institutions take advantage of the programme. 


Wehel 


‘West Bengal Electronics industry Development Corporation Limited 
Wobei Bhavan, Block EPAGP, Sector V, Bidhannagar, Calcutta ~ 700 097 
Wobsite: www.wobobindia. com 










Leveraging চো. to reach 


aoe 














f ‘Environ’ 
(on bebalf of Nature Environment & Wildlife Society) 


এবং 


'কমপিউটর তথ্য ও প্রযুক্তি 


বই | 
A | 
বিপ্লবীর সংকট-__জ্যোতি ভট্টাচার্য 
সাপের জগৎ__দীপক মিত্র 
Wetlands and Waterbirds of West Bengal 


‘Royal Bengal Tigers in the 21st Century’ 
(on behalf of Nature Environment & Wildlife Society) 










Rural Development: Panchayat-Volags Interface 
(in association with All India Council for Mass Education & Development) 


ভিশন পাবলিকেশনস্‌ (প্রাঃ) লিঃ 


১১৭ কারনানি ম্যানসন, ২৫এ পার্ক স্ট্রিট, কলকাতা-৭০০ ০১৬ 
ফোন : ২২৯-০০৭৯/০৪২৯, ই-মেইল visionpl@vsnl.in, vispub@cal2.vsnl.net.in 








K 
() 
| 
| 
| 






















A NAME TO REMEMBER ! 


This picture will ever 
remind you about a 
great soul who through 
his contributions did 
illuminate the minds of 
the people the world 
over. The significant role 
that he played during his 
life-time would never 
have been so widely _ 
known without there 
being printing to carry it 
through the passages of 
time. 





Aname to remember in PRINTING 


॥ 4 N. K. GOSSAIN & COMPANY 
PRIVATE LTD. 


13/7, ARIFF ROAD, KOLKATA-700 067 
: (PB.X.) 356-6010/6020/6031 * Direct : 356-3333 
Fax : 91-33-3566780 * E-mail : gossain@vsnl.net 





















॥ আধুনিক মন ও Yat l 


'গামী পৃথিবীতে 









age 


a 
Pra মণ্ডলী. 

* দেবপ্রসর সাহ ৬ নিব নুখোপাধায় 

oam. প্রথনাথ বসু 





তৈরিতে তারা আজ প্রায় সংখ্যালঘু হয়ে পড়েছেন। মানসিক চাহিদাই 
স্বাভাবিকভাবে ধুনিক ত্রাতে স্বচ্ছলতা আনার দিকে 
এগিয়ে দেবে। কে চায় পিছিয়ে পড়তে! ভাবতে অবাক লাগে মাত্র বছর 
দশেক আগেও আমরা কি ভাবতে পেরেছিলাম সারা পৃথিবীকে আমার 
নাগালে পেতে শুধুমাত্র কয়েকটা অক্ষর টাইপই যথেষ্ট? না ভাবতে ৫ 4 
বাড়িতে বসে বসে আমরা যত দূরেই থাকি না কেন আমাদের ব্যবহারিক 
জীবনের সামগ্রীগুলো দোর গোড়ায় পৌঁছতে সময় লাগবে মাত্র কয়েক 
ঘন্টা? অর্থাৎ অন লাইনে আপনি যা চান তাই পেতে পারেন। দরকার শুধু 
একটা ছোট form যাকে আপনি আপনার ব্যক্তিগত কমপিউটরে বসে ভর্তি 
করে নির্দিষ্ট ই-মেইল |1)-তে পাঠিয়ে দেবেন। নিয়মকানুন বোধগম্য ভাষায় 
পরিষ্কারভাবে জানানো আছে সুতরাং কারুর দ্বারস্থ হবারও প্রয়োজন নেই। 
কমপিউটরে আন্তে আস্তে এভাবে ধাতস্থ হয়ে ওঠা, কাজে লাগানো এবং 













ও বজন দেন ও তরিন্দম মূখোপাধ্যায় 








শানু ভৌমিক জীবনযাপনের এক অবিচ্ছেদ্য অঙ্গ করে তোলাই জন্ম দিয়েছে সাইবার | 
ae সংস্কৃতির। এই সংস্কৃতি বিস্তৃত তামাম ভুবনডাঙায়। এখানে দেশ-কাল- 





ভাষার সীমারেখা নেই। এই সংস্কৃতিরও রয়েছে নিজস্ব এক ব্যাকরণ। যা 
মেনে এটা গড়ে ওঠে এবং এগোয়। রয়েছে নির্দিষ্ট কিছু আদবকায়দা এবং 
বিধিনিবেধ, সাইবার দুনিয়াকে যা মানতে হয়। 

অনেক ভাবনা চিন্তার পর আমাদের সম্পাদকমন্ডলী এবারের সংখ্যার 
যে যে বিষয়বস্তু নির্বাচন করেছেন এককথায় অনবদা। প্রতিটি বিষয়ই পাঠক 
ও বর্তমান সময়োপযোগী | এবারের প্রচ্ছদ নিবন্ধগুলি মারফৎ আপনারা 


o চিন্ময় চট্রোপাধ্যায় * তমাল চাটাউী 
o বিিং রায়টৌধুরী o বিজন সরকার 
© সুদাতা সেন 














< 
> 


8 A q 
oS ae য় ” | R 

খু T 

নি 

q 































সাইবার কালচার 


শান্তনু চট্টোপাধ্যায় 


নর সব প্রস্তাব দেখেশুনে এবং নিজেদের অন্যানা 
তার ওপরে নির্ভর করে, উপদেষ্টামণ্ডলী এবারে 
সাইবার কালচারকে (Cyber Culture) প্রচ্ছদ নিবন্ধ হিসেবে 


বেছে নিয়েছেন। সবাইকেই ধনাবাদ। আমি বেশ কয়েক মাস ধরেই 
ভাবছিলাম যে এ বিষয়ে কিছু লেখা প্রকাশ করা প্রয়োজন যাক, 
এবারে সুযোগ পেলাম। আগেও বলেছি, আবারও বলি যে আমি এই 
পত্রিকায় বুনিয়াদিস্্রে (একেবারে প্রাথমিক) ভূমিকা লেখার চেষ্টা করি, 
যারা এই তথ্যপ্রযুক্তিতে নবাগত — বুঝবার চেষ্টা করছেন। আর 
উচ্চ পর্যায়ের রচনাগুলো অভিজ্ঞ লেখকরা লিখে থাকেন। 

কালচার বলতে বোধহয় কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি বোঝায় । আমি 
আরও সঙ্ধীর্ণ বিষয়ে, অর্থাৎ "সাইবার শিষ্টাচার (Etiquette) 
সম্বন্ধে আপনাদের কাছে কিছু আবেদন করব। অর্থাৎ, সাইবার 
জগতের দায়িত্বশীল নাগরিকদের কয়েকটি অলিখিত কর্তব্য সম্বন্ধে 
আবেদন। 

সাইবার জগতের সদস্যের পরিচয় হলো তার ই-মেইল ঠিকানা 
_ অন্যানা সদস্যরা তাকে চেনেন মূলত এবং অনেক সময়ে কেবলমাত্র 






plaids FT er 
উত্তর দেওয়া। দুয়েক জন থাকতে পারেন, যাঁরা চিঠিপত্রের নিয়মিত 


















এবারে ই-মেইল কাঠামো বা আধেয় সন্বদ্ধে একটু খৌজ-খবর 
করা যাক। প্রাক ই-মেইল যুগেও, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি 
দেশের লোকেরা ইংরেজদের থেকে কন আনুষ্ঠানিক আচরণবিশিষ্ট 
(Formal) । তারা লন্বাচওড়া সম্ভাষণ বা সম্পর্কস্থাপন পছন্দ করেন 
না, ব্যক্তিদের প্রথম নাম (First Name বা “Christian” Name) বা 
এমনকি চলতি ডাকনাম (যেমন, Thomas-43 বদলে “Tom”. 
Wil॥॥৷-এর বদলে “Bill” ইত্যাদি) দিয়েই সম্বোধন করে থাকেন। 
আজকের ছোটো হয়ে আসা বিশ্বে এবং মার্কিন প্রভাবে, অনেক দেশের 
মানুষই সোজা এবং সংক্ষিপ্ত কথাবার্তা পছন্দ করেন। তাই, আমাদের 
ই-মেইলেও বিশেষ ভনিতা, সুদীর্ঘ এবং অবাস্তর ভূমিকা _ এই সব 
না থাকাই বাঞ্ছনীয়। 

ই-মেইলে বড়ো হাতের অক্ষরে লেখা পদ (যেমন, "AT ALL 
71115") বা ই-মেইলে যে মাপের অক্ষর ব্যবহৃত হয়েছে, মাঝে 














হালচাল, আৰ্মীয়-কুটুদ্বদের সংবাদ এবং একটু 





= এঁদের কা 





আজকাল অনেকে আবার কেবল ছোটো হাতের 
অক্ষর ব্যবহার করে (yes, i know. but JIET 


না চাইলে, কো 





— আয়তন খুব বড়ো হয়ে যাবে 


কোনও ওয়েবসাইটে (অর্থাৎ, ওয়েবসাইটের 
Bulletin board বা news and views, S% জাতীয় জায়গায়) 
কোনও বক্তব্য পেশ (post) করতে হলে, যতটা সম্ভব, কেবল মাত্র 
কমা (comma), ফুলস্টপ (period বা full stop বা stop) এবং 
বাকোর ও বাক্তি/ বস্তুর নিজস্ব নামের (proper name, যেমন Atul) 
গোড়ার অক্ষরটিকে বড়ো হাতের অক্ষর, এর মধ্যেই সীমাবদ্ধ থাকা 
ভালো। তা নইলে, বিশ্ময় বোধক চিহ (1), ছোটো ‘and’ (Amper- 
sand, মানে '&'), উদ্ধৃতি (Quotes বা Quotation marks যথা, 
*“' "এবং" ') এই সব চিহ্নর জায়গায় ওয়েবসাইটে প্রেরিত লেখায় 
= &% 71! & % = এই জাতীয় অদ্ভূত চিহনাবলীর গুচ্ছ ছাপা হবে। 
সব ওয়েবসাইটের এই রকম হবে. তা বলছি না — কোথাও কোথাও 
হতে পারে | নির্ভর করবে আপনার ব্যবহার করা এবং ওয়েবসাইটে 
ব্যবহার করা সফটওয়্যারের ওপর। 

সাইবার জগতে কোথাও কোনও প্রেরিত বার্তা ছবি ইত্যাদিতে 
অঙ্লীল বা কুরুচিপূর্ণ বা মানহানিকর কথা বা গালাগালি থাকলে ভয়ানক 
বিপদ পর্যন্ত হতে পারে। খবরের কাগজ, টিভি ইত্যাদিতে এ সম্বন্ধে 
অনেক সংবাদ দেখা/পড়া/শোনা যায়। অনেক দেশের আইন অনুযায়ী, 
ধরা পড়লে আপনার ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিতে পারে — 
তা আপনি এর জন্য সদসা-টাদা দিয়ে থাকলেও | এটা অবশ্য অল্পের 
ওপর দিয়ে রেহাই পাওয়া। আরও বেশি ঝামেলা হতে পারে। তার 








চোর বা ঘুযখোর বলাটা সম্পূর্ণ আপত্তিকর এবং শান 
পারে। বরঞ্চ, আপনি এ রকম বলতে পারেন যে 
নগদ এক কোটি টাকা এবং তিন কোটি টাকার 
পাওয়া গেছে। (তা, আজকে হয়তো এক কোটি টাকা 
বাড়িতেই হয়তো নগদ থাকে — জানি না. বলতে পারব না)। এটা 
অস্থাভরবিক ঘটনা — বাড়িতে এতো নগদ টাকা থাকাটা একটু 
আশ্চর্যাজনক। তাছাড়া, ওনার স্থীকৃত রোজগার মাসে এক লক্ষ টাকা 
— উনি এতো সঞ্চয় করলেন কি করে £ পৈতৃক সম্পত্তি তো বিশেষ 
কিছু ছিল না, ইত্যাদি। এতে মানাহানি বা অন্য কোনও অন্যায় হবে 
না। 

এবারে অন্য একটা বিষয়ের অবতারণা করে, শেষ করব। ই- 
মেইল পাঠানোর আগে নিজে নিশ্চিত হয়ে নেবেন যে আপনার পাঠানো 
লিপিতে ভাইরাস লেই। আপনি যদি Antivirus kit ব্যবহার করেন, 
তাহলে নিশ্চন্ত। একজনের কাছ থেকে পাওয়া বার্তা ভালো করে না 
পড়ে, অনা কাউকে পাঠাবেন না। তা নইলে, আপত্তিকর কথাবার্তা 















টর ব্যবহার করতে পারবে এবং Password 
পারবে | Attachment যদি পাঠাতেই হয়, 
বিষয় জ্ঞাপন করতে গিয়ে “with attachment” বা “plus at- 
tachment” লিখে দিলে এবং বার্তায় attachment পাঠানো হচ্ছে 
এবং attachment-D কি এসব লিখে দেওয়া উচিৎ। তাহলে প্রাপক 
বুঝতে পারবেন যে attachment DI খুললে ক্ষতি হবে না। এর কারণ, 
আনেক ভাইরাসই attachment হিসেবে প্রেরিত হয়। 

এসস্থান্ধে আরও কিছু বন্তব্য আছে — সে সব বিষয়ে আলোচনা 
পরে করা যাবে। আপাতত প্রাথমিক দুয়েকটা কথা বলা গেল। আপনারা 
অবশ্য সাইবার জগতের সদসা হিসেবে এর অনেক কিছু লক্ষ্য করেছেন 
এবং জানেন। অনুরোধ করব, পারলে নবীনদের জানিয়ে দেবেন — 
ঠাদের উপকার হবে। শুনেছি বেশ কয়েকটা ক্ষেত্রে যোগ্য বন্তি হলেও, 
অনেকে মনোনীত হননি — তাদের প্রেরিত দরখাস্ত/পত্র সাইবার 
শিষ্টাচার মেনে চলেনি বলে। 
ree 

{4 





তবে বার্তার 








ই-মেইল ঝীপি সামলাতে বাজারে এলো ইকো-মেইল 


অপরাজিত বন্দ্যোপাধ্যায় 





ইন্টারনেট এখন আমাদের দৈনন্দিন ব্যবহার্য; সামগ্রীর 

পর্যায়ে এসে গেছে। নে 
পাশাপাশি অথই নেট সাম্রাজ্যে নিজেদের দ্থায়ী অস্তিত্বের জানান 
দিতে অনেক নেটসেবী বদ্ধপরিকর | এর প্রধান কারণ শুধুমাত্র 
তথ্য আদানপ্রদানই নয়, নেট এখন যোগাযোগের অনাত 
এক মাধ্যম ৷ ই-মেইলের দৌলতে শুধু দেখা বাতিরেকেই নয়, ইচ্ছে 
করলেই যোগাযোগ করা যায় সুদূর বিশ্বের যেকোনও নাগরি 
এই কাজে একসময় গ্রহণ করা হতো নির্দিষ্ট মূল্যের গ্রাহক বা 
পরিবেবা মূল্য। কিন্তু বাদ সাধল অন্যান্য ই-মেইল পরিষেবক। 
এক প্রকার ক্ষুরধার প্রতিযোগিতার স্বার্থে € 
পরিষেবক বিনামূলো গ্রাহকদের দিতে শুরু করল ই-মেইল পরিষেবা। 
আজকের অর্থনয় যোগাযোগ বাবস্থায় বিনাবায়ে ই-মেইল আনা 
নেওয়াটা এককথায় ইন্টারনেটকেই অনেক জনপ্রিয় করে তুলেছে। 
তথ্য ASAT সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত যে! সার্চ ইঞ্জিন 
পরিষেবক কেবলমাত্র বাক্তি বা সংস্থাকে তার ভাবের আদান প্রদান 
করতে দিয়েই ক্ষান্ত হয়নি, সম্পূর্ণ নিখরচায় জুগিয়েছে নেটে তাদের 
নিজস্ব আস্তানার | রেডিফ. এমএসএন, ইয়াছ, হটমেইল থেকে সিফি 
আরও কতশত ই-মেইল পরিষেবক নেট বাজ্ঞারে এসেছে তার 
সারণী তৈরি যথেষ্ট পরিশ্রমসাধা | এখানে আপনি আপনার চেনা 
কোনও ঠিকানার মাধামে বিশ্থ নাগরিকের কষ্টসাধ্য তকমাটা সহজে 
পড়ে নিতে পারেন। 

এ নয় গেলো ই-মেইল পাঠানো কিংবা গ্রহণের সুযোগ সুবিধা | 
কিন্তু এই সামান্য কাজেও আজ নাজেহাল হচ্ছেন বহু ব্যক্তি অথবা 
সংস্থা। কেননা খ্যাতি বা সখের কারণে প্রতিদিন শয়ে শয়ে আসা ই- 
মেইল মেসেজকে পড়ে তার উত্তর দেওয়াটা সহজসাধ্য নয়। এর 
'মধো থাকছে নানা তথ্যগত বিড়ম্বনা সংস্থার ক্ষেত্রে এই সমস্যাটা 
খুবই প্রকট। 

© ধরুন বাবসায়িক কারণেই হোক কিংবা প্রশাসনিক ক্ষেত্রে সংস্থায় 
আসছে নানা ধরনের ই-মেইল। সংস্থায় রয়েছে নানা দফতর ৷ এক 
এক দফতরের কাজ এক এক রকমের ৷ প্রত্যেক দফতর তাদের 


শাগত কারণেই হোক কিংবা বাক্তিগত g 





টের বিস্তর were যাত্রা করার 











ভাগ ই-মেইল 











— সেস ২৩০২ E> 














0৮৮৮০০৮10৮8, 


REPORTING ENGINE 





bb 1৯ mar 
Y Hi 
2 ; recent S 


E-MAILS = 


The EchoMail Digital Retinery 





বিষয় ভিন্তিতে বাছাই থেকে 





ভঙ্গিমায় । শুধু এখানেই শেষ নয়, ইকো 
মেইলের অত্যাধুনিক শক্তিশালী প্রোগ্রাম, 
|| প্রেরিত ই-মেইলের সুযোগা একটা উত্তরকেও 
সঙ্গে সঙ্গে খাড়া করতে পারবৈ। এখানে 
অনেকে প্রযুক্তিমেধার উপর আস্থা রাখতে না 
পারলেও সেই উত্তরকে নিদিষ্ট বিভাগ কর্তৃক 
অনুমোদনেরও সুযোগ দিচ্ছে ইকো-মেইল। 
ফলে সমস্যা নেই কোনও অবস্থাতেই | সংস্থার 
যেকোনও একটা মূল কমপিউটরে ইকো. 
মেইলের সফটওয়্যারকে ভরে নিলেই সংস্থার 
নিজন্ব ল্যান নেটওয়ার্ক দাকুনভাবে কাজ 
চালিয়ে যাবে ইকো-মেইল। বলাবাছলা, কোনও 
সংস্থার প্রত্যেক বিভাগ আজ কর্মব্যস্ততার 








মধ্য নিজস্ব নেটওয়ার্কের মাধামে যুক্ত থাকলেও প্রতোকের পক্ষে 
সবধরনের মেইলকে পড়া ও উত্তর লেখা সম্ভবপর নয়। আর সংস্থার 
ক্ষেত্রে তাংক্ষণিকতার মূলা ব্যক্তির ব্যবহারের তুলনায় বহুগুণ বেশি 
দামী । তাহলে উপায়? 

হ্যা, প্রযুক্তিগতভাবে অনেক ই-মেইল পরিযেবকরাই বাতলেছে 
এক নতুন ধরনের পদ্থা। তারা স্বয়ংক্রিয় বার্তার মাধ্যমে প্রেরককে 
তার চিঠির প্াপ্িস্বীকার করতে সাহায্য করছে। এক এক পরিষেবকের 
ভাষায় এক রকমের নাম হলেও এই 'অটো রিপ্লাই সিস্টেম'-এ কাজের 
কাজ খুব একটা হয় না। এর কারণ কোন প্রশ্নের উত্তরটা শুধুমাত্র 
প্রাপ্তিৰীকারে এসে দাঁড়ালে আর যাই হোক সংস্থার ভাবমূর্তিকে কখনই 


জন্যই একে অন্যের পরিপূরক হলেও 
স্বয়ংসম্পূর্ণ নয়। সেক্ষেত্রে বিভাগ ভিত্তিতে যেকোনও তথ্যের 
মজুরি একদিকে যেমন কাজের ক্রটিকে কমিয়ে আনবে, তেমনি 
প্রেরক পেয়ে যাবে তার বাবসায়িক প্রশ্নের যথাযথ সদ্যুত্তর। ফলে 
ইকো-মেইল বৈদ্যুতিন চিঠিপত্রের এক নবতম সাংস্কৃতিক মেলবন্ধন 
গড়বে পাশাপাশি সংস্থাকে তার প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সফলভাবে 
কাজ চালাতে সাহাযা করবে। 

এবিষয়ে আরও বিস্তর ও আনুসাঙ্গিক খোজ খবর জানতে 


























সাইবার-সংস্কৃতি :এক স্বগত চিন্তা 


দেবপ্রসন্ন সিংহ 








এক নতুন ধরনের সংস্কৃতি বটে। কট্ুর রক্ষণশীলবা বা 
বিশুদ্ধবাদীরা বলতেই পারেন, 'কালে কালে কতই দেখলাম, 
আর কতই বা দেখবো!” সক্কেতির পালাবদল? দলবদল$ নাকি 





চিরস্তুন স্বাভাবিক গতিবদলে সংস্কৃতির নব সংজ্ঞা দেওয়ার চেষ্টা? 
যেটাই হোক না কেন, যা নিয়ে চলছে বা 
ব্যবসার শুরু, আপাত-ছিতি ও বাড়াবাড়িও, যাকে 
আশা ভবিষাৎ উন্মাদনা, তাকে অস্থীকার 












যায়। তবে একথা সত্য যে কোনও-না-কোনও eres সনাতনী 
বাবস্থাফে কখনও ধীরে, কখনও আমূল পরিবর্তন বা উৎপাটন করে 
নতুন ব্যবস্থা, নতুন সমাজ; নতুনভাবে চলা, নতুন সংস্কৃতিকে আবাহন 
করতে হয়। তার ব্যবহারিক প্রভাব, সামাজিক প্রভাব এমনকি 
সুলাবোধেক্ক অর্থে এই সংস্কৃতির আকার আলোচনা বিতর্কের উর্দ্ধে 
নয়। যুগে যুগে *আধুনিকতা'র সংজ্ঞা যেমন বদলে বদলে এসেছে, 
তেমনি সংস্কৃতির নতুন নতুন দরজা নব আঙ্গিকে এসে নতুন পুরনে 
মিলতে মিলতে টিকতে টিকতে এক নিশ্র সংস্কৃতি তৈরি হয়েছে, যার 
প্রাধান্য সবসময়ই হালফিলের নতুন সংস্কৃতি বিরাজ করে। 
সাইবার সংস্কৃতি নিয়ে কোনও রচনা বা বক্তব্যের উত্থাপন করতে 
| গেলে, স্বাভাবিকভাবেই তার পরিমন্ডলে থেকে মূল্যায়নের কথা এসে 
যায়। প্রশ্ন এসে যায়, আমরা কি এর ব্যবহার পেতে পেতে খুবই উপকৃত, 
আমাদের ভীবনযাত্রায় তা কতদূর সাফলা আনছে আমাদের মানসিক 
বোধ, সেই মূল্যবোধ নিয়ে সার্বজনীন উত্তরোত্তর উন্নতি কি ঘটছে 
“SS stile 

















ফিরে আসা যাক সাইবার- 
সংস্কৃতিতে যন্ত্র নিয়ে বেশি ঘেঁষা 
এই সংস্কৃতি। যে সংস্কৃতি অনেকটাই 
চালু সাইবার-কাফেতে। ইন্টারনেট, 
ই-মেইল, চ্যাট সঙ্গে কফি বা অনা 
পানীয়। নাগরিকরা তখন আর 
কোন অঞ্চলের সিটিজেন, 
সিনিয়াররা জুনিয়ার থেকে হয়ে 
যান এক নেটশহরের নেটিজেন। 
পৃথিবী সেখানে একটি চালা, 
দেশগুলি এক এৰ ॥ 1 
যেন পাশের বাড়িতে দেখা করেই 
ঘটিয়ে ফেলছি সাইবার বা নেট 
ম্যারেজ। কেনাকাটি, খোজাখুজি 
নতুন শব্দ থেকে শব্দা্তরে অথ 
বুঝতে বুঝতে নতুন পথে যেতে যেতে ঘুরে বেড়ানো, সে তথ্য সড়কে 
ছবিতে সেই ভাষা, কথা এসে যায় যা মিশে যাচ্ছে এই ভাবায়। এই 
ক'দিন আগে অক্সফোর্ড ইংরাজী ভাষায় ছোটো ছোটো সংক্ষিপ্ত শব্দের 
ডিকশনারী বার করছে, যাতে শব্দগুলিতে স্বরবর্ণ নেই বলে হয়, যা 
আমরা ফ্যাক্সে টেলিগ্রামে ই-মেইলে ব্যবহার করি, যেমন PLS বলতে 
Please, SPK বলতে speak, এমনকি you -এর বদলে U, 4/৩-র 
বদলে R | আবার সেই প্রশ্ন, তা ভালো কি খারাপ? কে বলে দেবে? 
এখন ভালো, এখন খারাপ চিরকাল ভালো থাকবে তো? রেল, বিজলী 
বাতি, টেলিফোন, টেলিভিশন, কমপিউটর কারুর জায়গাই মসুণভাবে 


























যা সর্বদেশের সর্ব বয়সের প্রতি প্রযোজ্য নয়॥ তার থেকে সাইবার 
পদ্ধতি বা সংস্কৃতিতে থাকলে কি পাওয়া উচিত, কি পাওয়া যাবে, এর 
শ্রয়োগ কতদূর ফলপ্রসু হতে পারে, তা নিয়ে কিছু ফলাফলে বলা 
হচ্ছে। সে ফলাফলের উত্তরও এসে যায় ওই সাইবার জড়িত বা 
জনিত কমপিউটর কমিউনিকেশনকে ঘিরেই। তখন সেটি একটি 
শক্তিশালী টুল। এটাই প্রকাশ, যে টুল বা হাতিয়ার ব্যবহার করতে 
করতে হাতিয়ার ছাড়া হাতটি অকেজো হয়ে যাচ্ছে, তা ভাবা, হাতের 
জোর থাকছে কিনা তাও ভাবা; কেউ কেউ বিতর্কের মুখেই বলত 
পারেন, হাতের প্রয়োজনীয়তা আজ ফুরিয়েছে। অতএব চোখ সারাদিন 
আসেনি, তার বা তাদের দাক্ষিপো বিবিধ সমস্যায় সমাধান হলেও, | টেলিভিশন, কমপিউটরের মনিটরে, দূরকে নিকট করেছো বন্ধ, বা 
তা যে পূর্ব কর্মসংস্কৃতি বদলে দিচ্ছে, হয়তো বা পূর্বে বহুদিন ধরে | "সাইবার সংস্কৃতিতে ছেলে দিনু মন'। বিশ্বজনীন করতে ই-মেইল, 
পরীক্ষিত নিয়ন্ত্রণ পদ্ধতি হারাচ্ছে, তাও কেউ কেউ বলার চেষ্টা করেন। | সঙ্গে গুচ্ছের আটাচমেন্ট, ছবিটবি শুদ্ধ সাইবার জগতকে আমরা বহ 
এটা প্রতিভাধর বা দক্ষতা বলে না, তারা মূলত সংস্কৃতিটি শুরু করে | বৈচিত্রের মধ্যে একতা ধরে রাখতে পারছি। কে না চাইবে বিদেশে 
দেন, সাধারণের কাছে এসে পরে তা ক্রমশ ধেয়ে এসে ছেয়ে যায়। | থেকে ঠাকুমার অবস্থা এখনই জানতে, যদি তার খবর বড়ো পিসি 

সংস্কৃতিতে তখন WETE হতে থাকি, লালনপালন করতে জানতে চায় সিডনিতে বসে, তখনই তার এক চিঠি চলে যায় সে 
























(Cyber-criminal) ও বলা হচ্ছে, তার কান্তকারখানা ;১৯৯৭ সালে 
বেল আটল্যান্টিক নেটওয়ার্ক ভেঙে সে কত পরিষেবা বাড়ী ঘরদোরকে 
অকেজো করে দিয়েছিল সেই কিশোর, তাকে জেলজরিমানা দিতে 
হয়েছে ।ক্যালিফোর্ণিয়ার সাইবার নিরাপত্তা সিকিউরিটি আইনের একজন 
ONO বলছেন, এই প্লেন দুর্ঘটনা বা এই রকম দুর্ঘটনা সংবাদের 
জোরে কারোর যদি মৃত্যু হতো, তাহলে ভবিব্যাতে অপরাধীর যাবজ্জীবন 
জেলও হতে পারে। 

এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য আমরা এক নতুন জগতে বোধহয় 





দিয়ে বন্ধুত্বের বড়ো হাত বাড়িয়ে দেবো: যেখানে হয়তো সাক্ষাৎ পরিচয় 
অনেক কম ঘটবে বা ঘটবেই না, কিন্তু তা বাদেই অনেক ব্যবস্থার 
প্রয়োজন, সমাধান বা িষ্পন্তিএই যোগাযোগ বা এই সংস্কৃতির মাধামেই 
ঘটবে 

যন্ত্রনিভরতা কতদূর ফলপ্রসারী তা এক পরিসংখ্যানের পন্ধতিতে 
সনীক্ষাযোগ্য। আগেই যা বলেছি, ই-মেইল, চ্যাট থেকে ই-কমার্স, 
ইন্টারনেট, ইনট্রানেট, এক্সট্রানেট তাদের সঙ্গে হাজারো সংশ্লিষ্ট কথা, 
অন্যান্য সমস্ত অন্য ব্যবস্থায় জ্ঞান বা বিনোদন এবং তার চর্চা ও 
উত্তরণ থেকে দূরে থেকে যেন এই কমপিউটর সমর্পণ অনা পথগামী 
করে তুলেছে। তার সমীক্ষা ও বিশ্লেষণ হওয়া প্রয়োজন লক্ষ্য হবে 
সমগ্র মানবজাতির অস্তিত্ব, তার জ্ঞানের উৎস, উত্তরণে ও তার প্রগতি 
সাধনের শর্তগুলিকে সনাক্ত করা অর্থাৎ বুঝে নেওয়া এর ও তার 
ব্যবহার ও নিরূপণের ক্ষেত্রে সঠিক কর্মপন্ধতি বা সংস্কৃতি নির্ধারণ 
করে উদ্যোগ নেওয়া | এই সন্তাব্য বিচার অবশাই বৈজ্ঞানিক তথ্য ও 
তন্তু প্রয়োগের দ্বারাই হবে। একই সূত্রে বা একই তারে বা বিনা তারেও 
গেথে আমাদের বিশ্ববাসীকে ফেলার জন্য এই প্রযুক্তি গ্রহণযোগ্য, 
কিন্তু তাকে সঠিকভাবে ব্যবস্থার ও BITE করার জন্য মানবিক ও 
মানসিক উত্তরণের প্রয়োজন, সর্ব দেশে সর্বক্ষেত্রে । 





2) দেবপ্রসত্র সিংহ পিয়ারলেস ফিনান্স ও ইনভেস্টমেন্টসের ডেপুটি 
জেনারেল ম্যানেজার (ই ডি পি) ও ক্যাড ক্যাম কনসালটেন্টসের 
Foret) a 











© সাইবার কালচার-এরটুকিটাকি 


অনির্বাণ মুখোপাধ্যায় 


স্টারনেটের দুনিয়াটা আজব এবং অলীক হাক্ষা করে সার্ করলে 

সেই দুনিয়াটা চোখে আসে না। কিন্তু অত্র ব্যবহারকারী আছেন 1 

_ যাদের বেশির ভাগই অপ্রাপ্তবয়ঙ্ক বা সদ্য প্রাপ্তবয়ন্ধ হয়েছেন 

_ যারা নেটের দুনিয়াটাকে একটি বিকল্প দুনিয়া হিসাবে চিন্তা 
করেন। যাঁদের মতে বা ইচ্ছায় কোনও একদিন হয়তো এই কল্পজগত 
আসল দুনিয়া হয়ে দাড়াবে এবং আজকের আসল পৃথিবীকে নিয়ন্ত্রণ 
করবে। আমি ছোটোখাটো মানুষ — এ বিষয়ে জ্ঞান সীমিত, তাই 
নিজে কোনও মন্তব্য করব না, কেবল এই সাইবার জগতের বাসিন্দাদের 
চিন্তা ভাবনা, তাদের নিজস্ব সংস্কৃতি — যাকে সাইবার কালচার বলা i 
হয়, তাদের আচার ব্যবহার এই সব নিয়ে পাঠকদের কিছু ধ্যান ধারণা 1 
দেবো। এই জগতে যাঁরা ভ্রমণ করেন, ঠাদের cybernaut-s বলা | 
হয়। তাদের free ভাষা আছে, free 'সাহিত্য' আছে। নিজেদের 
"সংস্কৃতি আছে, এমন কি ওই কল্প জগতের বাসিন্দাদের নিজস্ব আলাদা 
নামও আছে। ধরুন কোনও ব্যক্তির নাম "নরেন" (সত্যিকারের 
নাম)। সে যখন "সাইবার ওয়ার্ল্ড'-এ বিচরণ করে, অন্য cybernaut- 
এর সঙ্গে খোস গল্প করে তখন ওই দুনিয়ার লোকেদের কাছে তার 
নাম হয়তো “xena’ কিংবা 'কীর্তিনান'। আমাদের যেমন নিজস্ব 
পত্রপত্রিকা আছে -_ এই জগতেও নিজস্ব পত্রিকা আছে — Mondo 
2000, bOing, bOing, wired ইত্যাদি| Wired-এর প্রকাশক1.0005 
Rosscllo-2 ভাষায় Cyberspace হচ্ছে “একটা নতুন 
একটা নতুন বিকল্প কৃষ্টি এবং রাজনীতিবিদদের নাগালের বাইরে"-র 
জগত তিনি বললে কি হবে? আমানের রাজনীতিবিদরা এখনও পৌঁছে 
গেছেন। এই তো কয়েক বছর আগে আমেরিকার উপরা্টরপতি Al 


Gore সাহেব বিদেশের মাটিতে দড়িয়ে ভাষণ দিলেন, বললেন "These 





































stewardship of our small planet” (এই গরীব দেশের এক নগন্য 
ঘরপোড়া গরু হিসাবে আমি কিন্তু এতে নব্য উপনিবেশিকতার কামনার 
গন্ধ পাচ্ছি। সে প্রসংগ থাক। 

| এই কল্প দুনিয়ার নাম “cyber space” দেন William Gibson 
তার ১৯৮৪ সালে লেখা বিখ্যাত উপন্যাস Neuromancer (মনে 
রাখবেন তখন ইন্টারনেট দিনের আলো দেখেনি)। এই দুনিয়ার সম্বন্ধে 
১৯৯৭ সালে Whittle সাহেব লিখবেন “The pioneers, settlers 
and squatters of the Virgin territories of cyberspace have 
divided some of the land (space ??) into plots of social 
order and plowed it into the furrous of discipline for the 
তা ts natural resources can only be found 
in the mind and have great values, it shared” | এই উক্তি 


intellecdiscourse, perform acts of com- 
merce, exchange knowledge. share emo- 


tional support, make plans, brainstorm, 





gossip, fend, fall in love, friends and 
lose them. play games & metagames, firt. 
create alittle high art and a fot of idle talk. 
We do everything people do when peo- 
ple get together, but we do it will words 
‘on computer screens, leaving our bodies. 
behind”. এই জগতে একই ব্যবহারকারী অনা 
ZEA ব্যবহার করে, তার দ্বরূপটা কখনও অনেক 
বেশি প্রকাশ করে, অনেক সময় তার নিজের স্বত্ত 
বিভিন্ন হয়ে যায় (multiple identity) বিভিন্ন 
সময়ে, সে তার লিঙ্গ (gender) পছন্দ করে নিতে 
পারে — এমন কি নিজের ব্ক্তিত্কেও বদলে 
দিতে পারে । এই কথা লেখা আছে Sherry Turkle লেখা সাইবার 
কালচারের ওপর বিদন্ধ বইতে। যার নাম 
Identity in the Age of the Internet” | 

এই কল্পজগত বিভিন্ন দেশ বা জাতি নিজেদের সত্যিকারের কৃষ্টি 
সংস্কৃতি, আর্থিক সংগতি, কমপিউটরের বাবহাক, ইন্টারনেটের বিচরনের 
স্বচ্ছন্দ বা ক্ষমতা অনুযায়ী বিচরণ করে । এই সাইবার কালচার উন্নত 
দেশগুলিতে আবার অন্য রকম প্রভাবও ফেলছে। যা আমাদের দুনিয়ায় 
নতুন করে ধনী দরিদ্রের, সাদা চামড়া, কালো চামড়ার মধো দূরত্ব 
বাড়াচ্ছে। ১৯৯৯ সালে “Falling through the Net : Defining 
the Digital Divide” শীর্ষক এক নিবন্ধে আমেরিকার National 
‘Telecommunications and Information Administration 
বলেছেন, “The ‘digital divide” between certain group of 
| Americans has increased between 1994 and 1997 so that 
there is now an even greater disparity in penetration lev- 






















n the Screen 


els among some groups. There is a widening gap, for 
example, between those at upper and lower income lev- 
els. Additionally. even through all racial groups now own 
more computers than they did in 1994, Blacks & Hispanics 
now lag even further behind Whites in their levels of PC- 

p America’s digital di- 








শুকনো বাতচিত তো অনেক করলাম — এতক্ষণে পাঠক/পাঠিকা 
হয়তো নিপ্রালু অবস্থায় | একটু ঘুম ভঙানোর চেষ্টা করি 1০১৮ space 


মানে 


এর Cyber community- কিন্তু নানান ভাষার, মনের ভাব 
প্রকাশের, শব্দের প্রয়োগ আছে যার সম্বন্ধে যাঁরা ওই ধরনের গোষ্ঠীভুক্ত 


সংক্ষিপ্ত শব্দ 


মানে 





কিছুই বুঝতে পারছি না (I haven't a clue) 
যতদুর জানি (As far as I know) 

যত তাড়াতাড়ি সম্ভব (As soon as 
possible) 

বয়স/লিঙ্গ/ IAEA? (Age/Sex/Location?) 
এখনকার মতো বিদায় (Bye for now) 

একটু পরে আসছি (Be back in a bit) 
আবার পরে আসব (Be back later) 

ছেলে বন্ধু (Boy Friend) 

গালভরা হাসি (Big Grin) 

হাসতে হাসতে পেট ফেটে গেল (Bursting my 
gut with laughter) 

কিন্তু আমি কিইবা জানি + (But what the neck 
do I know) 

ভীষণ কীদছি (Crying real big tears) 
দেখা হবে। (See you) 

আবার নেটে দেখা হবে। (See you online) 
আপনাকে কি চিনি? (Do I know you?) 
আমি বলেছি বলে কিন্তু বলবেন না (Don't 
quote me on this) 

মাথা গলানোর জন্য ক্ষমা করবেন (excuse me 
for butting in) 

বার্তার শেষ (End of message) 





HAGN 
HAND 
HHIS 


IAC 
IANAL 


10001 


রাত্রি (Haye a good Night) 
দিনটা শুভ হোক (Have a nice day) 
লক্জায় মাথা নুয়ে যাচ্ছে (Hanging head in 
shame) 
যাই হোক (In any case) 
আমি আইনজ্ঞ নই (কিন্তু )( am nota lawyer 
(but) 
আমি তোমাকে ভালবাসি (I love you) 
আমার মতে (In my opinian) 
আমি দুঃখিত (1 am sorry) 
2151 করছি (Just kidding) 
যোগাযোগ রাখবেন (Keep in touch) 
চেঁচিয়ে হাসছি (Laughing out loud) 
তোমাকে নিজের ভাইয়ের মতো ভালবাসি 
(Love you like a brother) 
(তোমাকে নিজের বোনের মতো ভালবাসি 
(Love you like a sister) 
আরও আসছে (More to follow), 
(কোনও সমস্যা নেই (No problem) 
ভগবান (On my god) 
সাংঘাতিক একটা নতুন জিনিস 
(Pretty awesome new staff) 


v eas aa 











তার মানের একটা তালিকা দিচ্ছি। 

এই ধরনের আরও আনে 
আছে তার তালিকা দিতে গেলে সেই 
লিস্টিতেই পত্রিকা ভর্তি হয়ে যাবে৷ 


শব্দ 

















হাসি (smile) টাই পড়া হাসি (Basic smiley with 
anecktic) 


রোবট (Robot) 


চোখ মোটকে হাসি (smile with a wink) 
গোফে ফাকে হাসি (User with moustache, 
smiling) 178 
ক্ষেপে গেছি (Mad) 
দুঃখ পেলাম (sad) 
কাদছি(05118) Scuba Diver 

সত্যই খুব সুখী (Really happy) User Ort পুরু লিপস্টিক (User with heavy 
PACA kiss) lipsteack) 

আক্কেল গুরুম (I"m surpirsed) 5 লুকিয়ে হাসি (secret smile) 

কি করব বুঝতে পারছি না (perplexed) জাপানী হাসি 


হাস (duck) 
Charlic Chaplin 


Santa Claus 


লাজুক হাসি (Embarassed smile) 


সাইবার কালচারের অল্প কিছু দিক আলোচনা করলাম। 
ব্যবহারকারীদের মনোন্তান্তিক দিক. চিন্তা ধারা ইত্যাদি — যা এই 
“সংস্কৃতির মূল we — তা নিয়ে আলোচনা করতে পারলাম না 
সময়, জায়গা এবং বিষয়ের জটিলতার কারণে। পরে এ নিয়ে লেখার 

| ইচ্ছারইল। 











স্পেলচেকের দরকারআছেকি? 


শান্তনু চট্টোপাধ্যায় 
বিভিন্ন লেখায়, চিঠিপতে স্পেলচেকের অপরিহাযর্তা নিয়ে আলোচনা এবারের এই বিভাগে | 


'হদিন আগে শোনা গাল্ দিয়েই শুরু করি। 

পঞ্চাশের দশকের গোড়ার দিকে 

বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষায় 'প্রশ্ন' ছিল 
যে ২১০5০18৩0০1" সম্বন্ধে একটা রচনা 
লিখতে হবে। এর 'উত্তর' সকলেরই নাকি ভুল 
হয়েছিল। সবাই Rios Hace লিখেছিলেন। 
সদা সদা (কয়েক বছর আগে) সাম্প্রদায়িক 
দাঙ্গা (Riots) হয়ে গেছে — তার ভয়ানক 
রূপ পরীক্ষার্থীদের মনে তো থাকবেই। কিন্ত, 
২১০৬ কথাটার মানে যাঁরা চাযবাস করেন, 
কৃষক'। আরেকটা গল্প __ এটা আরও কিছু 
আগের "ঘটনা'। পরীক্ষায় “Describe the 
character of Akbur’-এর উত্তরে” একটি 
ছাত্র লিখেছিল “How can 1 suspendify 
the whoerfluous character of Akbar, 
who damochocus conjustipation was 
diametrically fasciculated .......ইতাদি। 









আলাদা, কিন্তু উচ্চারণ প্রায় এক। যেমন, meet, 
meat S mete, wry € rye, hare € hair, 


ব্যবহৃত হয় — "আবছা, অস্পষ্ট” ৷ যাই হোক, 
বানান বিভ্রাটের বহু উদাহরণ আছে, গল্পও 
gait © gate, reign ও rain, discrete ও | আছে। 

discreet Remi | চট করে এই রকম শব্দ- স্পেলচেক বাবহার করলে অনেক সময়ে 
ছুটি মনে পড়তে নাও পারে, তাই হাতের কাছের | সাহায্য হয় — বলে দেয় যে এই কথাটা হয়তো 
একটা পত্রিকা থেকে টুকে দিলাম। এছাড়া আছে | সঠিক নাও হতে পারে — তৎক্ষণাৎ অভিধান 
নানার্থক শব্দ (homonyms), যেমন pole | দেখে পরীক্ষা করে নেওয়া যেতে পারে । অবশ্য 
কথাটির একটি মানে (কাঠের বা ধাতুর) দণ্ড। | সক বানান ভুল এতে ধরা পড়ে না = 
যেমন pole vault-o7 দণ্ড এবং আরেকটির | স্পেলচেককে ০০॥৷৫%৷-এর ওপরেও নির্ভর 
মানে মেরু. যেমন north pole, south pole | করতে হয় বলে, মাঝে মাঝে ধরতে পারে না। 
নানাৰ্থক শব্দ লেখার বেলায় অত অসুবিধা হয় | তবুও অনেক কিছুই এতে বরা পড়ে। 

না, পড়ে মানে বুঝতে দুয়েক সময়ে হয়তো বা আমাদের অনেক মুদ্রাদোষ বা ইংরাজির 
হোঁচট খেতে হয়। আরও অন্য ধরনের শব্দ | ভারতীয় প্রদেশ অনুযায়ী উচ্চারণ এবং 
আছে, তবে সেগুলো এখানে অপ্রাসঙ্গিক। যত | উচ্চারণের চাপে বানান ভুল ও হয়। আমরা 
বাধ সাধে homophone শব্দগুলো; এবারে | কেউ কেউ “joo” -তে গিয়ে "৩7০১" করি 
একটা সত্যি ঘটনা বলি। ছাত্রদের মধো এক | — j, gS ৮-এর মধ্যে উল্টোপাল্টা হয়ে যায়। 
গগুগোলে বেশ কয়েকজন আহত হয় এবং | সাধারণত যেভাবে উচ্চারণ করে, সেই ভাবেই, 
পুলিশ বেশ কিছু ছাত্রকে আটকে রাখে । নিজের | বানান লেখার প্রবণতা মানুষের স্বাভাবিক 
টিনার nh TR 











































আর বাকীটা মোটানুটি জানা — একটু খটকা 
কোথাও লাগলেই “চলস্তিকা”র স্মরণাপন্ন হই। 

বানান ভুল করলে, যিনি পড়ছেন তিনি আমার দৈনন্দিন কাজ বেশির 
শিক্ষাবিদ বা উচ্চশিক্ষিত বা শিক্ষাকে শ্রদ্ধা | ভাগ সময়েই কাগজ-পত্র, চিঠিপত্র 
করেন, এমন ব্যক্তি হলে বিরক্ত হবেন এবং | লেখা এই সব নিয়ে — নিজের 
লেখকের বিদ্যা-বুদ্ধি সম্বন্ধে ধারণাটা খারাপ 
হয়ে যাবে। এর থেকেও বড়ো কথা, বাক্যের 
মানে যদি পাল্টে যায়, তাহলে ভুল সিদ্ধান্তে 











সকর্মক meet at মতোই 
রুকন আরও বিভিন্ন আছে 


অফিস ছাড়াও আর যে সব 
জায়গায় যুক্ত আছি, সবটাতেই 
একই রকম। আমাকে বহু চিঠি, 


পৌঁছবেন এবং সিদ্ধান্ত শুধু লেখকের সম্বন্ধে | আবেদন, সরকারী নির্দেশ, SS TS 
লেখা paper (প্রবন্ধ)-এর অনুমোদন, schol- 
arship sa দরখাস্ত এই সব সোজা ভাষায়, 


খারাপ ধারনা নয়, অন্যানাভাবে ক্ষতিকর হতে | সরকারী প্রশ্মবাণ, সাধারণ এবং অসাধারণ 
পারে। মানুষের অভিযোগ/অনুযোগ এ নিয়েই আমার 
বারবার স্পেলচেক বলছি — এটি বেশ | কাজ। এর মধ্যে ৪০% ব্যবসা-বাণিড্িক চিঠি, 
জনপ্রিয় — কিন্তু আরও অন্যান্য বানান সঠিক | তথ্য, আবেদন, ৩০% আইন সংক্রান্ত জটিল 
কিনা দেখবার হাতিয়ার আছে। স্পেলচেক - | সব বিষয়ে এবং ৩০% তথ্যপ্রযুক্তি অন্ত নিয়ে 
সচরাচর যা ব্যবহার করা হয় তা মার্কিণী | বানান বা ব্যাকরণের ভুলের জন্য অনেককেই 
ইংরাজির জনা তৈরি — ইংরেজদের ইংরাজি | মাশুল দিতে দেখেছি। যেমন | shall do মালে 
বা রাণীর ইংরাজির জন্য নয়। তাই Labor, | আনি করব, 1 will do মানে আমি করবই 
favor, color, এই সব বানান সঠিক বলবে | (প্রতিশ্রুতি), you এবং he/she-s বেলা 
22 পারে বা labour, fa- | shallow মানে করতেই হবে (কর্তব্য)। 
সাধারণত আমাদের নিজেদের কাজ করার 

ব্যাপারে “may” না ব্যবহার করাই ভালো। 
যেমন I shall do iL বা 1 will do it (CTA 
হলফ করে বলছি) বলাই ভালো। May 
কথাটার ব্যবহার কিছুটা অনিশ্চিত বোঝাতে 
ব্যাবহার করা যায়। যেমন “1 may get it from 
him” বা “He may Eive it to me” অথবা 
“Imay be able to do it, Lam not sure" 
_ জায়গা বুঝে, ভেবে চিন্তে লেখা যায়। 1 
will 148৮ না করতে পারলে 





































বড়ো বড়ো শব্দ ব্যবহার না করে, বানান 


ব্যাকরণ দেখে, কোনও দ্ধার্থবোধক সিদ্ধান্তের 
সুযোগ না দিয়ে তৈরি করলে ভালো হয় ।আর 


হাতের কাছে একটা অভিধান এই সব গুরুতুপূণ 
বিষয়ের সময়ে রাখা অত্যন্ত প্রয়োজন। 
পরিশেষে, ভারতীয় রেলপথ গত শতাব্দীর 
গোড়ার দিকে এক বাঙালি রেলযার্রীর নালিশ 
পত্র প্রকাশ করেছেন — ওয়েবসাইটে আছে। 
তার ইংরাজি পড়লে, আমরা সবাই লজ্জিত হয়ে 
স্পেলচেক ও অভিধান হাত ছাড়া করব না। 
শেষ করছি, রেলবিভাগেরই আরেকটি 
ঘটনা দিয়ে। এক রেলকর্মচারীর ঘাড়ে ব্যথা 
হওয়ায় একদিন কজে আসতে পারেনি 
(Spondylosis, Spondylitis নয়)। তিনি 
(সোজামাটা লিখলেন যে ঘাড়ের ব্যথার জন্য 
আসতে পারেননি | তাই একদিন “sick leave” 
প্রার্থনা করছেন। ওপরওয়ালা বললেন এটা কি 
সরকারী আবেদন পত্র হয়েছে — Reference 
(কোথায় — Reference WS কোনও সরকারী 















এক ব্যতিক্রমী মোবাইল ফোনের গল্প 


অনিরুদ্ধ নাগ 
বর্তমানে আমেরিকায় AT এই ডিভাইসটি পকেট পিসি ও মোবাইল ফোন দুয়েরই বৈশিষ্টসম্পন্ন। 


যুক্তি মানুষের সামনে একাদিক্রানে 
দিয়েছে। চমকের পর চমক। বিজ্ঞান 
ও প্রযুক্তির কল্যাণে মানুষের ব্যবহারিক জীবন 
ভরে গিয়েছে নানা সম্পদে, নানা বৈচিত্রে। 
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে কমপিউটর 
ও অন্যানা যন্ত্র এখন আয়তনে ছোটো। কিন্তু 
কর্মক্ষমতায় অতি শক্তিশালী৷ ইদানিং কালে 
পিডিএ (PDএ-পার্সোনাল ডিজিটাল 
'আসিসটেন্ট) এবং মোবাইল ফোনের সাহাযো 
ইন্টারনেটের সাথে যোগাযোগ, ই-মেইল 
পাঠানো বা পড়ে দেখা অনেকটাই সম্ভব। 
ফলস্বরূপ. প্রযুক্তিবিদদের সাথে সাথে সাধারণ 
মানুষেরও বেড়েছে প্রয়োজনের পরিধি, 
সহজলভ্য হয়েছে বিলাসিতার উপকরণ। 
মোবাইল ফোনকে কিছুদিন আগেও 
বিলাসিতার দ্রব্য মনে করা হাতো। আজ কিন্তু 
দৃশ্যপট বদলেছে। ইন্টারনেটের ক্ষমতা ও | পিসি ফোনের প্রস্তুতকারক । 
জনপ্রিয়তার সাথে সঙ্গতি রেখে বেড়েছে | বর্তমানে শুধুমাত্র আমেরিকায় লভ্য 
(মোবাইল ফোন ও পকেট পিসির ক্ষমতা. যদিও | ৭.১ আউন্স (0০) ওজনের, ২০৬ 
আজকের আলোচ্য বিষয় __ শুধু মোবাইল | মেগাহার্জ ক্ষমতাসম্পন্ন ও GPRS TE 
নান নয়, ব্যাপক অর্থে গুধু মোবাইল ফোন 




















খেতেন, তাদের জন্য T মোবাইল আনল এক 
বিশ্বাসযোগ্য ও সস্তা সমাধান। যারা প্রতি 
মুহূর্তেই নিজেদের অনলাইন রাখতে চান বা 
ইন্টারনেটকে বাহন করে তথ্যের জগতে 
মূলমন্ত্র; তাদের জন্য আদর্শ হলো এই 
'কমবো" ডিভাইসটি। আনেরিকারা 
মোবাইল কম্পানি (অতীতে Voice 
Stream নামে খ্যাত) এই পকেট 
পিসি ফোনের আবিষ্কারক। এক 































আর কি আহামরি ব্যাপার ? ঠিক কথা । তবে 
তার আগে একনজরে চোখ বুলিয়ে নিন এর 
মনকাড়া বৈশিষ্টাগুলির উপরে। এর মধ্য 
উল্লেখযোগ্য হলো — ইনস্ট্যাম্ট 
ক্টেলিকনফারেন্সিং, ভয়েস আক্টিভেটেড 
ডায়ালিং, মাইক্রোসফট আপ্লিকেশান (অর্থাৎ 
ওয়ার্ড, এক্সেল প্রভৃতি) কলার আইডি যুক্ত 
বড়ো রঙচঙে উইন্ডো, কল নোট, এসএমএস, 
সার্ফিং, স্পিড ভায়ালিং, হ্যান্ড রাইটিং 
বেকগনিশন, সিম ম্যানেজার ও আরও 
অনেক। 

এবার কি মনে হচ্ছে? পারবেন এর 
আবেদন অস্থ্ীকার করতে ? আর হা, আরেকটি 
কথা না বললে আমাদের এই প্রতিবেদন 
অসম্পূর্ণ থেকে যাবে — হ্যা, ঠিকই ধরেছেন 
— সফটওয়্যার এই ইউবিকাটাস কমপিউটিং- 
এর যুগে শুধু হার্ডওয়্যারের ওপর নির্ভর করে 
এই ধরনের ডিভাইস গড়ে উঠতে পারে না। 


এই ধরনের অত্যাধুনিক ডিভাইসের পিছনে 
হার্ডওয়্যার ও সফটওয়্যার দুজনেরই সমান 
তূনিকা আছে 

নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে সফটওয়্যার 
প্রস্ততকারকের নাম। ঠিকই অনুমান 
আমাদের চিরপরিচিত এক ও অন্বিতীর 
মাইক্রোসফটই তৈরি করেছে এর অপারেটিং 
সিস্টেমটি। পকেট পিসি ফোন এডিসন ওএস। 
তবে এর জনপ্রিয়তা আঁচ করে মাইক্রোসফটও 
(স্বাভাবিক ভাবেই) চুপচাপ বসে নেই) 
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন AT &T Wireless- 
এর সাথে গাটছড়া বেধে এই বছরের শেষাশেবি 
এই অভিনব ফোনের বাজার দখল করতে 
নামছে  প্রযুক্তিবিদরা ভবিবাৎবালী করেছেন, 
২০০৩ সালেই নাকি ইন্টারনেটের সঙ্গে যোগ 
করা কমপিউটারের সংখ্যাকেই। পকেট পিসি 
মোবাইল ফোনের আবির্ভাব সেই ধারণাকেই 
আরও দৃঢ় করে। 








পিডিএ মোবাইলের যুগলবন্দী শুধুমাত্র 
পোষাকি কমপিউটর বাবহারকেই নতুন মাত্রা 
দেবে না, এর সঙ্গে ক্রমপরিবর্ত নশীল 
যোগাযোগ ও পরিষেবাগুলোর কর্মক্ষমতা 
আরও eas বাড়িয়ে দেবে। সাথে বাড়বে 
শতিনীলতাও, তথ্যপ্রযুক্তির এই আঁকাশছোয়া 
অগ্রগতির ফলে Fez আমরা দেখব আরও 
অনেক সুযোগসুবিধা যুক্ত 'কনবো ডিভাইস'। 

মোবাইল ফোনের ভবিযাত কি? সময়ই 
বলবে॥ আমরা পিছিয়ে পড়া (সর্ব অর্থে?) 
বিশ্বের লোক হিসাবে কামনা করব, আমরা 
নিছকই দৰ্শক না হয়ে এই বিপ্লবে সামিল হতে 
পারি। 















ভ্রু অলির নাগ একজন সিস্টেম আনালিস্ট 
এবং টেকনিকাল রাইটার । ই-মেইল 
ani_nagl23@rediffmail.com O 


কমপিউটর 
তথ্য ও প্রযুক্তি 


1 would like to subscribe to ‘Computer Tothyo O Projukti’ 




















পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন 


তির 


পাওয়ারপয়েন্ট কিভাবে ব্যবহার করবেন তার সহজ আলোচনা | 


-কালচারে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন | চান। একটি নতুন প্রেজেন্টেশন তৈরি 





কথাটা আস্তে ধীরে বেশ চালু হয়ে গেছে। | করা অথবা যে প্রেজেন্টশনটি আছে 
নবীন উদ্যোনী থেকে বিজ্ঞাপন সংস্থার | সেটি খোলা, যা কিছু করতে চান তা 


উদীয়মান তারকা সবাই তাদের বক্তব্য | বলতে হবে। নতুন প্রেজেন্টশন-এর 
ও ভাবনা ঠিকঠাক রভাবে তুলে ধরার | ক্ষেত্রে আপনার তিনটি অপশন 
জন্য পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন-এর দ্বারস্থ | আছে। 0 একটি উইজার্ড — যা 
হচ্ছেন। পাওয়ারপয়েন্ট আপনার | আপনাকে পরামর্শ দেবে 
প্রেজেন্টেশনকে করে তুলতে পারে আরও বেশি | প্রেজেন্টেশনে আপনি কি বলবেন | 
(পেশাদার | দেখতে খুব ভালো হয় বলে অনেকেই | সেই ব্যাপারে। [ একটি আছে টেমপ্লেট — 
উৎসাহভরে এ কাজে এগোয় কিন্তু ফ্রেমের | যা কিনা মূলত এটি ae প্রেজেন্টেশন, এর 
জটিলতা এবং সংক্ষিপ্ততা না বুঝতে পেরে | পিছনে থাকবে রঙ।0 আর একটি eae 
রণেভঙ্গ দেয়। হতাশ হবেন না, সহজ রাস্তাও | প্রেজেন্টেশন। 
'আছে। এই সহজ রাস্তাটা হলো আউটলাইন, | pals অপশনটি বেছেনিয়ে সেটি দেখতে 















নতুন প্রেজেন্টেশন তৈরি করবেন তখন প্রথম 
শ্লাইডটি হবে টাইটেল স্লাইড ৷ এবং পরের 
শ্লাইডগুলিতে থাকবে হেডলাইন। এবং তার 
নিচের নির্দিষ্ট বক্তবাগুলিকে চিহ্নিত করার জনা 








বুলেট ব্যবহার করতে হবে। 

মোড = 

pD- YS et এবার আপনি আপনার zm 
; wai p (্েজেকশনটিরিকে aama তাকিয়ে নিন। 






আপনি পাবেন একটি ডায়লগ বক্স — যা | বাছাই করতে বলা হবে। শুধু 0K ক্রিক করুন 


আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি করতে | যখনি Es দেখে নিন গোলমেলে ফ্রেমগুলি। এখানে কোনও 


টেক্সট-এ যাওয়ার দরকার নেই। বরং চলে যান 
View>outline এ আউটলাইন মোড পাওয়ার 
জন্য। 

স্ক্রিনের বাঁদিকের ওপরের কোণে সংখ্যা এবং 
তার পরে একটি আইকন দেখবেন। এটি হলো 












আপনার সংস্থার নাম লেখা থাকবে। কিন্ত এন্টার 
কি টিপলেই তৈরি হবে দু-নন্বর ARE | এটাই 
এই প্রোগ্রামের মারপ্যাচ,যা আপনি আস্তে আন্তে 
ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠবেন। এন্টার টেপার 
পর স্লাইড নম্বর এবং আইকনগুলিকে উপেক্ষা 
করেই স্বাভাবিকভাবে টেক্সট টাইপ করে যান। 

নাম লেখার পর এবার নজর দিতে হবে 
টেক্সটটা কাটছাঁট করার ওপর | এটা করা যায় 
আউটলাইনিং টুলবারের সাহায্যে। এটি থাকে 
টেক্সটের বা দিকে। যদি আপনি আপনার টেক্সট- 
এর বাঁ দিকে এটি দেখতে না পান তাহলে 
View>Toolbars>Outlining করুন। 
টুলবারে রয়েছে একগুচ্ছ আযারো যার সাহায্যে 
আপনি টেক্সটের লাইন বাড়াতে বা কমাতে 
পারেন। প্রথম আরোটি থাকে বাঁ দিকে, যা 
একটি টেক্সটকে প্রমোট করে। অনাদিকে দ্বিতীয় 
আযারোটি থাকে ডান দিকে, যা টেক্সটটিকে ছাটে। 
আ্যারো টিপলে একটা পরিবর্তন হয় এবং 
পাওয়ারপয়েন্টে যতটা সম্ভব ততটা লেভেল 
চেঞ্জ করা সম্ভব। 


আপনাকে যা করতে হবে তা হলো টেক্সটে 















omer 
কিনা। এরজন যেতে 
Tools>Spellings-# | ছোটো 
ভুলও কত মারাত্মক হতে পারে তা 
কল্পনা করা যায় না। প্রেজেন্টেশন 


রে দেখেনিন বানান ভুল আছে 


হবে 


ভালো হলে এই সামানা ভুলে সবটুকু মাটি হতে 
পারে। এবার দেখতে হবে ল্লাইডগুলি কেনন হলো। 
এরজন্য যেতে হবে View>Slide-8 । এক স্লাইড 
থেকে অনাটিতে যাবার জন্য ব্যবহার করুন 
স্কুলবার। Gad যদি কোনও পরিবর্তন করতে 
চান তাহলে আবার আউটলাইন মোড বাবহার 
করুন। 
mesh দেখতে খুব ভালো হওয়া সত্তেও 
আপনি গ্রাফিক্স আরও ভালো করতে চান, 
কিংবা বদলাতে চান টেক্সট, লাগাতে চান আরও 
দু'একটি ছবি তাহলে এভাবে এগোবেন = 
আপনি ক্রিপার্ট বা' আপনার নিজস্ব সংগ্রহ থেকে 
ছবি লাগাতে পারেন। কার্ট থেকে ছবি লাগাতে 
হলে View>Slide থেকে স্কুল করে স্রাইডের 
যে জায়গায় আপনি ছবি লাগাবেন সেখানে 
যান। এরপর Insert>Clipan-9 যান অথবা 


বক্সের অ 
হবে একটি ক্রিক করে সেটিকে লাগান। এটা 
করতে হলে যেতে ব Insert>Picturc ক 
ফাইলে অথবা ফাইল আইকনের টুলবারের ক্রিক 
করতে হবে । এবার ব্রাউজ করে কমপিউটরের 
(কোথায় ছবিটা আছে তা খুঁজে বার ।ছবির 
নামে ক্রিক করে ইনসার্ট বাছাই করুন। 
গ্রাফ সংযোজন করা নতুনদের পক্ষে একটু 
'কঠিন। এটা করতে হলে ল্লাইড ভিউতে যেতে 
হবে, তারপর স্রাইডের যেখানে আপনি গ্রাফটা 
ইলসার্ট করবেন সেখানে ।এরপর গ্রাফ আইকন 
ক্রিক করুন এবং ডেটাগুলিকে বদলে নিন। যদি 
টেমপ্লেটটি আপনার প্রেজেন্টেশনের ভঙ্গির সঙ্গে 
খাপ না খায় তবে সেটিকে চেঞ্ড করে নিন। 
এটা করতে হলে স্লাইড ভিউতে 
Format>Apply Design~2 গিয়ে এমন 
একটি লুক বেছে নিন যা আপনার বন্তবোর 
সঙ্গে মানানসই। রঙ-এর ব্যাপারে যদি স্থির 
সিদ্ধান্ত নিয়েই ফেলেন তাহলে View> 
Master>Slide Master- গিয়ে টেক্সট-এর 
নায় Ren বদলে নিন। প্রথমে সেটি 
হাইলাইট করুন তারপর টুলবার 
সি বদলে নিন | Insert>From File- 
এ গিয়ে আপনি, প্রতিটি ্লাইডেই আপনার 


সস্থোর লোগো লাগিয়ে নিতে পারেন ॥ আপনার 









































ইইওসি-র সানক্রান্দিকো ডিস্ট্রিক্ট 
অফিসের প্রোগ্রাম আযান! 









একমাত্র কারণ নয়। 

অনেক সমালোচক 
ইইওসি-কে এই সমস্যার 
একটা অংশ মনে করেন কিন্ত 
ওয়াকিবহাল মহলের মতে 
প্রযুক্তি বিশ্বে জাতি গত 


লোকে আমাদের কাছে এসে 
সরাসরি অভিযোগ জানাক। এটা 
বারবার হতে পারে না যে আমরা 
সংস্থার কাছে গিয়ে 






ইইওসি-র ভাইস চেয়ারম্যান পল ইগাসাকি 





বৈষনাকে প্রমাণ করা সত্যিই কঠিন। খুবই কম। তিনি বলেছেন, “তদন্ত চালাতে | পরিসংখ্যান সংগ্রহ করব এবং বলব 

এটা মানতেই হবে কালো এবং ল্যাটিনো | গিয়ে আমরা প্রচুর তথ্য জানতে পেরেছি। | আপনাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করেননি 
ইঞ্নিয়াররা সংখ্যায় কম এমনিতেই প্রযুক্তি | তবে খুব বড়ো কোনও কেস তেমন পাইনি”'। | কিন্তু আমরা আপনাদের কাজকর্ম নিয়ে তদন্ত 
ক্ষেত্রে পেশাদাররা বড়োই ভাসনান। তারা ১৯৯৭ থেকে ২০০০ সাল অবধি | চালাচ্ছি।" অন্যদিকে ইইওসি-র কাজকর্মের 
f» প্রায়শই এক জায়গা থেকে আর এক জায়গায় | বিভিন্ন কর্তৃ পক্ষের বিরুদ্ধে জাতিগত | ব্যাপারে অনেকেরই অভিমত ওদের যতটা করা 








স্থানীয় এমপ্রয়মেন্ট কেসের 
= ব্যাপারে তার ২০ বছারের 



















অভিজ্ঞতা । তিনি বললেন, 








নিয়োগকর্তাদে' 





মনে আক্রো-আমেরিকান 
দের সম্পকে এই বকম 


আনি 





Oih itari 


চলল যদিও প্রযুক্তি 





জোর গলায় এই অনি 
অস্বীকার করে জানিয়েছে 








দরজা খোলা। 














[দু] 
সিট 14 পরিসংখ্যান অবশ্য বলছে 
ডা জলা re ন 

সাদা অথবা এশীয় 





উচিৎ ছিল ততটা eat করছেন না। ১৯৯৯-তে ইইওসি আত্রেশপলিস | ইঞ্জিনিয়ারদের সংখ্যা কালো কিংবা 
'বহুক্ষেত্রেই গোটা ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে লোক | সিস্টেমস নামে একটি স্থানীয় সংস্থার বিকদ্ধে | ল্যাটিনোদের তুলনায় বেশি। ১৯৯০ থেকে 
দেখানো ব্যাপার ॥ ইউজিন ITS, এনইসি- | মামলা দায়ের করে। অভিযোগ উঠেছিল তারা | ২০০০-এব মধ্যে ৭০.০৩,০০০-এর বেশি 
a প্রাক্তন সিকিউরিটি ম্যানেজার, যিনি | কালোদের প্রতি পক্ষপাতমূলক আচরণ | লোক আন্ডার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি 
করছে। অভিযুক্ত সফটওয়্যার সংস্থাটি | পেয়েছে। এরমধ্যে ১০ শতাংশই এশীয়, 
লে তিনজন আফ্রো-আমেরিকানকে মোট ৫৫ | অন্যদিকে কালো ল্যাটিনো এবং আমেরিকান 

a হাজার ডলার ক্ষতিপূরণ দেয়। ইইওসি এই | ইন্ডিয়ানদের মিলিয়ে সংখ্যা ১০ শতাংশ । 
| ঘটনাকে 'ওয়েক আপ কল" বলে তুলে | শেযোক্তদের মধ্য REA ড্রপ আউট ও 

বেশি। আমেরিকান ইলেকট্রনিক্স 
আ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট থম 
স্টোলার বলেছেন হিস্পানি এবং আছো 
আমেরিকানদের সংখ্যা ইন্ডাস্ট্রিতে কম। 
কিন্তু এর পিছনে কোনও জাতি বৈষম্য 











ডিজিটাল প্রযুক্তির খুঁটিনাটি-২ 


সদাশিব দাশগুপ্ত 


এই পর্বে রইলো ডিজিটাল প্রযুক্তির প্রাথমিক কাল থেকে আধুনিক যুগে রূপাভরের কথা | 


খুনিক সময়ের সূচনার প্রথম দিকে দূরবর্তী জায়গার সঙ্গে 
সরাসরি যোগাযোগের জন্য যেসব পদ্ধতি ব্যবহৃত হতো, 
তার মধো কয়েকটি পদ্ধতি ছিল ডিজিউালধর্মী। এখানে দেওয়া 
ছবিটি হলো লর্ড জর্জ মুরে (Lord George Murray )"এর ভিস্যুয়াল 
টেলিগ্রাফের একটি নক্সা, যা ১৭৯৪ সালের শুরুতে লন্ডন থেকে 
ডীল-এর মধ্যে ব্যবহৃত হতো। এই পদ্ধতিতে অনেকগুলি অনুভূমিক 
পাটাতন ব্যবহার করা হতো, প্রত্যেকটি পাটাতনের সাথে একটি বড়ো 
তক্তা লাগানো থাকতো এবং তক্তায় ছটি বড়ো গোলাকার গর্ত থাকতো 
যেগুলি কাঠের খড়খড়ির (shutter) সাহায্যে বন্ধ করা যেতো। এই 
পদ্ধতি অনেকটা ব্রেইলি নক্সার সঙ্গে সামঞ্জস্য রাখে। এই পদ্ধতির 
সাহাযো কয়েক মিনিটের একসাথে পনেরোটি স্টেশনে তথ্য পাঠানো 
যেতো বলে প্রাপ্ত খবর দাবী করে। কিন্তু এই তথ্য পাঠানোর কাজটি 
যথেষ্টই ব্যায়সাপেক্ষ ছিল বলে মনে করা হয়। 
তখনকার ভিস্যুয়াল টেলিগ্রাফ থেকে আজকের আধুনিক ডিজিটাল 
সংযোগ ব্যবস্থার উন্নতি সাধনে কোড (০০০)-এর ভূমিকা অপরিহার্য 
_ আগেকার প্রতীকই রূপান্তরিত হয়েছে আজকের 'কোডে' ।শ্যানুয়েল 
মোরস তার টেলিগ্রাফের জনা ড্যাস (—) এবং ডট (.)এর সাহায্য 







ডিজিটাল কোড উদ্ভাবন করেন। রেডিও অথবা তারবিহীন যোগাযোগ 
ব্যবস্থার পিছনে মোরস-এর আবিদ্ধৃত কোড ব্যবস্থার বিবর্তনই হলো 
মূল স্থপতি। আনালগ প্রযুক্তির একটি প্রাথমিক প্রয়োগ ছিল মোরস- 
এর আবিদ্ধত কোডের সাহাযো সমুদ্রের জাহাজে বার্তা প্রেরণ। আধুনিক 
যুগে অক্ষর 6" যার ASCH কোড হলো '0110010।1 এই 
কোডীকরণের প্রাথমিক ধাপগুলি এসেছে 1.51011-এর তথ্য এবং 
(মোরস-এর ব্যবহৃত প্রযুক্তি থেকে। 











কোড হিসেবে সংখ্যার ব্যবহার — 
কিছু সংজ্ঞা, কিছু তথ্য 


© Digital: using numbers to represent variables; 






© Digitalis: to treat with digitals, a heart medica- 
tion; 
© Digitise: to translate an analog measurement into 
a numerical description: 

© Binary: a number system in which each number is 
expressed in powers of two by using only two digits, 




































বিট হলো একটি বস্তু; এরা [2 = 
কিছুটা জায়গা দখল করে | THT ttt ৯৯ 



































থাকে; এক জায়গা থে? 





অনা = 














জায়গায় যেতে সময় নেয়। uit 

সাধারনভাবে, বাইটহলো বিট Bate i- গ Coded pattern: 

গনণার প্রচলিত পদ্থা। এক f 3mm ner “e” at 590 dpi 
B zas: scanned from negative 

নি $ microfilm 






































afbit-mapped im- 
age হলো এমন একটি ন ॥ 
ডিজিটাল চিত্র, TT Int m 
তাতে i E 4,900 bits vs. 8 bits 
সাজিয়ে তৈরী হয়। একটি i! 
ডিজিটাল চিত্রে একটি বিটকে a : 
পিক্সেল (pixel, ara সম্পূর্ন 
নাম হলো picture element) 


















































® Coded symbol: e = 01100101 (ASCII code 101) 





















© Resolution: number of pixels (in both height and সংখ্যা resolulion-a4 সঙ্গে তুলনীয়। একটি ডিজিটাল চিত্রের এক 
idth) making up an image; ইক্ষিতে যত বেশি পিক্সেল থাকবে, সেই চিত্রের resolution তত 
©) Dynamic range: number of passible colours or | | বেশি এবং ওই চিত্রটি আরও বেশি পরিদ্ধার ভাবে দেখা যাবে কোনও 
(shades of gray that can be included in a panicular| | একটি চিত ৩০০ dpi (dots per inch) resolution থাকার মানে 
হলো &ই চিত্রটির প্রতি ইঞ্চিতে আনুভূমিক ভাবে ৩০০ পিক্সেল আছে। 
কখনও কখনও এটা মনে করা হয় যে কোন চিত্রে আনুভূমিক ভাবে 
৩০০ পিক্সেল থাকার মানে ওই চিত্রটিতে লক্বালন্বি ভাবেও ৩০০ 
পিক্সেল থাকবে। ডিজিটাল চিত্রের resolution ঠিক কি হবে তা নির্ভর 
করে কোন উৎস (Scanning device BI) থেকে চিত্রটি নেওয়া 
হচ্ছে তার ওপর। 
ওপরের চিত্রটি হলো একটি তিন মিলিমিটার দৈর্ঘ্যের অক্ষর "৩ 
যার resolution ৬০০ dpi! এটিকে Yale University-o# 
লাইব্রেরীতে Negative Microfilm থেকে স্ক্যান করা হয়েছে। এখানে 
| লক্ষণীয় যে এই ছবিটি একটি কমপিউটরের ৪৯০০ বিট জায়গা দখল 
এ ৰাহি) লাখে যদি এটাকে ASCII 





= 





এমবস এনগ্রেভ হরাইজন্টাল টিকার 
(EmbEngHorizontal Ticker) 

এই টিকার আপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি 
পাশাপাশি চলতে পারে। এক্ষেত্রে লেখাগুলি Embossed text হিসেবে 
দেখায়। অনুচ্ছেদন্ডলিতে যদি কোনও URL -এর সংযোগ থাকে, 
তাহলে লেখাগুলির ওপর মাউস নিয়ে গেলে লেখাগুলি Engraved 
text হিসেবে দেখায় | (পত্রিকার জুলাই সংখ্যায় Embossed ও En- 
graved textat বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।) এক্ষেত্রে 
একসাথে মাত্র একটি অনুচ্ছেদই দেখা যায়। অনুচ্ছেদটি একটানা চলতে 
পারে অথবা পরবর্তী অনুচ্ছেদে যাবার আগে এটিকে কোনও একটি 
নির্দিষ্ট জায়গায় থামানো যেতে পারে। 






চলুন জাভায় যাই 


অরিন্দম মুখোপাধ্যায় 


এমবস এনগ্রেভ টিকার নিয়ে এবারের আলোচনা! 





মাত্র একটি অনুচ্ছেদই দেখা যায় এবং অনুচ্ছেদটি একটানা চল 
পারে অথবা পরবর্তী অনুচ্ছেদে যাবার আগে এটিকে নোও একটি 
নিদিষ্ট জায়গায় থামানো যেতে পারে 





টেবিল ৪-৫৭ :এনবস এনগ্রেভ ভারটিকাল টিকার বিন্যাস। 
উর 


eS 
manen ১০১০ of ma coon aes to cura Te , 
LRT 


লেখাওলি পাশাপাশি চলতে পারে। একসাথে একাধিক 
“ssp ons UUL 








বৈশিষ্ট্য 


টেবিল ৪-৫৮ : এমবস এনগ্রেভ আাভজানেস্ট হরাইজন্টাল টিকার 
বিন্যাস। 





wep om toe vee 
Mado Fat ae ea পন bar 


এমবস এনাগ্রেড আ্যাডজাসেন্ট ভারটিকাল টিকার 
(EmbEngAdjVertiTicker) 

এই টিকার আ্যাপলেটে এক বা একাধিক অনুচ্ছেদের লেখাগুলি উপর 
থেকে নীচে বা নীচ থেকে উপরে চলাচল করতে পারে; অন্যানা 
আযাপলেটের মতো এক্ষত্রেও লেখাগুলি Embossed text হিসেবে 
দেখায় এবং অনুচ্ছেদেগুলিতে যদি কোনও URL-এর সংযোগ থাকে, 
তাহলে লেখাগুলির ওপর মাউস নিয়ে গেলে লেখাগুলি Engraved 
text হিসেবে দেখায় । অনুচ্ছেদটি একটানা চলতে পারে অথবা পরবর্তী 
অনুচ্ছেদে যাবার আগে এটিকে কোনও একটি নিট জায়গায় ঘানানো 
যেতে পারে। 

















এমবস এনগ্রেভ সাকসেসিভ টেক্সট 
(EmbEngSuccessiveText) 

এই টিকার আপলেটের সাহাযো এক বা একাধিক অনু! 
দেখা যায়। এক্ষেত্রেও একসময় মাত্র একটি অনুচ্ছেদহ দেখা যায় 
অন্যান্য আপলেটের মতো এক্ষেত্রেও আনুচ্ছোদের 
প্রতিচ্ছবির মতো দেখায় এবং লেখাগুলিতে নানারকমের রং-৫ ৫ 
যায়। এক্ষেত্রে লেখাগুলি Embossed text হিসেবে দেখায়। 
'অনুচ্ছেদগুলিতে যদি কোনও UR!.-এর সংযোগ থাকে, তাহলে 
'লেখাগুলির ওপর মাউস নিয়ে গেলে লেখাগুলি engraved text 
হিসেবে দেখায়। তবে এক্ষেত্রে লেখাগুলি সচল থাকে না, কিন্তু পজ 
(লোকেশনের (Pause location) a প্রয়োগ করে লেখাগুলিকে নির্দিষ্ট 
জায়গায় রাখা যায়। 





















তথ্যপ্রযুক্তি শিল্প একেবারে বদলে গেছে 


এবারে এই বিভাগে বালু দোরাই হামী। 





TRAE এবং 
ইন্টিখ্রেশন, চ্যানেল স্ট্যাটেজি, আউট 


চ্ছে এইচটি-র প্রোভা 





সোস্টিসেহ অ 


মতে গত দু- 






নেক কিছু। তার নিজের 
ধরে তার যা বাস্ততা যাচ্ছে 
তাতে করে মনে হচ্ছে এটা তার সবচাইতে 
কঠিন আ্যসাইনমেন্ট। মার্জারের ঘোষণা, 
কাগজপত্র হেরি নানারকম আইনি জটিলতা 
ইত্যাদিতে বেশ কিছু সময় চলে গেছে  স্ট্রাটেজি 
ঠিক করার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ 
হলো তা প্রয়োগ করা। 
এই মার্জারের পর কমপ্যাকের সব 
সারর্রান্ডগুলিই এইচপি ব্রান্ডের নামে যাবে। 
এখন র্যান্ডণুলির নাম দাড়াবে এইচপি 
প্রোলিয়ান্ট, এইচপি প্রেসারিও, এইচপি 
আইপ্যাক এই রকম। হাইএন্ড স্টোরেজ 
প্রোডাক্গুলির ক্ষেত্রে অবশা এইচপি এবং 
কমপ্যাক দুটো প্রোডাক্ট লাইনই থাকবে। 













সবসময় বদলায়। বছর তিনেক আগেও এটা 
ভাবা হতো যে ব্যাঙ্গালোরই একমাত্র খুচরো 
বিক্রির জায়গা। এখন ১০০টির বেশি শহরে 
এইচপি-র রিটেল আউটলেট রয়েছে। প্রত্োকেই 
ভালো ব্যবসা করছে। দোরাই স্বামীর মতে, কেউ 
যদি ঠিকমত তার তাসগুলি খেলে তাহলে 
ভালোই লাভ করবে। ডিজিটাল গ্রোবালসফট 
এইচপি আইএসও'র সঙ্গে মিশে যাবে কিনা 
এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ডিজিটালের 
কাজের একটা বিরাট স্কোপ করেছে এবং 
এইচপি এটা ঠিকভাবে কাজে লাগাবে এইচপি 
আইএস ও মূলত ইঞ্জিনিয়ারিং এবং আইপি 
মুখী একটা সংস্থা, অন্যদিকে ডিজিটাল প্রধানত 
একটা সফটওয়্যার সলিউশন সংস্থা। 
এইচপি-কমপ্যাক মার্জারের পর কনীদের 
ভবিব্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। দোরাই স্বামী 
অবশ্য বলেন, সংগঠনের দুই তৃতীয়াংশই 















সংস্থার সংস্কৃতির যে পার্থকা রয়েছে তা 
মেলানো যাবে কিভাবে। এরজন্য সংস্থার 
হিউম্যান রিসোর্স বিভাগকে দিয়ে একটি ফার্স্ট 
ট্রাক প্রোগ্রামের উদ্যোগ নিয়েছেন তিনি। এর 
আওতায় সবাই আসবেন। পুরনো দুটো সংস্থার 
সদস্যদেরই এইচপি ইন্ডিয়ার নতুন সংস্কৃতির 
সঙ্গে অভান্থ হওয়া দরকার ৷ গত কয়েক মাসের 





অভিজ্ঞতার পর বোঝা যাচ্ছে যে এটা করা খুব 
০০০১১ Gos ol 








সাইবার বিশ্বের এক HAE | 


সস্তার পরবর্তী সম্প্রসারণের সময় 
পশ্চিমবঙ্গে নতুন একটি উদ্যোগ গড়ার কথা 
অবশাই বিবেচনা করা হবে। কিছুদিন আগে 





















কতা বলেছে। তারা প্রো-আ্যাকটিভ চ্যাট 
নানে একটি প্রযুক্তির সাহাযো অন লাইন 
ক্রেতাদের বাজারে নতুন আসা পনাগুলির 
হদিশ দিতে চাইছে। Technoscont.com 
নামক একটি প্রো-আকটিভ চ্যাট সাইটে 
গিয়ে আপনাকে বলতে হবে আপনি 
কোনও পনাটির ব্যাপারে চ্যাট করতে 
চান। আবার অনেকের অভিযোগ এই 
ধরনের 'প্রোজ্যাকটিভ চ্যাটে 
(সেলসম্যানদের উৎপাত বাড়বে। 


মেধাস্াস 


অতিরিক্ত ভিন্ডিও গেমস খেললে মেধা কমে। 


নিহন ইউনিভার্সিটির অধ্যাপক আকিও 
মোরির গবেষণায় এই তথ্য ধরা পাড়েছে। 


তার মতে মানব মন্তিদ্ধের কাজকর্ম মস্তিদ্ধের 


তরঙ্গের সঙ্গে সম্পর্কিত, এই তরঙ্গগুলি 
পাঠায় ব্রেন সেল। | aes সক্রিয় থাকলে 
আসে যেটা ওয়েব আর বিশ্রাম নিলে 












শুভবিবাহ্‌ 


এই বিয়ে মানব-মানবীর 







সঙ্গে হ্রেল মেইলের ইন্টা 





মেইলটিকে ডাকে পাঠাতে পারবেন। 
বিভাগ মেইলটিকে প্রিন্ট করে 
ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে 





সরকারের মতে এর সম্ভাবনা বিরাট। চিঠি 


দ্রুত পাঠাতে সাধারণ মানুষও এই 
পরিষেবার সুযোগ নেবেন। 


টাটা টেক্কা 
Dib টেক্কা দিলেন এইচসিএলকে। এ 











সমস্যা রয়েছে 





করার সব বাবস্থা 


পারবেন। 





আমেদাবাদ, লুধিয়ানা-অমৃতসর এবং 

চেয়াই-মাদুরাই এই তিনটি শাখায় প্রতি 
দ্যাটফর্মে ৪ থেকে ১২টি ইন্টারনেট fees 
চালু করবে। আগামী এক মাসের মধোই 





রি করেছেন তারা। ইতিমধোই একটি 






পোকার গেমস তৈরি 
ঠারা। এই খেলাটিতে 
বলে দেওয়া হয় কোন 
é তিনি ধরেছেন এবং 
৮ খেলোয়াড়রা কি করছেন | এদের তৈরি 
প্রায় পাকা করে ফেলেছে। শুরুতে বরোদা- কথা খেলাগুলিতে যাদের দৃ্িপকির 
স্বাভাবিক এবং যাদের সমস্যা রয়েছে 
সবাই সমানভাবে অংশগ্রহণ করতে 


এক বিলিয়ন কমপিউটর 
সদা প্রকাশিত গার্টনার ডেট্াকোয়েস্ট- 
এর একটি সমীক্ষা অনুযায়ী, এ বছরের 
এপ্রিলে পার্সোনাল কমপিউটরের 






বাজার এই 
মুখ্য ভূমিকা নেবে 
সমীক্ষাটির ধারনা | অন্যদিকে, এশিয়া- 
প্যাসিফিক অঞ্চল গত এপ্রিল পর্যন্ত 
১০০ মিলিয়ন পার্সোনাল কমপিউটর 
বিক্রি করে তৃতীয় স্থান অধিকার 
করেছে, গার্টনার ভেটাকোয়েস্ট-এর 
সমীক্ষা জানিয়েছে। 


চতুর্থ প্রজন্ম 
ভারতে চতু্থ প্রজন্মের (4th generation) 
তারবিহীন যোগাযোগ বাবস্থার নীতি 




















নিলেই বলে দে 
এখন আর তা AG 
ওয়ারক্রাফট থ্রি নামে 
এই ধারনা আরও বন্ধ 
গ্রাফিক্স, নতুন গেম সিস্টেম এবং চার 
রকমের খেলা এটিকে আরও আকর্ষণীয় 
করে তুলেছে। ওয়ারক্রাফট প্রির জিজ্ঞাসা, 
অভিজ্ঞতা এবং চরিত্রগুলির নির্মাণ মাঝে 
মধোই ডায়াব্রো নামক খেলাটিকে মনে 
করিয়ে দেয়। এটির নির্মাণ শৈলির প্রতিটি 
পরতেই রয়েছে বুদ্ধি, দক্ষতা আর শিল্প 
ভাবনার ছাপ, চারটি রেসের প্রতিটিই 
নিজেদের স্বাতস্্া আর বৈশিষ্টো উজ্জল। 
এতে আছে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা 
বিভিন্ন খেলোয়াড়দের সঙ্গে খেলার 
ATEA | Battle.net এর সঙ্গে নিজেদের 
সংযুক্ত করলেই এই সুবিধা পাওয়া যাবে। 
এমনকি খেলাটি রেকর্ড করে নিয়ে পরে 
দেখার সুবিধাও আছে। এর আর একটি তাক 
লাগানো বৈশিষ্টা হলো এতে সংযোজিত 
হয়েছে ওয়ার্ল্ড এডিটর ৷ যার সাহাযো 
১৬০০৮ 




















ট্রাবলশুটিং সাইড থাকায় এটা 
কোনও সমস্যা নয় । খেলাটি জি, 


গেমটির টি দিকটি খুবই 
আকর্ষণীয়, বিশেষ করে দুর্গ এবং 
চরিত্রগুলির ড্রইং খুবই ভালো। তবে কথা 
বলার ক্ষেত্রে এই সাবলীলতা অটুট থাকলে 
আরও ভালো হতো। এই রকম আরও কিছু 
সীমাবদ্ধতার কথা বলা যায়। কিন্তু হ্যারি 
পটারের কল্পকাহিনীকে যারা বইয়ের বাইরে 
এনে ফেলতে চায় তারা এই গেমটি পেলে যে 
লুফে নেবে এই ব্যাপারে কোনও সন্দেহ 
থাকতে পারে না। 


পরিবেষক 





গায়ত্রী ইনপেকস 












গাহি তেমন আকর্ষক নয় 


দেশপ্রেম ভালো। কিন্তু শুধুমাত্র 
সম্বল করে এত দুর্বলতা, অক্ষমতা সাথে 
নিয়ে কোনও শেমকে আকর্ষলীয় করে তোলা 





যায় না। 
নাম, ভগৎ সিং দ্য গেম 

নির্মাতা : মিতাশি এনটারটেইনমেন্ট 
দাম:৩৯৫ টাকা a 


one ২০০২ [ভু 





_ কত" 





খেলার ছলে পড়াশোনা 


এবারে রইল ইন্টারনেটে ছোট 





দের জন্য পড়াশোনার হাদিশ। 












ভীতি সমস্ত ছাত্ত-ছাত্রীদের মনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, সেই ভীতি দূরীকরণের 
চেষ্টা করেছে এই ওয়েব সাইটটি | এই সাইটে কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণী পর্যস্ত সমস্ত ছাত্র- 
রয়েছে আলাদা আলাদা বিভাগ। প্রায় একশোটিরও বেশি পাতাসমন্বিত এই ওয়েব 
সাইটে যেমন রয়েছে একদম ছোটোদের জন্য অঙ্কের মৌলিক সংজ্ঞা, যেমন যোগ, বিয়োগ, গুণ, 
ভাগ ইত্যাদি, তেমনি রয়েছে অপেক্ষাকৃত বড়োদের জনা সংখ্যাতত্তু, কলনবিদ্যা ইত্যাদি নিয়ে 
আলোচনা। 





Se পড়তে ছাত্র-ছাত্রীদের যখন একঘেয়েমী লাগবে তখন এরই মাঝখানে একটু পড়াশোনা 
নিয়েই খেলে নিলে কেমন হয়! এই ওয়েব সাইটটি এই রকমই একগুচ্ছ পড়াশোনার খেলার সন্ধান 
দিয়েছে। ছ'বছরের কমবয়সীদের থেকে সতেরো বছরের ছাত্র-ছাত্রীদের জন্য এই সাইটটিতে রয়েছে 
আলাদা আলাদা বিভাগ। এখানে যেমন রয়েছে অন্ত নিয়ে খেলা, তেমনি রয়েছে ইংরাজি ব্যাকরণের ||. 
অনেক শব্দ বিন্যাস। এছাড়াও পৃথিবীর ভূগোল ও ইতিহাস নিয়ে রয়েছে আলাদা বিভাগ । বিজ্ঞানের | 







-į সফটওয়ারটিকেই কমপিউটর থেকে uninstall করতে হবে। 








ডাকহরকরা 


এবারের প্রশ্গোভরের আসরে রইল বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের পথ। 


৩ আমি 'কমপিউটর তথা ও প্রযুক্তির একজন নিয়মিত পাঠক। 
আমার কমপিউটরের ডেস্কটপে Satyam online 
newsticker- এর একটি আইকন আছে। এর পপ-আপ 
মেনুতে শুধু ‘open’ আর ‘create shortcut অপশন আছে, 
কিন্তু কোনও ‘delete’ অপশন নেই। ওই আইকনটিকে de- 
lete’ করতে চাই। কি করবো? 
এছাড়া software download-এর জনা কয়েকটি 
ওয়েবসাইটের ঠিকানা দিলে খুব উপকৃত হবো। 

অরুনাভ ভৌমিক, ই-মেইলে প্রেরিত 

উত্তর আপনার চিঠি পড়ে মনে হলো যে, Satyam online 
newsticker- ba আইকনটিকে আপনি সাধারণ পদ্ধতিতে 

© delete করতে পারবেন না, কারণ এই আইকনটি এ৩৩/৬-এক 
কোনও অপশন Satyam online বাখেনি। আইকনটিকে 
ডেস্কটপ থেকে delete করতে হলে 7৩%১/৩৮৩ এর 


[সফট য়ারটিকে uninstall করতে না চান তাহলে 











উত্তর অনুপবাবু, আপনার চিঠির 
মতো পাঠকরাই আমাদের সম্পদ 
ধরনের চিঠি পাঠিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। 


৩ আমি গত ২০০০ সালের আগস্ট মাস থেকে কমপিউটর তথ্য 
ও প্রযুক্তির একজন নিয়মিত ও একনিষ্ঠ পাঠক। আমি 
DOEACC-এর O লেভেল পাশ করেছি। আমি নেটওয়ার্কিং 
লাইনে যেতে চাই। CISCO এবং Microsoft-43 
সার্ট ফাইড (CCNA, CCNP, MCSE, MCSD ইত্যাদি) 
কোর্স করার জন্য যদি এদের কয়েকটি authorised centre 
এর নাম, ঠিকানা ও ফোন নম্বর জানান, তাহলে খুবই উপকৃত 
হৰো। 

অনিরান্ধ সামন্ত, গড়িয়া, কলকাতা 


উত্তর আপনার প্রশ্নের উত্তরে জানাই Ci CCNA এবং CCNP এই 
কোর্সগুলি করানো HT (চৌরঙ্গী রোডে এক্সাইড হাউসের 
কাছে) এবং টাটা ইনফোটেক (ঠিকানা :৬০সি, চৌরঙ্গী রোড) 

এ | অন্যদিকে MCSE এবং MCSD কোসগুলি করানো হয় 
WHT, NIT এবং Aptech-da বিভিন্ন সেন্টারে INIT এবং 
Aptech -এর সেন্টারগুলির ঠিকানা আপনি টেলিফোন 
ডাইরেকটরী থেকে পেয়ে যাবেন। 


আপনাদের পত্রিকাটি গত এক বছর যাবৎ পড়ছি এবং পড়ে 
উপকৃত হচ্ছি। আমার প্রশ্ন হলো আমি 10400-তে BCA 








e আমি একজন বি.এ. পাশ গ্র্যাজুয়েট । আমি কমপিউট শিক্ষা 
নিতে চাই। আমি কি IGNOU বা CMC থেকে MCA 
করতে পারি? যদি তা না হয় তাহলে আর কোথা থেকে 
কমপিউটর কোর্স করা যায় জানালে উপকৃত হবো। 

সৌমেন লাহা, রিফড়া, হুগলী (ই-মেই 





উত্তর আপনি যেখান থেকে কোর্স করতে চাইছেন সেখান থেকে MCA 
করতে পারেন ঠিকই কিন্তু সেই কোর্স করে আপনি খুব একটা 
লাভবান হবেন না। আপনি যদি কোনও প্রতিষ্ঠিত কমপিউটর 
শিক্ষাকেন্্র থেকে (কোনও কলেজ বা ওয়েবেল স্বীকৃত কোনও 
শিক্ষাকেন্দ্র হওয়া চাই) কোর্সটি করেন যেটি ক্লাসরুম ভিত্তিক, 
করেসপন্ডেস নয়. সেক্ষেত্রে আপনি বেশি মাত্রায় উপকৃত হবেন। 


৩ আমি গত দুই বছর ধরে আপনাদের পত্রিকার গ্রাহক। আমার 
কাছে প্রিন্টার আছে কিন্তু কোনও কারণে তা ঠিকমত পরিচালিত 
হচ্ছে না। কিন্তু আমার এখনই কিছু দরকারী তাথোর প্রিন্ট আউট 
প্রয়োজন, অথচ প্রিন্টার পরিচালিত না হওয়ায় তা সম্ভব হচ্ছে 
না। যদি কোন সমাধানসূত্র দিতে পারেন তাহলে খুবই উপকার 
wi 

সন্দীপ হাজরা, বধমান 


উত্তর আপনার সমস্যাটা বোঝা গেল, কিন্তু যেহেতু আপনি কোন 
কম্পানির কি প্রিন্টার ব্যবহার করছেন তা বলেননি তাই এই 
প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব হলো না। তবে যদি প্রিন্টার 








সাহায্যে অন্যের কমপিউটরে নিয়ে তার সঙ্গে ফাইল শেয়ার 
করব কিভাবে? 


বিকাশ ছে, বেনাচিতি 








দৃগাপুর 


উত্তর উত্তরে জানাই আপনার যদি উই, 





TRI ডায়াল আপ 
জলা IPPP: Internet, 
Windows NTS Server, Windows 98 হিসেবে ডিফল্ট 
সার্ভার টাইপ সেট করুন। ইচ্ছে করলে একটি আকসেস 
mente সেটআপ করতে পারেন। দুটি মেশিনেই TCP/ 
IP এবং Dial Up আডাশ্পটার লাগান। মাইক্রোসফট 
নেটওয়ার্কে ফাইল শেয়ার করার জন্য আপনাকে দুটি মেশিনেই 
File এবং Print Sharer লাগাতে হবে। Control 
Panel>Network থেকেই এসব কিছু লাগানো এবং জেনে 
নেওয়া সম্ভব৷ এসব কিছু সেট হয়ে গেলেই মেশিনে আপনি একটি 
ডায়াল আপ কানেকশন তৈরি করুন। এই কানেকশনের 101% 
IP সেটিংস-এ যে সার্ভারের সংযোগ আপনি পেতে চাইছেন তার 
IP ঠিকানা পাবেন। উইনডোজ এক্সপ্লোরার থেকে রিমোট মেশিনে 
ব্রাউস করতে হলে টুলস মেনুর ম্যাপ নেটওয়ার্ক দ্রাইভ-এ ক্রিক 
করুন। পাথ ফিল্ড-এ | ঠিকানা হিসেবে মেশিনের নাম টাইপ 
করুন। রিসোর্সকে UNC হিসেবে শেয়ার করুন। 


e আমি আপনাদের পত্রিকাটি বেশ কয়েক মাস যাবং পড়ছি। 
রন 


(উপকৃত হয়েছি। আমার একটি ছোট 
লেজার প্রিন্টার আছে। আমি * ১১৭ eet 
ভিন ITA fe Fe) তা 








7 = - 
Honeywell Software Solutions Lab a wholly owned sub 
sidiary of Honeywell International. Headquartered at 
Morristown, New Jersey, USA, requires Hardware Expert 


Desired Profile Experience in Hardware Design and 
Testing. Strong Experience in Designing Add on 
Cards Development experience using C/C++/VC++ 
in Windows Background/Device Drivers 
Exposure in Designing Test Systems Software code 
for peripherals Video decoder, Audio Decoder 
Experience in PCM Simulator (PC ADD on ISA 
Card) and PCM Frame Synchroniser and High 
Speed Data Asynchronizer. 2-6 years work experi 
ence in electronics industry preferred 
Location: Bangalore 
Contact Keerthi Rannore 
Head-Recruitment 


Honeywell India Software Operations, 
151/1, Doraisanipalya 
Opp IIMB, Bannerghatta Rd, 
Bangalore 560076 
Email: Response- 5 
Website http:/www.myhoneywell.com/ss!_ 


| Online ‘Management Services Ltd. is a Corpo- | 
| rate Direct Marketing Associate of BPL Mobile with | 
|| expertise to represent corporate clientele in Mumbai. 
‘The company needs Business Development Manager 
Desired Profile Minimum graduate with good 
Gaie TE skills | Minimum 


QAI India Ltd needs Project Lead / 
Project Manager 
Job Description: Managing multiple e-learning 
projects. Includes overseeing entire production proc 
ess and maintaining all project documentation. Also 
required to support the project in terms of instruc: 
tional design expertise. Candidate profile: At least 2 
yrs experience in managing e-learning projects on 
technical subjects. Should be self - driven and capa- 
bie of bringing issues to closure. The person should 
have a good understanding of technologies & strate- 
gies used in web-based training 
Location : Delhi 
Contact info : HR Manager 


QAI India Ltd. 


1013 - 14 A, Ansal Towers 
38, Nehru Place, New Delhi 110019 
Fax: 621 8974 
E-Mail: resume @gaiindia.com (Note: Please 
mention “Project Lead" in the subject line of the 
email/fax.) 
Website: hup://www.qaiindia.com 


Gateway Systems India Pvt Lid, নর global 


cess solutions provider, with a Firm USP of Last 
Mile Wireless requires Sr Executive/Exccutive: 
Business Development 


| Job Description : Perform generic sales functions of 


Lead Generation, Classification, Qualification & 
Order Closures. Technical Presentation Skills a must. 
‘Candidate profile : Smart energetic graduates 
preferably (though not a requisite) with post grad 
qualification in marketing management, Minimum 
experience of 1-2 years in similar profession. Sales 
experience in Networking / PABX also acceptable 
Location: Mumbai 
Contact: Saurabh Vartikar 
Mgr.- Business Devel 

Y 2 INDIA PVT. LTD. 


























Blue Star Infotech Limited 
requires NET Developers 


Job Description : Proven expertise in 
developing solutions on Microsoft 
platform (preferably in a banking envi- 
ronment). Prior exposure to ISO and 
CMM Processes. Candidate profile: BE 
with 3+ yrs on Microsoft.Net(COM+, 
ASP, .Net, VB.Net), Windows 2000, 


RDBMS(SQL Server .Oracle), Rational 
Rose, XML, MS OLAP Tools. 


Location : Mumbai / Bangalore/ Delhi 
Contact 


Blue Star Infotech Limited 


Mumbai 400096 
E-Mail: jobs@bsil.com 
Website: http://www.bsil.com 


R Systems International Ltd 
required C++ / AIX Developer 


Job Description 
BE/BTech with 3-6 yrs of exp in the IT 
59225 Java, 












Cognos Infotech Pvt Ltd | 


requires Multimedia Designer 






Candidate profile : Knowledge of 
Photoshop and Flash is must, Candi- 
date with an art school background 
preferred. 
Location: Bangalore 


Contact info : Bhakta Reddy 


Director 
Cognos Infotech Pvt Ltd 
#3415, 10th Main, 2nd Stage 
2nd Cross, Indiranagar 
Bangalore 560038 

Phone: (080) 525-2588/699 
E-Mail: hradmin @ cognosinfotech.com 

Website: http:// 
www.cognosinfotech.com 

























Vruksham requires Product Manager 
Job Description: 3-7 years of experi- 
ence in direct sales, WAN solutions, 

Reporting to the regional 
head. Candidate profile: BE/ DI- 







err ener 


নু 








KPITintogstems Lid 


needs EDI Programmers 
Candidate profile : Strong skills with 4-7 years 
of experience in EDI programming, mapping 
and communications, Experience working with 
EDI value-added networks (VAN), exp 
DEC, EDI & Unix. Good communication & 





R Systems International Ltd 
requires TPF Expertise, 3 Team Members 
(1 PM and 2 technical Consultant) 


Job Descriptio 














Proficiency in Transaction Processing Facility 
TPF language. Any graduate, with at least one 








project experience on TPF. Should be willing to 
| workin Singapore. Minimum Exp: 2 years, 


Maximum Exp: 8 years 





Location \gapore 
Contact info : Inigo 
nior Resource Executive 
R Systems International Limited 
C-40, Sector 59, Noida 201307 
Phone: 0120 - 4587424 - 9 Extn 235 
E-Mail: inigo. paul @rsystems.com 
Website: http://www rsystems.com 



















requires Senior Developer 


Job Description: Skills: WebSphere, Microsoft NT security and 


JIS Microsoft SQL Server 2000, OTS Stored Procedures 
(Transact), SOL, Web Skills - ASP, ADO, HTML, XML Data 
Warehousing Skills -Database Design, Star and Snow flake 
schemas, OLAPstal Analysis and Crystal Rep. BE with 6-8 









years of experience in development and support of internal web 
sites and various applications residing on the NT platform. this 


also includes web portals utilized by the entire Invensys 


(SAP Portal or IBM Webshere - to be determined). 


Location : Boston, US 
Contact: Poornima, Resource Executive 
Software Pvt Ltd 
8th Floor * The Estate”, # 121 Dickenson Road 
5505735 + 
Phone: 5595 252 
E-Mail: poomima@ raffles soft.net 
Website: http://www.raffles-software.com 





STG Computer Education, a company 


involved in software training requires faculty for 


Raffles Software Pvt Ltd parr of the | 


Singapore based Thakral group of companies, 


Job Description : The person has to take regular 
batches of students enrolled in the centre. The candi 
| date should have 
be able to teach Java Advance Java, EJB, Corba, JS 
Servlets, VB 6.0, SQL, Onicle8i, Developer 2K, HTML, 
DHTML, Java & VB Script, A 
have excellent command over spoken English with 
excellent interpersonal skills 





presentation sk 





Location : 
Contact Priya Raina, HR Executive 





KPIT Infosystems Ltd 
Pune 411038 





Phone: 020-5382358, 
E-Mail: priyar@kpit.com 
Website: http://www. kpit.com 





Kathmandu Centre 


nd should 





7 years of experi 





ess, ASP, also should 











Location: Kathmandu Nepal 
Contact : Surya Shekhar Bhattacharya 
Technical Head 
Fortune Computers (P) Ltd 
Post Box No.8973 
NPC 273, Kathmandu 10025 
Phone: 977-981021652 














Samtech InfoNet Limited offers 5441 IT solutions in the field of System Integration, ERP (SAP 
4 BaaN), Application Software & Networking. Samtech has global presence with 14 offices in USA. 
Singapore, UK, Dubai & India. The company requires Sr SAP Associates (2 positions in each module). 


Job Description : Part of the Global SAP Implementation and Consulting Team, Providing 
Functional & Technical support to SAP projects for implementation & post- support, trouble- shoot- 
ing & upgrade, enhancement assignments. Assisting in RFPs, Proposals & Presales. The candidate 
should be professionally qualified SAP Consultants with 2-3 full implementation experience out of 
total experience ranging from 5 to 18 years. Excellent Communication & Interpersonal skills & 
willing to travel is also required, SAP Certification & ready HI/WP will be preferred. 


Location: California - USA, London - UK 
Please contact : Ashish Garg, Head - HR 


Samtech InfoNet Limited 


B-1/G-4, Mohan Coop. Indl. Estate 
Mathura Road, Delhi 110044 
Phone: 6950255 Extn, 103, Fax: 6950475 
E-Mail: ashish garg @samtechindia.com 
Website: http://www.samtechinfonet.com 








FORMULASYS INDIA LTD 


a global IT company delivering services, solutions 
and products to enterprises worldwide needs 
Oracle Programmer Analyst for its UK operations. 





Candidate profile : Proficient in Oracle Application 
rda 1244 Portals, business | 
g Should be more of a analyst profile =f 
4+ yrs perience. Excellent communicatio শা 
rey ¥ t 













© Hardware trainer required with 
proper computer knowledge (prefer- 
ably degree/diploma holder) with ca- 
ability and quali 
computer institute. Contact immedi- 
ately on 4410129. Kolkata 
| © An Experienced lady computer op- 
| erator, well comversant in office 
work, and havinf firm knowledge in 
English required. Contact with bio- 
d credential at 2350249. 





© Inviting bio-data with photo from 
young boys and girls for IT market 
ing. Remuneration Rs 3000/-, Contact 
at 4/16. Fern Road. Gariahat. Kolkata 
- 19 or call at 4401928 between 10 
am to 1 pm. Kolkata 
























USA, EUROPE. 
AUSTRALIA, FAR EAST. 
INDIA 
(Bombay, Pune 
Bangalore, Delhi) 
High pay opportunities for 







© Male/female multimedia expe: 
computer wanted for an office in 
Burrabazar. Good salary. Contact on 
2335680. Kolkata 

© Male/female trainee (fresher) as- 
sistant required with sound knowl- 
edge of multimedia, accounts. busi- 


















Senior & Meddle Level 


© Computer Faculty required. Professionals 


Fresher/experienced, male/female 

































With working knowledge of Dos, | "ess correspondence and office. pro রি 51795578214 
| Windows, Office, CH, GW Basien- 5541025৪591 | | Tel: 5379111/5379112/ 
30065880/2470773. Kolkata 


tercet, email. Local preferred. Contact 5373742/5374002 
Bilas Karar at 6543477. Bally © Male computer operator required 


© Computer hardware cngincer re- | With one year of experience, Work- Magana Services (1) PVT. Ltd. 
quired with 2 years of experience. | inghours: I1am-?pmwithonchour | | Where global employers 
Contact on 2101103. Dulhousie besal Salary Rs 2000/-. Contact on meet to recruit Indian 
© Computer hardware engineer re- | 5748423 between 10 am - 7 pm professionals 

quired knowing networking and chip- K: A চি >< 

level repairing for a computer insti- | © operator with knowl- 

ta 1588 Contact | edge of CorelDraw, Photoshop. Caught in the IT web? 
Kaushik Basu on 3354687. Salt Lake | PageMaker and minimum one yearof | | Want to be a Globetrotter? 
© Computer hardware and network | experience in colour offset designing 

ডিবির ‘Asymptotes | required. Walk-in between 6pm-8pm | | On Our strong wings 
on 5485557. Dum Dum on week days at Z Printer, IGG/H/SS. | | Vour career will soar new 
© Computer operator required on Keshab Ch Sen Street, near Rajabazar, heights! 

part time basis, Preferably with | Kotkata-9. N A 

knowledge of steno typing. Timings | @ Male/female, computer hardware Bright IT Pro with the right 
between 10am - 130 pm. Contact be- | engineer, chip-level repairing and net- talent 
tween 10 am-12 noon on 24722550") working, earn as well during the ten- Cannot afford to miss! 


Rush your resume to : 
kali@vsni.com 
>< 
Our e-mail-id has changed 
itjobs @vsni.com 





বস সেপ্টেম্বর ২০০২৭ 















সি )05-॥3৷-এর 















DOS-rat-s system failure হা র পর BUG 
rat VO-dhyas নে install /4-এর PAD. 
ka! অরণ্য systema RAM, “0েটা আর LSI-man SPARC 

নখার পাল্লায় পড়ে RAW পড়ে। MAR-ইচ 








র চক্র 





আর RAW-SIG স্তর CR LAN 

এদিকে RAM € LSI-man অ: 
dire 
পারলেন না 
পেলেন SRARC- আসলে RAW 
TERI RAW-ভান আবার LAN-কার processor | RAW 
'0টাকে তার লাইব্রেরী থেকে delinked করে "C TRE | AN-কার 


ed 
টি sub- 






systems 
retrieve ক 
te RAM খবর 
m TRAN-SIS. 
নই 














root directory-C® install করেছে। নিরুপায় হয়ে RAM ও LSI- 
man অরণা System administrator SUS এবং তার সাথী 
processor Hu-NEUMAN-এর সাথে বন্ধুত্ব করলেন: তারা 
(CWS LAN থেকে উদ্ধার করার শপথ নিলেন। অরণ্য 
systema programmer 101৩7৩-এর জঙ্গলে Excite 
পাখীর পিঠে চড়ে, কখনও বা web crawler-o% মতো বৃহৎ কীটের 
সাথে হামাগুড়ি দিয়ে গভীর থেকে গভীরতর Internet জঙ্গলে 
‘COE search করতে থাকলেন। কখনও কখনও root direc- 
tory থেকে root directory-@ Ha-NEUMAN Yaa-hoo. 
Yau-hoo বলে খুঁজতে থাকলেও সবসময় “Not Found” মেসেজ 
পেতে থাকলেন। শেষে Ha-NEUMAN ঠিক করলেন risk 
পদ্ধতিতে "(টাকে খুঁজে বার করবেন। অসম্ভব clock speed-8 





বিল রামায়ণ 














Ha-NEUMAN fi 





LAN download করা 
CCIE অশোক Tree struc 
10৩-এর নিচে খুঁজে পেলেন, RAM- দেওয়া Login 1D আংটি 
দেখিয়ে নিজেকে '০টার কাছে initiulized করলেন। সাথে সাথেই 
C'N Ha- NEUMAN=G মাধামে RAM-G “Status OK" 
দিলেন। ইতিমধো LANIA রাক্ষস BUGA Ha- 
NEUMAN-G বেধে ফেলে delete করার চেষ্টা করলেন। Ha- 
NEUMAN multi processor ব্যবহার করে রাক্ষস BUG-দের 
হাত থেকে পালিয়ে firewalla লে থেকে LANE 
প্রতিটি directory virus fire ছড়াতে থাকলেন। অবশেষে 








স্থানীয় search technique দিয়ে 











escape command-S% সাহাযোো LAN থেকে RAM-এর 
কাছে কিরে | যুদ্ধ শুক হয়ে গেলো RAM ও RAW-ভানের, 





শুরুতেই প্রায়।-91-1790-কে shut down করে দিয়েছিলেন RAW- 
ভান। শেষে Ha-NEUMAN Active-X-এর সাহায্যে REBOOT 
করেন LSI-man-. 

রাত্রি হয়ে আসছে। আড্ডা ছেড়ে ঘরে ফেরার পালা। RAM, 
॥RAW-ভানকে কিভাবে shut down করতে পেরেছিলেন — কিভাবেই 
ক '0'টাকে নিয়ে ফিরে এসেছিলেন /O-dhya systema বিস্তারিত 
ভানতে হলে শৈলেনের বইটি পড়ে দেখতেই হবে। Qa 








VALUE - ADDED 
TOTAL PRINT PRODUCTION 


UNIT 








Tel : (033) 229-0079 TYPOGRAPHICS 
Fax : (033) 229-0429 415, 117 KARNANI MANSION 
Email : visionp!@vsnl.in 25A PARK STREET 








vispub@cal2.vsni.net.in KOLKATA - 700 016 





REGISTRATION NO. 68175/97 
“REGISTERED” REGISTRATION NO: WB/RNP-367 | 













In a pathbreaking collaboration with the world-renowned IBM, Webel - the nodal agoncy for developmelitt IT in 
the State.» has launched tho first-ever Dis IT industry growing at 

2 tremendos pace, the country and the world needs industry-ready, IT- educated professionals in much larger 
numbers. Distance Learning aims to fulfil this vital need. + 


ce Learning project for IT education. Wit 





A high-capacity network will soon link strategically located centres of education throughout the Stale tor emote 
online learning. Powertul and modem course contents will be pumped through this network, using very advanced 
Lows Learning Space Technology. A student can choose his own area of study froma range of certified 
"’tourses/curnculum. Strategically located centres will receve distance leaming courses also through Ir ce 
The 'distributed leaming system being set up throughout the State has the potential of bringing টে 

in the way education is imparted. 


Weber's first pilot project is ready to take olf in December 2000. It has provision for 1000 


‘students in the first year. This is expected to grow exponentially as more individuals and 
Institutions take advantage of the programme. 


Web| - 


‘West Bengal Electronics Industry Development Corporation Limited 
‘Webel Bhavan, Block EPAGP, Sector V, 81010171908, Calcutta ~ 700 091 
Website: www. webel-india.com 


Leveraging knowledge to reach the tops 


